প্রথম দে'জ সংস্করণ : শ্রাবণ, ১৩৬৭, আগস্ট ১৯৬০ 


প্রচ্ছদ শিল্পী : অজয় পু 


প্রকাশক : স্ধাংশুশেখর দে । দে'জ পাবলিশিং 
১৩ বঙ্কিম চ্যাটণজি স্ট্রিট । কলকাতা ৭০০০৭৩ 


মুদ্রাকর : রাধাবল্পভ মণ্ডল | ভি- বি. প্পিণ্টাস 
8৪ কৈলাস মুখাজি লেন । কলকাতা ৭০০০ ০৬ 


শ্রদ্ধাস্পদ 
শ্রীধুক্ত রঙ্গীনচন্দ্র হালদার 
সহদয়-স্থহৃদয়েষু 


এই ভারতীয় সাহিত্যের ইতিহাস বইটির নামকরণের কৈফিয়ং না দিলে পাঠক- 
ঠকানে। হইবে বলিয়! মনে করি। প্রথমত, এখনকার দিশের ব্যবহারে ভারতীয় 
মানে [70187 আর ভারতীয় সাহিত্য মানে ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষায় 
রচিত সাঁহিত্য । এই অর্থ সাহিত্য অকাদেমি সমথিত বটে । আম কিন্তু সে অর্থে 
ভারতীয় সাহিত্য বলি নাই। যে সাহিত্য কোন বিশিষ্ট প্রাদেশিক ভাষায় পেখা 
নয়, যে সাহিত্য এমন ভাষায় লেখা যা কখনো কোন প্রদেশ বিশেষের সম্পত্তি 
ছিল না, ষে তাষ! অনেক প্রদেশেরই ব্যবহার্য ছিল এবং যে ভাষার সাহিত্যে 
ভারতবর্ষের সব প্রদেশের সমান অধিকার, অর্থাৎ বৈদিক, সংস্কৃত, বৌদ্ধসংস্কৃত, 
পালি, বিভিন্ন প্রাকৃত, অপত্রংশ ও অবহট্ঠ-_এই সব প্রাচীন ও মধ্যকালীন 
ভারতীয় আর্যভাষায় রচিত দাহিত্যবস্তর কথাই বলিয়াছি। 'প্রাচীন ও মধ্যকালীন 
ভারতীয় আর্ধভাষার সাহিত্োর ইতিহাস নাম দিলে হয়ত অধিকতর সঙ্গত হইত 
কিন্তু সে পাঠকখেদানো নামে প্রকাশক মহাশয়ের অস্থবিধা হইত আশঙ্কা করিয়া 
তাহ! করি নাই । 

দ্বিতীয়ত, সাহিত্যের ইতিহাস বলিতে বিবিধ ভাষায় যে ধরনের গ্রন্থের সহিত 
পাঠকেরা পরিচিত এ বইটি ঠিক সে ধরনের নয় | এ বই ইতিহাস, তবে আবর্জন। 
বঞজিত। (আবর্জনা বলিলে কেউ কেউ কদ্ধ হইবেন। তাহাদের সাব্বনাথে বলি, 
আঁমি যাহা আবর্জনা বিবেচনা করিয়াছি 1) আমার নিজের রুচিমত এই ইতিহাস 
বচন] । শুনিয়াছি কেউ কেউ মনে করেন সাহিত্য-আলোচনার আমার কোন 
অধিকার নাই কেনন।, তীহাদেব মতে, বিধাত। আমাকে রসবোধহীন করিয়াছেন । 
এমন ব্যক্তিবিদ্বেষ নূতন নয়, চিরকালই আছে এবং তাহা জবাব কালিদাস ও 
ভবতৃতি দিয়াছেন । তাহাই যথেষ্ট। কলেক্-বিশ্ববিগ্ভালয়ের শিক্ষক-পরীক্ষার্থাদের 
জন্ত বইটি আমি লিখি নাই, লিখিয়াছি সেই দুর্লভ পাঠকদের অস্তিত্ব কল্পনা 
করিয়। ধাহার। প্রাচীন সাহিত্যের মধ্যে ভালোলাগার পাথেয় খোঁজেন, প্রাীনত্বের 
বড়াই খোঁজেন নাঁ। তিন হাজার বছরের একটান। সাহিত্যের ইতিহাস আর 
কোন দেশের ভাষায় আছে কিনা জানি ন1। থাকিলেও, আমার বিশ্বাস, আমি 
যে দৃষ্টি ও ্ঞানবুদ্ধি বলে পড়িয়া! শুনিয়া ভাবিয়া চিন্তিয়া এই বইটি লিখিলাম 
তাহা অদ্বিতীয় । জানি ইহার মধ্যে যথে্ ত্রুটি রহিয়। গিয়াছে । তাহার অস্ত দায়ী 
ধাঁনিকটা আমীর যথোচিত-অবকাঁশহীনতা আর অনেকটা আমার জ্ঞান-বুদ্ধি- 
বিবেচনার অক্ষমত] ৷ 

ভারতীয়-আর্ষে ভাষার প্রবাহ যেমন সাহিত্যের প্রবাহও তেমনি অবিচ্ছিন্ন | 
তবে সাহিত্যপ্রবাহের অখণ্ড ধার! বন্থশ অন্তর্বহমান বলিয়া সহজে অথবা! সংসা 
প্রতীয়মান নয় । এই বইয়ে আমি ঘথাসাধ্য সেই অখগ্ু-প্রধাহের অন্ুপরণ করিবার 
প্রযত্ব করিয়াছি । বৈদিক সাহিত্য-সংস্কৃতির সঙ্গে অবৈদিক সাহিত্য-সংস্কৃতির যে 
আত্যন্তিক বিচ্ছেদ ছিল না তাহা প্রতিপন্ন করিতে নৃতন-পুরাতন উপাদান 
উপস্থাঁপিত করিয়াছি । বেদ-ত্রাক্মণ-উপনিষদ্‌ যে কেবলি কঠিন তব্বকথা নয়, 


তাহার মধ্যেও যে স্থানে স্থানে নির্মল সাহিত্যরপ সঞ্চিত আছে, বোধ করি তাহাও 
দেখাইতে পারিয়াছি । পাঁলি বৌদ্ধসংস্কৃত এবং জৈন সাহিত্য সম্বদ্ধেও সেই কথ! । 
ভারতীয় সাহিত্যে কালিদাসের উত্ত,ঙতার নূতন পরিচয় দিবার চেষ্টা করিয়াছি 
আমাদের দেশের প্রাচীন সমালোৌচকেরা যে সব ভালো রচনাকে সাহিত্যযৃল্য 
দিতে পারেন নাই, সে সব আমি উপেক্ষা করি নাই | আর যে সব রচন1 পাগুত্যের 
উৎসমুখে উৎসারিত এখং যেগুলি লইয়া পণ্ডিতের মাতামাতি করিয়াছেন 
সেগুলিকে আমার আলোচনায় অপ্রয়োজনীয় বোধে যথাসম্ভব প্রত্যাখ্যান 
করিয়াছি । স্বভাবতই সবচেয়ে বেশি স্থান লইয়াছেন কালিদাস । কালিদাসের 
রচনায় পূর্ব সাহিত্যের ফলপরিণতি আছে, সমসাময়িক লোকসাহিত্যের 
স্বীকৃতি (-_বাংল। অর্থে নয়, সংস্কৃত অর্থে-- ) আছে এবং পরবর্তী সাহিত্যের 
বীছ নিহিত আছে। কালিদাসের ভাষা প্রাচীন আর্ষ (সংস্কৃত), তবে সে 
ভাষার মোড়কে যাহা আছে তাহাতে কালের বাতিল-ছাপ পড়ে নাই । 

এই বই পড়িয়া ধদি দু-চার জন কেহ আমাদের প্রাচীন সাহিত্যের প্রতি 
'আগ্রহবান্‌ হন, তবেই এই প্রচেষ্টা সার্থক ।-_এই ভবসা করি মনে | 


“ভারতীয় সাহিত্যের ইতিহাস' বইটি “ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস” 
নামে প্রকাশিত হইল । বইটি ১৯৬৪ সালে রবীন্দ্র পুরষ্কার পাইয়াঁছিল । আগের 
»ংস্করণগুলিতে বইটির নামে অসম্পূর্ণতা ছিল । ভারতীয় সাহিত্য বলিলে দ্রাবিড়ীয় 
ও অন্তান্ত ভাষাগোর্ঠীর সাহিত্যও বুঝার ৷ সেইজগ্য নামটি বর্তমান সংস্করণে 
সংশোধন করিয়! দিলাম । গ্রন্থ মধ্যে কিছু কিছু রদবদল করা হইল। 

বর্তমান সংস্করণে আমার স্লেহাম্পদ ছাত্র শ্রীমান বন্দিরাম চক্রবত্তী সবরকম 
সাহাষ্য করিয়াছেন । তাহার প্রতি আমি কৃতজ্ঞ রহিলাম | 


সূচীপত্র 


প্রথম পরিচ্ছেদ : 
১।| খগ.বেদ-কখা 
২1 অপর বেদ-কথা 
৩। ব্রাহ্মণ-কথা 
৪| উপনিষং-কথা 


দ্বিতীয় পরিচ্ছেদ : বৈদিক সাহিত্যের ঠিক পরে 
তৃতীয় পরিচ্ছেদ : রামায়ণ 

চতুর্থ পরিচ্ছেদ : মহাভারত, গীতা ও পুরা" 
পঞ্চম পরিচ্ছেদ : প্রাচীন প্রাকৃত ও পালি 
বষ্ঠ পরিচ্ছেদ : সংস্কৃত দাহিতায 

সগুম পরিচ্ছেদ : প্রাকৃত 


অষ্ঠম পরিচ্ছেদ : অবহট্ঠ 
নির্ঘণ্ট 


৩১ 
৩৩ 
২ 
2. 
৮১ 


৮৬ 


১৩৮ 
৩১১ 
৩২৭ 
৩৪১ 


১, ঝগ বেদ-কথা 


ভারতীয় সাহিত্র প্রবাহ কালে কালে বাক ফিরিয়1 ফিরিয়! দৃশ্যাদৃশ্য আোতে 
বিসর্পণ করিতে করিতে বহিয়! আসিয়াছে । সাহিত্যের প্রকাশ ভাষায়। সেই 
ভাষার কাঁলোচিত পরিবর্তনের মধ্য দিয়] প্রবাহিত অবিচ্ছিন্নধার ভারতীয় 
সাহিত্যকে কয়েকটি সমতলের ঘাটে ধরিতে ছু'ইতে পারি । প্রথম হইল বৈদিক 
সাহিত্য, দ্বিতীয় সাধু সংস্কৃত সাহিত্য, তৃতীয় কথ্য সংস্কৃত সাহিত্য, চতুর্থ পালি 
(বৌদ্ধ) সাহিত্য এবং প্রাচীন রাজান্ুশাঁপন ও প্রত্বলিপি, পঞ্চম জৈন সাহিত্য, ষষ্ঠ 
প্রাকৃত ভাষায় পদ্য ও গগ্ভ রচনা, সপ্তম অপন্রংশ পদ্য ও গণ্য রচনা, অষ্টম অবহ্টঠ 
পদ্য ও গান, নবম প্রথম নব্য ভারতীয় রচনা । অতঃপর, আনুমানিক ১২০০ খ্রীষ্টাব্ব 
হইতে, ভারতীয় সাহিত্যধারা বিশীর্ণ ও পরস্পর বিচ্ছিন্ন হইয়। কিছুকাল সমান্তরাল 
বহিয়! গিয়া অবশেষে নিজ নিজ পথে দুবান্তরিত হইয়াছে । 

এ বড় আঁশ্্যের কথা যে দীর্ঘ- মনুশীলনসিদ্ধ প্রৌটিমা লইয়াই ভারতীয় 
সাহিত্যের উদয় হইয়াছিল । সে হইল ভারতীয় সাহিত্যের প্রথম ও প্রধান গ্রন্থ 
খগ বেদ-সংহিতা (খকৃ-বেদ )। বিভিন্ন দেবতার উদ্দেশে এবং এক অথবা বন্ধ 
দেবভীবনার বিমিশ্র অনুভূতির উত্তেজনায় ও আবেগে খগবেদের “সুক্ত* 
(হস্থ-উক্ত) অর্থাৎ স্ভাষিত দেবস্তোত্র ও তদন্তর্গত “ঝকৃ* অর্থাৎ অর্চনাঙ্লোকগুলি 
উদ্দীপ্ত। ইহার মধ্যে অবশ্ঠ এমন অল্প কয়েকটি কীঁবতাও আছে যাহ। দেবোপাসনার, 
যক্কার্ষের অথবা অধ্যাত্ম চিন্তার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কবিরহিত | ভারতীয় সাহিত্যের 
পরবর্তা ইতিহাসে পৌছিলে তবেই খগ বেদের মধ্যে অসমগ্রস “লৌকিক” কবিতা - 
গুলির বিশেষ যূল্য নজরে পড়ে। 

“পংহিতা” অর্থাৎ গ্রন্থ আকারে খগ বেদের কবিতাগুলি সংকলিত হইতে বেশ 
বিলম্ব হইয়াছিল । খগ.বেদ সংহিতার অধিকাংশ স্ুক্তের রচনাকাল ১০০০ 
্রীষটপূর্বাব্ষ তবে সংকলনকাল খুব কম হইলেও চারিপাঁচ শত বৎসর পরে। কিছু 1কছু 
কবিতার রচনাকাল তাহার আগে। কিন্তু কত আগে তাহা বল। কঠিন। তবে 
এইছুকু বল! যায় যে এ কবিতাগুলি সব একই সময়ে অথব! খুব অল্পকালের 
ব্যবধানে রচিত হয় নাই। ভাব ভাষা ও বস্ত ( দেবভাবন]1) বিশ্লেষণ করিয় 
খগ.বেদের সুক্তগুলিকে প্রাচীন ও অর্বাচীন, দুই ভাগে সহজে পৃথক করা যায়।, 
প্রাচীন ভাগের কবিতাগুলির উ্ধ্বসীম। ১৩০০ ্রীষপূর্বাব্ষ হইতে বিশেষ বাধা নাই। 
তখনও পূর্ব-অভিজন ইরানের সঙ্গে ভারতবর্ষে আগত আর্যদের সম্পর্কস্ত্র সম্পূর্ণ 
বিচ্ছিন্ন হয় নাই | অর্বাচীন ভাগের কবিতাগুলির রচনাকালের অধংসীমা গ্রন্থের 
শেষ সংকলনের কিছু আগে । 
ঘা, আ.. সা. ই-১ 


২ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


খগ.বেদের রচন1 ও সংকলনকালে এবং তাহার বেশ কিছুকাল পরেও, আর্য- 
ভারতীয়দের মধ্যে ছুইচারিজন ব্যতীত কেহই হয়ত লিখিতে জানিতেন না। 
খগ.বেদের সুক্ত মুখে মুখে রচিত এবং মুখে মুখেই গুরুশিষ্য-পরম্পরাক্রমে আগত 
ও গ্রন্থবদ্ধ | ইহাই হইল অভিজ্ঞদের অভিমত | এমন আশ্র্য ব্যাপার আর কোন 
দেশে ঘটে নাই । হাতে লেখার কথ! দূরে থাক ঘত্ব করিয়৷ ছাপায় তৃলিলেও ভুল 
এড়ানো যায় না । অথচ একটাঁন' প্রায় দেড়-ছুই হাজার বৎসর ধরিয়। খগ.বেদের 
মতো গ্রন্থ ( এবং সেই সঙ্গে বিশাল বৈদিক সাহিত্যের অপর ভারি ভারি গ্রন্থ ) 
মুখে মুখেই পুরুষান্থক্রমে কালবাহিত হইয। পরিশ্ুদ্ধভাবে আসিয়াছে । মৌখিক 
পরিবহনে যাহাতে ভ্রমপ্রমাদের প্রবেশ না ঘটে সেজন্ত সেকালের বেদজ্ঞেরা অত্যন্ত 
সতর্ক ছিলেন । ধগ.বেদের স্ুক্ত অভ্রান্তভাবে মনে রাখিবার ও বিশুদ্ধভীবে আবৃত্তি 
করিবার উদ্দেশ্তে অনেক উপায় অবলদ্থিত হইয়াছিল । সেসব এখন অদ্ভুত উৎকট 
মনে হয় । মুখে মুখে খগ.বেদ রেকর্ড করার বিভিন্ন উপায়গুলিকে “পাঠ” বলা হয় । 
সাধারণত পরিচিত হইতেছে “পদ-পাঠ* | পদপাঠ প্রণাঁলীতে প্রত্যেক পদ সন্দি 
ভাঙ্গিয়। এবং সমাস-পদ হইলে সমাস ভাঙ্গিয়! একটি একটি করিয়া পড়া হইত। 
পদপাঠে অনেক সময় পদের বিভক্তি-অংশও বিশ্নি্ই কর। আছে এবং প্রত্যেক 
পদের নিজস্ব স্বর (8০০০) দেখানো হইয়াছে । এইভাবে আমাদের দেশে ভাষা- 
বিশ্লেষণের (অর্থাৎ ব্যাকরণের) হ্ত্রপাঁত হইয়াছে এই পদ-প1ঠ প্রণালীতে | 
এখানে একট] কথা জানা আবশ্তক 1 খগবেদের নুক্ত যেভাবে পড়া হইত 
(অর্থাৎ “মন্ত্র-পাঠ”) তাহা কৌন কোন স্থলে পদপাঠেরই মতে। ছিল । 
পদ-পাঠ ছাড়া, বিশুদ্ধভাবে মুখস্থ করিবার জন্ত আরও কয়েক রকম পাঠ- 
প্রণালী উদ্ভাবিত হইয়াছিল । “ক্রম”-পাঠে প্রথমটি ছাঁড়া প্রত্যেক পদ পুনরুত্ত 
হইত | “জটা*-পাঁঠে দুইটি করিয়! পদ প্রথমে যথাক্রমে পড়িয়া তাহার পর উপ্টাইয়া 
পড়িয়া আবার ঠিকমত পড়িতে হইত । “সংহিতা”, “পদ* ও পক্রম” এই তিন পাঠ 
প্রণালীর উদাহরণ দিতেছি : 
সংহিতা-পাঠ 
তৎ সবিতুর বরেণিঅং ভর্গে৷ দেবশ্য ধীমহি । 
ধিয়ে! যে নঃ প্রচোদয়াৎ ॥ 
পদ-পাঁঠ 
তৎ। সবিতৃঃ | বরেণ্যম্‌ | ভর্গঃ | দেবস্থা | ধীমহি। 
ধিয়ঃ। যঃ | নঃ। প্রচোদয়াৎ ॥ 
ক্রম-পাঠ 
তৎ সবিতুঃ | সবিতুর্বরেণ্যং | বরেণ্যং ভর্গঃ | ভর্গে৷ দেবস্থ্য | 
দেবশ্য ধীমহি | ধীমহীতি ধীমহি। 
ধিয়ো যঃ | যে! নঃ | নঃ প্রচোদয়াদিতি প্রচোদয়াৎ ॥ 


ধগ.বেদ-কথ। ৩ 


ফগবেদ নামের মধ্যে 'খক্‌' শব্দের অর্থ “অর্চনা প্লোক" আর “বেদ' শবের অর্থ 
“প্রাচীন পরম্পরাগত জ্ঞানভাগ্তার*। “বিদ্যা” ও 'বেদ' দুই বিদ্‌ ধাতু হইতে উৎপন্ন 
কিন্তু শব্দ ছুইটির অর্থ ঠিক এক নয় । “বিদ্যা” মানে যে জ্ঞান ব্যক্তিচেষ্টার দ্বারা 
অধিগত, “বেদ” মানে&পুর্বাগত জ্ঞানরাশি | বেদ-মন্ত্র বিশেষ কোন ব্যক্তির রচন। 

নয়, ইহা “অপৌরুষেয়” অর্থাৎ নৈর্যক্তিক। প্রাচীনকালের এই ধারণার উৎপস্থির 
হেতু বেদ শবে ব্যঞ্জনায় নিহিত ছিল । 

খগবেদের সুক্তগুলি সংহিতা-আকারে সঙ্কলিত হইবার অনেককাল পূর্ব 
হইতেই বিভিন্ন অর্ক (খষি) গোণীর সম্পত্তিরপে ব্যবহৃত হইয়৷ আসিয়াছিল। 
অর্চক-গোঠীর ব্যক্তিবিশেষ তাহাদের নিজস্ব সুক্তগুলি-__সব ন| হইলেও কিছু কিছু 
_লিখিয়! থাকিবেন এবং / অথব। নিজ বংশ ও গুরুবংশ ক্রমে সেগুলি ব্যবহারের 
অধিকার পাইয়া থাকিবেন। খগ.বেদ-সংহিতা সঙ্কলনের সমকালে সুক্তগুলির 
প্রত্যেকটির “খষি* ( অর্থণৎ দ্রষ্টী বা রেকর্ডার ) নির্বাচিত হইয়াছিল 1৯ কৃ মন্ত্রের 
্রষ্টা ধযিদের মধ্যে নারীও ( “খষিকা” ) আছেন । যেমন অপাঁলা আত্রেয়ী, ঘোষা 
কান্ষীবতী, “বাক অন্তনী*, “শচী পৌলোমী* ৷ শেষ তিনটি নাম কল্পিত মনে হয়। 

খগ.বেদ-সংহিতায় হুক্তগুলি ছুই রকমে সাজানে। আছে। এক “অষ্টুক* বিভাগ, 
আর “মণ্ডল” বিভাগ । খগ বেদের “সুক্ত” (অর্থাৎ কবিতা) সংখ্যায় ১০১৭ 
( এগারো টি “বালখিল্য” সুক্ত ধরিলে ১০২৮ )। “অষ্টুক* বিভাগে এই সুক্তগুলি 
মোটামুটি আট সমান অংশে [বভক্ত। প্রত্যেক অংশের নাম “অষ্টুক*। প্রত্যেক 
অঞ্টক আবার আটটি করিয়া “অধ্যায়*-এ বিভক্ত । প্রত্যেক অধ্যায় আবার পাঁচ 
অথব1 ছয় শ্লোক ( “ধকৃ” ) লইয়। কয়েকটি “বর্গ”এ বিভক্ত | এই বিভাগ যান্ত্রিক 
ও অর্বাচীন। মুখস্থ করিবার স্থবিধার জন্যই এই বিভাগ পরিকল্পিত হইয়াছিল 
সন্দেহ নাই। 

“মণল” বিভাগে ুক্তগুলিকে কোনরকম ভাঙচুর করা হয় নাই । এখানে 
সুক্তপগ্ুলি দশটি “মণ্ডল+-এ বিভক্ত । প্রথম মণ্ডলে সুক্ত-সংখ্য1 ১৯১, দ্বিতীয় মণ্ডলে 
৪৩, তৃতীয় মগ্ডলে ৬২, চতুর্থ মগ্ডলে ৫৮. পঞ্চম মণ্ডলে ৮৭, ষষ্ঠ মণ্ডলে ৭৫, সপ্তম 
মণ্ডলে ১০৪, অষ্টম মগ্ডলে ৯২ (বাঁলখিল্য সুত্তগুলি ধরিলে ১০৩), নবম মগুলে 
১১৪, দশম মণ্ডলে ১৯১ | এই “মণ্ডল” বিভাগই প্রাচীন এবং এই বিভাগ স্বীকার 
করিয়াই খগ.বেদ-সংহিতার বর্তমান সঙ্কলন গঠিত। 

দ্বিতীয় হইতে সপ্তম পর্যন্ত মগ্ডলগুলিতে স্ুক্ত এক রীতিতে সঙ্কলিত । এখানে 
মগডুলে একটি করিয়! খধষির (আসলে ধষি-বংশের) রচন? স্থান পাইয়াছে। খধিগোষ্ী 
ঘিতীয় মণ্ডলে গৃৎসমদ. তৃতীয় মগ্ডলে বিশ্বামিত্র, চতুর্থ মণ্ডলে বামদেব, পঞ্চম মণ্ডলে 

১ সেকালের মতে খবির৷ ঞ্সক্মনত্র দৈববাণীর স্তায় প্রাপ্ত হইয়াছিলেন। নামগুলি অনেক সময় 


যদৃচ্ছাগৃহীত বলিয়া বোধ হয়। কেননা! ইহার মধ্যে প্রাচীন দেবতার নামও আছে। যেমন ত্রিত, 
আপত্য, ভ্রিশিরা: স্বা্ট্র সুর্ধা সাবিত্রী । 


৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অত্রি, ষষ্ঠ মণ্ডলে ভরদ্বাজ, সপ্তম মণ্ডলে বশিষ্ঠ । অষ্টম মণ্ডলে অধিকাংশই কাখদের 
রচন]| প্রত্যেক মগ্ডলে আবার প্রকৃতি (অর্থাৎ বিষয়) ও আকুতি (অর্থাৎ 
খকৃসংখ্য। ) অনুসারে স্ুক্তগুলি সাজানে৷ আছে। দ্বিতীয় হইতে সপ্তম, এই ছয়টি 
মণ্ডল লইয়া ধগ.বেদের প্রথম সঙ্কলন অর্থাৎ খকৃসংহিতার প্রথম সংস্করণ প্রস্তুত 
হইয়াছিল বলিয়া মনে হয়। তাহার পর সংযোজিত হইয়াছিল প্রথম মণ্ডলের প্রথম 
পঞ্চাশটি স্ক্ত এবং সমগ্র অষ্টম মগ্ডল। অষ্টম মণ্ডলে যদিও সব স্ুক্তই কাবংশীয় 
খধির রচনা তবুও ইহাতে স্ক্তগুলির যৌজন। ভিন্ন পদ্ধতির । প্রথম মণ্ডলের প্রথম 
পঞ্চাশ হুক্তও অধিকাংশ কাথদের রচন। | দ্বিতীয় সংযোজন হইল নবম মণ্ডল । 
ইহাতে যে সুক্ত আছে সে সবগুলিরই উদ্দিষ্ট দেবতা সোম । এখানে খষিদের মধ্যে 
নূতন কোন নাম নাই । অনুমান করা হয় যে দ্বিতীয় হইতে অষ্টম মণ্ডল পর্যন্ত খষি- 
ক'বদের সোমদৈবত স্ুক্তগুলি সরাইয়! নবম মণ্ডপরূপে সংযুক্ত হইয়াছিল । তাহার 
পর প্রথম মণ্ডলের বাকি ুক্তৃগুলি (১৪১) এবং সর্বশেষে দশম মণ্ডল সংযুক্ত 
হইয়াছিল। প্রথম ও শেষ মণ্ডলের সুক্তসংখ্যা একই (১৯১),_- ইহা অনুধাবনযোগ্য। 
দশম মণ্ডল যে সর্বশেষ যোজন। তাহ সুক্তগুলির কোন কোনটির ভাষায় যে অন্প্ষ্ন 
অর্বাচীনত্ব এবং অধিকাংশের বিষয়ে যে বৈচিত্র্য আছে তাহা হইতে বোঝা যায়। 

ধগ.বেদের স্থক্তে ঝকৃ-সংখ্যার পরিমাণ নিদিষ্ট নয়। গডপড়তায় স্থক্তের ধকৃ- 
সংখ্যা দশ । সর্বাপেক্ষা বড় স্ুক্তে আটান্নটি ধক আছে ( ১.১৬৪ 1, সবচেয়ে ছোট 
স্থুক্তে একটি মাত্র (১.৯৯) | 

খগ.বেদের কবিতায় যূল ছন্দ চারটি__ত্রিষ্ঁভ, জগতী, গায়ত্রী ও অনুষ্টভ, | 
্রিষ্ুতে চার চরণ, প্রত্যেক চরণে অক্ষরসংখ্যা এগারো | জগভীতেও চার চরণ, 
চরণে অক্ষরসংখ্যা বারে]। গায়ত্রীতে তিন চরণ, প্রত্যেক চরণে আট অক্ষর ৷ 
অনুষ্ঠুভে চার চরণ, চরণে অক্ষরসংখ্যা গায়ত্রীর সমান । এ ছাড়া মিশ্র ছন্দও আছে। 
তাহাতে একাধিক মূল ছন্দের মিশ্রণ, চরণে অক্ষরসংখ্য1র হ্রসবুদ্ধি এবং খকে 
চরণসংখ্যাঁর বৃদ্ধি পরিলক্ষিত হয় । একটি ছন্দের তিনটি থক্‌ লইয়া গুচ্ছ হইলে 
বলে “ব্র্৮” অর্থাৎ তিনটি খকের সমষ্টি | ( যেমন সংস্কৃত কাব্যে বু গ্লোকে বাক্য 
সমাপ্ত হইতে বলে “কুলক”। ) দ্বই বিভিন্ন মিশ্র ছন্দের ক্লোকসমষ্টির নাম “প্রগাথ” | 
(সংস্কৃত কাব্যে ছুইটি ক্লোকে বাক্য পরিসমাপ্ত হইলে বলে “যুগ্মক” 1) 

স্কৃত মহাকাব্য দেখ যায় যে প্রত্যেক সগে প্রধানত একটিমাত্র ছন্দ ব্যবহৃত, 

কিন্তু সর্গের শেষ শ্লোকের ছন্দ তাহা হইতে পৃথক । এই বৈশিষ্ট্যের সবত্রপাত 
খগ.বেদের কবিতায় লক্ষ্য করা যায়। সাধারণত দেখা যায় যে ত্রিষ্ুভে রচিত 
স্ুক্তের শেষ খকের ছন্দ জগতী, অথবা গায়ত্রীতে রচিত বুক্তের শেষ থকের ছন্দ 


অনুটুভ। 


চিরদিন'ধরিয়া যাহারা ভারতবর্ষে বাস করিয়। সংস্কৃতকে শাস্ত্রের ভাষ! বলিয়! 


খগ বেদ-কথ। ৫ 


গ্রহণ করিয়া আসিয়াছে তাহাদের কাছে খগবেদ প্রাচীনতম শাস্তগ্রন্থ । এ শান্তর 
এত প্রাচীন ও এত পবিত্র যে, তাহাদের মতে, ইহার উদ্ভব ব্রহ্মার বাকৃবিসর্গে, 
এবং যে যে খাষর নাম বিশেষ বিশেষ কবিতার সহিত সংযুক্ত আছে তাহার! 
মন্ত্রর্টা* (_স্ক্ত-রচয়িতা) নন, তীহারা মন্ত্রষ্টা_মন্ত্রের ধারক ও বাহক মাত্র । 
এখনকার বেতার-বার্তার ভাষায় খগ বেদের ধষিকবির1 ছিলেন যেন রিসিভার 
এবং ট্রান্স্মিটার যন্ত্রের মতো! । তাহাদের বংশান্ুক্রমে অথবা শিষ্য-পরস্পরায় 
কবিতাগুলি যেন কাঁলে কালে রীলে হইয়া আসিয়া অবশেষে-সাত-আট শত 
বৎসর অথবা তাধার আগে-_পুঁথিতে লিপিবদ্ধ হইয়াছে । অতএব ঞগ.বেদ-সংহিতা 
ধর্মকাবা গ্রন্থ, যাত্রা যুগ যুগ ধরিয়া নিখুঁত অভ্যাসের মধ্য দিয়া অত্যপ্ত সন্তর্পণে মুখে 
মুখে চলিয়া আ'সয়াছে। 

ধগ.বেদ-সংহিতা। পবিভ্রতম ধর্নগ্রন্থরূপে সংকলিত হইয়াছিল সন্দেহ নাই | তবে 
খগ.বেদের সব কবিতাই ধর্মঘটত নহে । ইহাতে এমনও কওতকগুলি সুক্ত আছে 
যেগ্ুলিকে বহু কষ্কল্পনাতেও পারমীথিক ভাবময় বলা যায় না। দুই একটিকে 
তুকতাক তন্তরমন্ত্রের পর্যায়ে ফেলিতে হয়। কিন্তু বাকি লৌকিক কবিতাগুলির সম্বন্ধে 
শুধু এই অনুমান করা চলে যে কেবল প্রাচীনত্বের দাঁবিতেই খগ বেদ-সংহিতায় 
এইগুলির স্থান হইয়াছিল। তখনকার কালে এই কবিতাগুপির মূল্য কেমন 
ছিল জানি না। এখনকার দিনে এইগুল্পির মূল্য খগবেদের অপর কবিতাগুলির 
তুলনায় বেশি ৷ ভারতীয় সাহিত্যের ইতিহাস পর্যালোচন। করিলে দেখা যায় যে, 
পরবতী সাহিত্যের বীজ ধগ বেদের এই লৌকিক কবিতাগুলির কোনো কোৌনোটির 
মধ্যে উপ্ত আছে। 

লৌকিক কবিতাগুলির কথা বাদ দিলে খগ বেদের সমস্ত কবিতাই দেববন্দনা 
ও প্রার্থনা । খগবেদে মুখ্য দেবতা বলিতে ইন্দ্র, বরুণ, মিত্র, বিষু রুদ্র, সবিতা, 
অর্ধমা, কুর্য, ভগ, পর্জন্, যম, অশ্বিদ্বয়, মকদৃগণ, বৃহস্পতি, ত্বষ্টা, বন্থগণ, অগ্থি ও 
সোম । আভাসে প্রতিভাঁসে দেবতাদের বূপকল্পন! ছিল কিন্তু কোন স্পষ্ট প্রতিমা 
ভাবনা ছিল বলিয়। প্রমাণ করা যায় না । যজ্ঞে-_অর্থাৎ অগ্নিপৃজায়- ধাহাদের 
আহ্বান করা হইত তাহারা! অলক্ষ্যে উপস্থিত হইতেন। তাহাদের দূত এবং 
প্রতিনিধি ছিলেন একমাত্র প্রত্যক্ষ দেবত অগ্নি । দেবতাদের উদ্দেশে খাদ্য ও 
পেয় নৈবেছ্ (“হবিঃ*) অগ্নিতে সমর্পণ হোম”) করা হইত | অশ্বি তাহ। যথাস্থানে 
পৌছাইয়া দিতেন । এইভাবে দেখিলে অগ্নিই খগ.বেদের মুখ্য দেবত]। স্থতরাং 
খগ বেদের ধর্সাচীরকে অগ্রি-যাগ 1016 ড/0151)1]) বল] যায় । খগ.বেদ-সংহিতাঁর 
প্রায় চারি-আন। খক্‌ ইন্দ্রের স্তব | তাহার পরেই অগ্নির স্তব সংখ্যায় সমধিক। 
খগ বেদ-সংহিতার আরম্ত অগ্নির স্তবে, সমাপ্তিও অগ্নির স্তবে। 


বেদের প্রাচানতম অংশ, ছন্দে রচিত খগ বেদ, “মন্ত্র” বলিয়া পরিচিত ছিল। 


৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


খগ বেদের প্রথম স্ক্ত গায়ত্রী ছন্দে রচিত । প্রথম খকৃটি এই 
অগ্রিম্‌ ঈড়ে পুরোছিতং 
যজ্জশ্য দেবম্‌ খত্বিজম্‌। 
হোতারং রত্বধাতমম্‌ ॥ 
'অশ্রিকে বন্দনা করি, (যিনি ) পুরোহিত,১ 
(যিনি ) যজ্ছের দেবতা খত্বিক্‌,১ 
(ধিনি ) হোতা, (যিনি ) রত্বদাতা শ্রেষ্ঠ ॥' 
সোম-হুক্তগুলি সংখ্যায় অগ্রি-স্থক্তের পরেই । সোম ঠিক দেবতা ছিলেন ন1। 
সোম-উদ্ভিদের রস দুগ্ধ মধু প্রভৃতি অনুপানযোগে মাদক পানীয়রূপে ব্যবহৃত হইত, 
যজ্তেও হবিঃরূপে দেবতাদের উদ্দেশে প্রদত্ব হইত | সোম পান করিবার পরে দেহে 
যে উত্তেজনা এবং মনে যে উদ্দীপনা জাগিত তাঁহ। বৈদিক কবি-ভাঁবুকদের মনে 
এক বিশেষ দৈবী শক্তির ক্রিয়া বলিয়া অনুভূত হইত । সেই অনুভবের বশে যে 
দেবরূপকল্পনা তাহাই সোম-দৈবত | আর্ষের যখন ইরাঁনে থাঁকিতেন তখনই 
সোমের দৈবীকরণ শুরু হইয়াছিল । কিন্তু কি আবেস্তাঁয় কি বেদে সোম পুরাপুরি 
দেবতায় পরিণত হইতে পারে নাই । ইরানে থাকিতেই সোম-যাগ ও অগ্নি-যাগ 
পরস্পর বিরুদ্ধ হইতেছিল। খগ. বেদের মধ্যে এই বিরোধিতার পরিচয় নাই । 
যখন বৈদিক যজ্তকাঁণড প্রচলিত ছিল তখন শিষ্ট ব্যক্তিরা যে অন্নপানে অভ্য্ত 
ছিল তাহাই দেবতাদের উদ্দেশে অগ্িতে আনহুতি দেওয়া হইত | অর্থাৎ হোমের 
দ্রব্য ছিল-__ছুপ্ধ ঘৃত মধু সৌম পুরোভডাশ (যবের রুটি ) মাংস | আচরণে দেবতাবা 
মানুষের মতোই,-এই ছিল তখনকার কল্পনা । যদিও তখনও দেবতাদের যৃতি 
ভক্তের হৃদয়ে স্ুম্পষ্ট রূপ নেয় নাই তবুও যেটুকু বর্ণনা পাওয়। যায় তাহাতে 
অধিকাংশ দেবতায় মানবরূপই প্রতিফলিত | তবে কোন কোন অপ্রধান দেবতায় 
_-যেমন রুদ্রপত্বীতে ও রুদ্রপুত্র মরুদগণে _পরিচিততম পশু গোরুর প্রতিফলন 
আছে। খগবেদের কবি দেবতাদের সৌম্যমৃতিই আকিয়াছিলেন। সে কল্পনায় 
অতিরঞ্জন আছে বটে কিন্ত অতিরঞ্জনের মূলে বস্ততাত্ত ছিল। যেমন অনুদিত 
প্রাতঃহূর্যের অধিদেবতা সবিতাকে বলা হইয়াছে “হিরণ্যাক্ষ” “হিরণ্যপাণি" 
“হিরণ্যহস্ত” । স্ুর্যপ্রভারূপে কল্পন। করিয়া! উষাকে একবার ইঙ্গিত করা হইয়াছে 
দশভুজারূপে (৮.১০১,১৩)। 
ইয়ং যা নীচী অকিণী রূপ! রোহিণ্যা কৃতা। 
চিত্রেব প্রত্যদর্শ্যায়তী অন্তর্দশন্থ বাঁহুযু ॥ 
“এই যে নিম্নগামিনী কিরণময়ী, রোহিণীর দ্বারা রূপরূত হইয়াছেন (তিনি ) 
আসিতে আদিতে দশ বাহু প্রসারিয়। প্রতিমার মতে দেখ! দিলেন ॥' 


১ 


১ 'পুরোহিত' হহল গৃহযাজী যাজ্ঞিক, 'ঝত্বিক' যিনি নিয়মিত অগ্রিতে আহুতি দিতে থাকেন, 
“হোতা” যিনি আহুতি দেবার সময়ে উপযুক্ত খকমন্ত্র পড়িয়। যান । 


খগ.বেদ-কথা ৭ 


(একবার পৃথিবীকেও “দশতুজি" বল! হইয়াছে £ দশভুজি ১১.৫২*১১) 
এই রূপকল্পনা যে দশভৃজ) দুর্গা ভগবতী প্রতিমার ভাবনার যূলে তা৷ এই 
স্থজ্েরই পরের একটি ধক হইতে আরও স্পষ্ট করিয্না বোঝ যায় (৮.১০১.১৫)। 
মাত] কুদ্রাণাং ছুহিত1 বস্থনাং 
স্বসাদিত্যানাম্‌ অস্ৃতশ্য নাভি; | 
প্র নু বোঁচং চিকিতুষে জনায় 
ম] গাম্‌ অনাগাম্‌ অদিতিং বধিষ্ট ॥ 
'রুদ্রগণের (_ মরুদূগণের ) মাতা, বস্থদের কন্যা, আদিত্যদের ভগিনী, 
অম্বতের উৎস। যাহার বোধ আছে এমন লোককে বলিতেছি ঃ অপাপ 
গাভী অদ্দিতিকে বধ করিও ন! ॥ 
যখন বৈদিক সমাজে গোমাংস ভক্ষণ উঠিয়] যাইতেছিল অথব অন্য কারণে 
গোহত্যা নিষিদ্ধ হইতেছিল তখনি এই সুক্তটি রচিত হইয়াছিল । আবেস্তার 
প্রাচীনতম অংশ গাথাঁয় এই ভাবের উক্তি আছে। 
এই প্রসঙ্গে কিছু অবান্তর কথা বলি। আমর! এখন দেবী ছুর্গাকে ভগবতী 
রূপে এবং গো-দেবতারূপেও পুজা ও ভক্তি করি । শিবপত্বীর সহিত এ দেবতার 
সম্পর্ক নিতান্ত আধুনিক কালের নহে। আর্ষের যখন ভারতবর্ষে আসে নাঁই তখনই 
গোরূপধরা উর্ধার কল্পনা উদ্ভূত হইয়াছিল । খগ.বেদে রুদ্রের সম্পর্কে গোরূপা 
পৃথিবী নূতন সাঁজ লইয়ছিল । পূশ্রি* (অর্থাৎ বাঁঘাফটক রঙের) গোরু হইল 
রুদ্রের পত্তী। তাই রদ্রপুত্র মরুদুগণ খগ.বেদে “গোমাতরঃ* বলিয়া উল্লিখিত। 
অ-বৈদিক সংস্কৃত সাহিত্যে রুদ্রের গোপত্রীর ইঙ্গিতমাত্র নাই | সেখানে গাভী নয়, 
বৃষ “শিবের বাঁহন । অথচ বৈদিক কল্পনা সংস্কৃত শাস্ত্র এডাইয়া ভিতরে ভিতরে 
চলিয়! আসিয়! নিতান্ত আধুনিককাঁলে গেখদেবতা ভগবতীতে পরিণত হইয়াছে । 
“ভগবতী” রূপে রুদ্রপত্বী একালে ষঠীর দলভুক্ত হইয়াছেন । তাহার অধিষ্ঠান পাকুড় 
গাছে, বেলগাছে ও ভাগাড়ে। 
যে দেবভাবন বৈদিকযুগে ভারতবর্ষে শুরু হইয়াছিল তাহাতে অদ্ভুত ও উৎকট 
কল্পনার রঙ যে অল্পস্বল্প লাগে নাই তাহা নহে। বৃহস্পতি ( বা “ব্রহ্মণস্পতি” ) 
দেবতার রূপকল্পনায় তাহার উদাহরণ পাই । অগ্নির দেবতা ও পুরোহিত-_এই দ্বই 
ভাবন] মিলাইয়া বৃহস্পতির রূপকল্পনা । খগ.বেদে বৃহস্পতির বর্ণনা পৌরাণিক 
সাহিত্যের দেবগুরুর সঙ্গে একেবারে সাদৃশ্ববিহীন | খগ বেদে বৃহস্পতি অর্ধেক মানব 
অর্ধেক পশু | মানবরূপে তিনি ধনুর্বাণ ও পরশুধারী, অরুণ অশ্ববাহিত রথারোহী |, 
পশুরূপে তিনি তিগ্নশৃ্গ নীলপৃষ্ঠ সপ্তান্য | প্রথম ছুইটি কল্পনা! অগ্নিশিখা হইতে, শেষ 
কল্পন। হুর্যরশ্ি হইতে । ষশাড়ের মতে! বুহস্পতির নিনাঁদ | এ কল্পনাও অগ্নি হইতে 
আসিতে পারে । (এই বৈদিক মাঁনব-পশু কল্পনা পৌরাণিক কল্পনায় পঞ্তত্ব বর্জন 
করিয়াছিল এবং লৌকিক কল্গনায় মানবত্ব বর্জন করিয়াছিল । পুরাণে তিনি 


৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দেবগুরু | মনসামললে বৃহস্পতি ব্রহ্মার যমজ সন্তান হইয়াছেন, তাহাদের “দেবকায় 
সঞ্ুমুখ পুচ্ছ পদভাগে" |) 
থগবেদের কয়েকটি স্থৃক্তে স্ত্রীদেবতাঁর বন্দন1 আছে । ইহাদের মধ্যে স্বাপেক্ষা 
প্রাচীন উষা এবং যমজ ভগিনী “নক্ত* অর্থাৎ নিশা ৷ উষা খুব প্রাচীন দেবত। 
হইলেও শেষ পর্যন্ত পুরাপুরি কবিভাবনাতেই রহিয়া গিয়াছিলেন | যাঁগযজ্জে উষার 
কোন প্রাপ্য অংশ ছিল না। অপর দেবীদের তো নাই-ই | খগ.বেদের অপর, 
অর্ধাচীন, দেবীর সকলেই ভালো-মন্দ গুণ অথব1 শক্তির ভাঁবন1 হইতে যূতি লাভ 
করিয়াছে 
ভালে শক্তি যাহা মানুষকে পোষণ করে, ধারণ করে, মহৎ করে তাহা যে যে 
দেবীভাঁবনায় রূপ খুঁজিয়াছিল সেগুলি নদী অথব1 জলাধারাঁর সহিত ( “আপ” ) 
বিজডিত। যেমন, বিশেষ করিয়া সরস্বতী ও ইডাঁ! । পৌর|পণিক সাহিত্যে এই 
ছুই দেবতা এক হইয়া গিয়াছেন ৷) এই দুই দেবীর উদ্দেশে লেখা দুইটি করিয়া 
সক্ত আছে। প্রথমটির প্রারভ্তে যে একটি গল্পের ইশারা আছে তাহ। হইতে মনে 
কর। যাইতে পারে যে বৈদিক সাহিত্যের যে অযজ্কীয় অংশ খগ বেদ-সংহিতায় 
বাদ গিয়াছে তাহার কোন কোনটির বস্তৃতে সরস্বতা নদী-দেবীর কাহিনী উল্লিখিত 
ছিল । সরম্বতীকে বৈদিক কবির ধাত্রী বলিতে পারি, যেমন সংস্কৃত কবির ধাত্রী 
গঙ্গা । সরস্বতী-তীর হইতে দূরে থাক বৈদিক কবি নির্বাসনতুল্য ভাবিয়াছেন। 
সরস্বতীর কাছে ধৈদিক কবির প্রার্থনা ছিল এই (৬.১১.১৪ ঘ) 
ম] তব ক্ষেত্রাণি অরণ্যানি গন্ম ॥ 
“আমর যেন তোমা হইতে দুধে মরুস্থানে না যাই ॥, 
বাকৃ-শিল্পের মাহাজ্সা-শ্লোক দুইটি উদ্ধৃত করি ( ০.৭১.২.৪) | 
সক্ত,মিব তিতউনা পুনস্তো 
যত্র ধীর1 মনস] বাচম্‌ অক্রত | 
অত্রা সখায়ঃ সখ্যানন জানতে 
ভদ্রৈযাং লক্মীনিহিতাঁধি বাঁচি ॥২॥ 
াকনিতে ছাতু ইীকার মতো জ্ানী যেখানে মনের দ্বার| বাক্য বলিয়াছে, 
সেখানে সখার। সখাঁর ব্যবহার বুঝিতে পাঁরে । তাঁহাদের বচনে ভদ্র 
লম্মী নিহিত ॥' 
বাণীর রূপ বাণীর রস সকলের গোচরে সকলের নাগালে আসে না! যাহাকে 
বাণীর অনুগ্রহ হয় সে-ই বাঁণীকে পায় । 
উত ত্বঃ পশ্যন্‌ ন দৃদর্শ বাঁচম্‌ 
উত ততঃ শৃখন্‌ ন শুণোতি এনাম্‌। 
উতো তু অন্মৈ তন্থবং বি সঙ্গে 
জায়েব পত্যে উশতী স্ুবাঁসা: ॥ ৪ ॥ 


ধগ.বেদ-কথা ০১" 


'বাকৃকে কেহ হয়ত দেখিয়াও দেখিল না, কেহ হয়ত গুনিয়াও শুনে না। 
আবার কাহাকে হয়ত (সে) নিজেকে অনাবৃত করিয়া দিল, যেমন 
স্থবেশ প্রেমার্্র পত্রী পির কাছে (করে ) ॥ 


স্ক্তটি যে বাকৃ-দেবঙার উদ্দেশে লেখা তা মূলের মধ্যে কোথাও 
উল্লিখিত নয়। ুক্তটি কোন এক নারীর উক্তি । তিনি যে বাঁক তাহা অনুমান 
করিয়া লইতে হয় । অনুমানের হেহু, 'বৃহদ্দেবতা” নামক খগ. বেদসংহিতা-স্থচি গ্রন্থে 
হথক্তটি অমৃভূণ ষির কন্যা! বাঁকের রচন। বলিয়! নিদিষ্ট । খগ.বেদের একটি স্বক্তের 
(৩.৫৫) খকৃগুলির যে ধুয়া, “মহদ্‌ দেবানাম্‌ অস্থ্রত্বম্‌ একম্‌” (“দেবতাদের মধ্যে 
একটি মহৎ ঈশ্বরত্ব বিদ্যমান ), সেই ভাবনাতেই বাকের দ্বিতীয় স্ক্তটি বিরচিত। 
এই স্থক্ত হইতে কয়েকাট খকের অনুবাদ দিতেছি। 


“আমি রুদ্রপুত্রদের সহিত বস্থদের সহিত বিচরণ করি, আমি আদিত্যদের 
সহিত এবং সব দেবতাঁর সহিত (বিচরণ করি )। আমি মিত্র ও বরুণ 
উভয়কেই ভরণ করি, আমি ইন্দ্র ও অগ্নিকে, আমি উভয় অশ্বীকে (ভরণ 
করি )॥ ১ ॥ 

'আমি সবনযোগ্য সৌমকে ভরণ করি, আমি ত্বষ্টাকে এবং পুষাকে ও 
ভগকে (ভরণ করি )। আষি নিষ্ঠীবান্‌ হবিম্মান্‌ সোমযাঁজী যজমানকে ধন 
দান করি ॥২॥ 

'আম বস্থদের সমিতি | ধাহারা ঘজনীয় তাহাদের মধ্যে আমি ) প্রথম 
জ্তানবতী | এমন আমাকে দেবতার| বহ্ুধ! বিধান করিয়াছেন,_(আঁমি) 
বছ স্থানবাসিনী, বনু স্থানচারিণী ॥ ৩।॥ 

'যে চিন্তা করে, যে প্রাণ ধারণ করে, যে কানে শুনিতে পাঁয়, সে আঁমার 
দ্বার পুষ্টি গ্রহণ করে । আমাকে না জানিয়াই তাহারা বাচিয়া আছে। 
শোন, বিশ্বাস করিবার মতো] কথা তোমাকে বলিতেছি ॥ ৪ ॥ 

“আমিই নিজে এ (কথা) ধলিতেছি যাহ! দেবতাদের এবং মানুষদের প্রিয়। 
যাহাকে (যাহাকে ) ইচ্ছা করি তাহাকে তাহাকেই বড় করিয়া দিই 
তাহ!কে দক্ষ পুরোহিত ( “ত্রদ্ধা” ), তাহাকে মন্ত্রকীর (“খধি”), তাহাকে 
স্থবুদ্ধি (করিয় দিই) ॥ ৫ ॥ 

রিদ্রের হইয়। আমিই তাহার ধনু টানিয়। দিই-ত্রদ্ষদ্বেষী শক্তিকে হত্যার 
উদ্দেশ্তে । আমিই লোকের মধ্যে বিবাঁদ বাধাই ! আমিই দ্যলোকে ও 
ভূলোকে প্রবেশ করিয়াছি ॥ ৬ ॥ 

ইহার শিখরে আমি পিতাকে প্রসব করিয়াছি। আমার গর্ভস্থান সমুদ্রের 
ভিতরে ৷ সেখান হইতে আমি বিশ্বভুবন ব্যাপিয়] দীড়াইয়া আছি। সেই 
দ্যুলৌক আমি দীর্ঘতায় স্পর্শ করি গিয়া ॥ ৭ ॥ 


১০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহীস 


“আমি বায়ুর মতে। ধাই, বিশ্বভুবন ধরিয়া রাখিতে রাখিতে | দ্যুলোকের 
ওপারে এই পৃথিবীরও পারে, এমন মহিমায় আমি সম্ভুত হইয়াছি' ॥ ৮॥ 
এই ুক্তটি হইতে ব্রান্ষণ্য ধর্মে শক্তিপূজার আরম্ভ ধর] হয় । মার্কগ্ডেয়-পুরাণে 
যে “সপ্তশতী” অধ্যায়গুলিতে চণ্তীমাহীক্ম্য বণিত তাহাতে খানিকট। এই ব্ক্তের 
ভাবই আছে এবং পরবর্তীকালের কবিকল্পন। ও দেবভীবন! আশ্রয় করিয়৷ বিস্তারিত 
হইয়াছে । “চও্ডী” আইডিয়াটির বীজও খগ বেদে পাওয়। যাঁয়। 
আসলে কিন্তু এই স্ুক্তে ব্রক্মভাঁবনা রহিয়াছে । তলবকার-কেন” উপনিষদের 
গোড়ায় ত্রদ্ধ ষে ভাবে উপস্থাপিত এই সুক্তে নাম-না কর বাঁক ঠিক তেমনি ভাবেই 
বিবৃত | প্রথম হইতেই রুদ্র দেবতার দুই মেজাজ ছিল, প্রসন্ন ও ত্তুদ্ধ। প্রসন্ন মেজাজে 
দক্ষিণ মুখে তিনি আরোগ্যের দেবতা, পশু-মানুষের “ভিষকৃতম” | ক্রেদ্ধ মেজাজে 
রুদ্র মুখে তিনি ধ্বংসের দেবত], বিশেষ করিয়া অপরাধীর ও গাহ্‌স্থ্য পশুর | 
খগ.বেদের সময়েই রুদ্রের ক্রোধ মন”) কবিদের দৃষ্টিতে শুধু ভাবময় ন] থাকিয়া 
বস্তময় ও রৌদ্রময় হইয়। স্বতন্ত্র দেবভীবনা জাগাইতেছিল। যেমন (২.৩৩.৫) 
হবীমভি হৃবতে যে হবিতিধ্‌ 
অব স্তোমেভী রুদ্রং দিষীয়। 
খদৃদরঃ স্থহবে। মা নে] অস্যৈ 
বন্র স্থশিপ্রো৷ রীরধন্‌ মনায়ে ॥ 
'আবহ্বানমন্ত্র স্তব ও হব্য দিয়া ধাহাকে আহ্বান কর! হয়, (সেই ) রুদ্রকে 
আমি স্তোত্রের দ্বার। যেন প্রপন্ন করিতে পারি। কৃপাময়, সহজে আহ্ত, 
লালকালো,, স্বন্বর-ওষ্ঠাধর--(তিনি) যেন আমাদের তাহার মনার বশে 
ন1 ফেলেন ॥ 
এই মনারই সমার্থক শব্দ “চণ্ডী” | 
দেবতাদের মধ্যে শুধু রুদ্রেরই ঘর-সংসারের বেশি উল্লেখ খগবেদে আছে। 
তাহার পত্রী পুশ্নি গাতী, পুত্রের! মরুৎ | রুদ্র ও মরুৎ__সকলেই ভালো, নাটকীয়, 
সাজ পরেন এবং রথে চড়েন। রুদ্র ভৈষজ্য বিতরণ করেন, পুত্রেরা (“গোমাতরঃ” 
“রিদ্রাসঃ” ) বুট্টিধারা দেন। কিন্তু পিতার যেমন পুত্রদেরও তেমনি দুই মেজাজ, 
সৌম্য ও ভীষণ (শিব ও রুদ্র )। 
খগবেদে দেবপত্বীদের নাম পতিনামে স্ত্রীপ্রত্যয় যোগে নিপ্পন্ন। যেমন, 
ইন্দ্রাণী, বরুণানী ও অগ্বীয়ী। ইন্দ্রপত্বী ছাড়া ইহাদের শুধু নামটুকুই উল্লিখিত। 
একটি প্রহেলিকাময় এবং কিছু অশ্লীল স্থক্তে (১০,৮৬) ইন্দ্রের সঙ্গে ইন্দ্রাণীর ও 
বুধাকপির সংল'প আছে । বৃষাকপি ইন্দ্রের পুত্র এবং মনে হয় যেন ইন্দ্রাণী 
সপত্বীপুত্র। ইন্দ্রইন্ত্রাণীর পুত্রবধূরও উল্লেখ আছে। এই স্ক্তটি আসলে মেয়েলি- 
তন্ত্রের বন্ত ছিল বলিয়। বোধ হয়৷ 
পুরাণে ও পরবর্তী সাহিত্যে শক্তিদেবতার দুইটি বিশিষ্ট রূপ-_স্থবেশ! হুন্দরী 


ধগ বেদ-কথা ১১ 


'হৈমবতী ছুর্গা আর কোপনক্রোধন। রুদ্রাণী চণ্তী। দেবীয় এই ছুই রূপে বৈদিক 
ছুইটি স্বতন্ত্র দেবীভাবন। মিশিয়া আছে। রুদ্রের মনার উল্লেখ আগে করিয়াছি, 
তিনিই রুদ্রানী চণ্তী। প্রথম দেবীর সন্ধান ধগ.বেদে অভিন্নসহচরী ছুই ভগিনী- 
দেবীতে পাওয়া যায়। ইহাদের একজন দিবা-_-শুভ্র দিন, আর একজন নিশী--কৃষ্ণ 
দিন (“অহশ্চ কৃষ্ণমহরর্জুনং ৮৮” )। গৌরী ও কালী এই ছুই দেবী খগ.বেদে দৌ- 
এর কন্তা (“দিবে দুহিতা” )1 একজনের নাম উষা, আর একজনের নাম নক্ত,, 
নক্ত ( অথব! রাত্রী )| খগ.বেদের স্ত্রীধৃতি-দেবভাবনীয় উষাই অগ্রগণ্য, এমন কি 
প্রাচীনত্বের হিসাবে একমাত্র বলা চলে । উষা ইন্দো-ইউরোপীয় যুগের দেবতা । 
কিন্তু উষ্ধার কল্পনায় আবেগের ও কবিত্বের ভাগ বেশি থাকায় খগবেদের 
যজ্ঞভোজী দেবসভায় তাঁহার আসন পড়ে নাই ( যজ্ঞে উষার স্থান না থাকিলেও, 
উষার আরাধনা অজ্ভাত ছিল না। খগবেদের উল্লেখ হইতেই জানা যাঁয় যে 
কবিরা ইহা বোধন করিতেন । যেমন দুর্গার বোধন হয় )। উষান্তোত্রের সংখ্য। 
বিচার করিলে ধগ বেদের অনেক প্রধাঁন দেবতার উপরে উষ্ার মাহাত্ম্য স্বীকার 
করিতে হয় । উষা-হুক্তগুলি খগ বেদের প্রাচীনতম অংশের মধ্যে পড়ে। 
খগ বেদে উধা-কল্পনাঁয় দুইটি স্তর লক্ষ্য কর যাঁয়। সাধারণত উষ1 একটিমাত্র 
বিশেষ দেবী (বাঁ দেব-কল্পন। )। কিন্তু কোন কোন উষা-স্ক্তে উষ! একটিমাত্র 
নন, বছু-_অর্থাৎ তাঁহার! উষ্বাগণ ( “উষসঃ” )। মনে হয় এ বহুত্বকল্সনার যূলে 
ছিল স্থপ্রভাত-ভাঁবন1 | অতীতে যেন বিশেষ বিশেষ উধার আবি9ভীব বিশেষ 
বিশেষ শুভ দিন স্চিত করিয়াছিল । ধধি-কবি বামদেব বলিয়াছেন (৪.৫ ১.৬) 
রু স্বির আপাং কতষ। পুরাণী 
ষয়। বিধান) বিদধুর্‌ খভৃণাম্‌ । 
শুভং যচ্ছুত্রা উসম্চরন্তি 
নবি জ্ঞায়ন্তে সদৃশীরভূর্যাঃ ॥ 
“কোথায় ছিলেন কে তাহাদের মধ্যে প্রাচীন ধাহীর আবির্ভাবে খতুদের 
কাজের ভার দেওয়] হইয়াছিল ?১ শুভ্র উষণারা যখন শোভা করিয়। 
চলিয়া যান (বৈদিক পরবর্তীকালের উষাগণ অপ.সরস্দের সঙ্গে 
মিলিয়! ) তখন একই রকম, অপ্রোটা তাহাদের ভিন্বত্ব জান] যাঁয় না |; 
বৈদিক কবি উধ্বাকে দাত্রীদেবী বলিয়া! ভাবিতেন এবং তাহার কাছে ধন মান 
সন্তান চাঁহিতেন । এমন কি উষাঁকে মাতৃভাবনাও করিতেন । বশিষ্ঠ বলিয়াছেন 
(৭.৮ ১.৪) 
উচ্ছন্তী যা কূণোষি মংহন। মহি প্রথ্যে দেবি স্বর্ঘশে। 
তশ্যান্তে রত্বভাজ ঈমহে বয়ং শ্যাম মাতুর্ন হুনবঃ ॥ 
১ একটি দোমপানপাত্র ভাঙ্গিয়া সেই আকারের চারিটি পাত্র গড়ার দূরহ ভার দেবতার! 
ধভুদের দিয়াছিলেন। ইহার] তিনজন । 


১২ ভারতীয়-আশর্ষ সাহিত্যের ইভিহাস 


“হে মহতী দেবী, প্রভাত হইতে হইতে যে তুমি আমাদের) অবলোকন 
কর এবং ুর্যালোৌক দেখাও সেহ তোমার ধনের অংশ প্রার্থনা করি 
€ আমরা ), যেমন পুত্রের! মাতার ধরনের অংশ বাঞ্চ। করে) ॥ 
পরবততণকালে বৈদিক উা ও ওপনিষদিক হৈমবতী মিশিয়! গিয়া পৌরাণিক 
্রাহ্মণ্যধর্মের দুর্গাদেবীতে পরিণত হইয়াছেন । একটি বৈদিক স্ুক্তে উষাকে দশভুজা 
বল। হুইয়াছে। এ ব্যাপার এখানে স্মরণীয় । 
রাত্রি যিনি জগৎকে সুপ্তি ও শান্তি দেন (“জগতো৷ নিবেশনীম্‌* ) তাহার 
উদ্দশে পুর স্ুক্ত একটিমাৰ খগবেদে আছে (১০.১২০)। এ রাত্রিদেবতা 
নক্ষত্রশীলিনী জ্যোতির্ময় যাঁমিনী, যা উষাঁরই যেন সাঁজবদল | এই স্থক্তে উষ।-__ 
রাত্রির সঙ্গে অভিন্ন কল্সনায়__সম্বোধিত হইয়াছেন । শ্ুক্তটির রচনায় কবিত্বের 
পরিচয় আছে । গায়ত্রী ছন্দে লেখা ৷ অনুবাদ দিতেছি । 
'দেবী রাত্রি আসিতে আপিতে তাহার চক্ষুসমূহের দ্বার বনু স্থানে 
পর্যবেক্ষণ করিয়াছেন | তিনি সব শোভ। ধারণ করিয়াছেন ॥ ১ ॥ 
“অমত্য তিনি চারিদিকে নিজেকে ব্যাপ্ত করিয়াছেন, অধোলোকে এবং 
উর্ধধলোকে | জ্যোতির দ্বারা ( তিনি ) তম নিবারণ করেন ॥ ২ ॥ 
'আসিতে আসিতে দেবী ভগিনী উষীকে ছুটি দিয়াছেন। তম দূর 
হইবে ॥ ৩ ॥ 
'ধাহার আগমনে আমরা ফিরিয়া আসিতেছি, যেমন পক্ষী বৃক্ষে নীড়ে 
ফারয়া আসে, দেই তুমি আজ আমাদের কাছে (আবির্তৃতি 
হহয়ীছ )॥ ৪ ॥ 
'ফিরিয়৷ আসিয়াছে গ্রামের লোক, দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীরা, পক্ষীরা, 
এমন কি লুব্ধ গৃধ্েরাঁও ॥ ৫ ॥ 
'হে রাত্রি, তুমি বুককে বৃকীকে তাড়াইয়া দাঁও, চোরকে তাড়াইয়া দাও। 
এখন আমাদের ত্রাণকারিণী হও ॥ ৬ ॥ 
'কালো ব্যক্ত অন্ধকার ঘন কাঁজল লেপিতে লেপিতে আমার কাছে 
উপস্থিত | হে উষা, খণের মতো! তাহা ঘুচাইয়। দাও ॥ ৭ ॥ 
'হে রাত্রি, € এই স্তব ) আমি তোমার কাছে উপস্থিত করিলাম, যেমন 
(রাখাল সন্ধ্যাকালে ) গোরুকে করে,১ যেমন বিজয়ীকে স্তব (করে )। 
হে স্বর্গের ছুহিতা, তুমি ( ইহা) স্বীকার কর ॥” ৮ ॥ 
দেবীর দুর্গ নামের স্ত্রও খগ.বেদে লভ্য | ছুর্গম পথে, অর্থাৎ রণে-বনে-সঙ্কটে 
যিনি রক্ষা করেন তিনি ছুর্গা। আবার তিনি জগৎ-ধাত্রী অন্নপূর্ণাও | একটি অর্বাচীন 
স্থক্তে (১০.১৪৬) অরণ্যের অধিষ্ঠাত্রী ও জগদ্ধাত্রী দেবীকে অরণ্যানী নাম দিয়া 


১ এখানে কবি নিজের কথাই বলিয্াছেন। খণমুক্তির সবপ্তি রান্রিপ্রস্তাতের সঙ্গে তুলিত 
হইয়াছে । ২ অর্থাৎ গোককে গোভাল আনে। 


খগ.বেদ-কথ। ১৩ 


বন্দনা কর৷ হুইয়াছে। কবিতাটির এতিহাসিক যুল্য যথেষ্ট । অনুবাদ দেওয়া 
হইল। 

'অরণ্যানী, অরণ্যানী, ওই যে তুমি যেন হারাইয়া যাঁইতেছ। কেন 

গ্রামের খোঁজ কর ন1? তোমাকে ভয় লাগে নাকি? ১॥ 

'যখন বুষারবের ডাকে ঝি'ঝি' দোহারকি দেয় তখন যেন অরণ্যানী 

ঝাঁঝর বাঁজাইয়া সংবধিত হন ॥ ২॥ 

“এই গোরু চরিতেছে, যেন ঘরবাঁড়িব মতো! দেখাইতেছে। যেন 

অরণ্যানী শকট হাঁকাইতেছে সন্ধ্যায় ॥ ৩ ॥ 

“এই যেন কেহ গোরুকে ডাঁকিতেছে, এই যেন কেহ কাঠ কাঁটিল। মনে 

হয় যেন অরণ্যানীর অধিকারে বাস করিতে করিতে সন্ধ্যায় কেহ হাক 

পাঁড়িল ॥ ৪ ॥ 

“অরণ্যানী কাহাকেও হিংসা করে না, কেউ যদি না অভিগমন করে। 

স্বাছু ফল পাড়িয়? খাইয়া বথা-ইচ্ছ] বিশ্রীম কর] যাঁয় ॥ ৫ 

'অঞ্জনগন্ধি, সুগন্ধ, কৃষিকর্ধ ব্যতিবেকেও বনু-অশ্ময়ী, মুগদের মাতা 

অরণ্যানীকে আমি (এই ) স্তব করিলাম” ॥ ৬ ॥ 

বৈদিক কালের পরে যে দুইটি দেবতা ত্রাহ্মণ্য ধর্মে ও সাহিত্যে মুখ্য স্থান 
অধিকার করিয়াছেন, সেই অর্ধাচীন রুদ্র আর প্রাচীন বিধুঃ বেদের প্রধান 
দেবতাদের অন্যতম | রুদ্র “অনুর” শ্রেণীর দেবতা, বিষণ “দেব* শ্রেণীর | রুদ্রের 
প্রসঙ্গ আগে করিয়াছি । বিষ্ণুর কথা এখন বলিতেছি। 
বৈদিক বিষ্ণুর পরিণাম হইল বিষু-কুষ্ণ, তাহার পরে বিশেষ করিয়া কৃষ্ণ। 

বিষুপুরাণে ও হরিবংশে কৃষ্ণ-কাহিনীর পুরানো রূপটি পাঁওয়া যাঁয়। এই 
পৌরাণিক গল্পগুলি মনে হয় প্রাক-বৈদিক গন্ধরব-এতিহা হইতে আগত । ভাগবতে 
মোটামুটি সেই কাহিনীই আছে । এই কাহিনীর কোন কোন ঘটনার ইঙ্গিত 
খগ.বেদে বিধুর প্রসঙ্গে লক্ষ্য করা যায় । পুরাণে কৃষ্ণ শিশু ও কিশোর, খগ.বেদে 
বিষু “যুব কুমার* | পুরাণে কৃষ্ণ গোপবেশী বিষ, খগবেদে বিষণ গোপ নন, তবে 
গোপা-_অর্থাৎ রক্ষাকর্তা ( “বিষুর্গোপাঃ” )। এবং তখনই শোধন লইয়া তাহার 
কারবার ছিল পুরাণকাহিনীর কৃষ্ণ ব্রজে গোরু চরাইতেন, খগ.বেদের বিষ্চুর 
“পরম পদে”- অর্থাৎ ছ্যুলৌকের উর্ধবস্থানে, পরবর্তী কালের বৈকুঠে, আরও 
পরবর্তী কালের গোলোকে-_-বহুশূঙ্গ লঘুচারী গোরু পুষিতেছে । “যন্ত্র গাবো 
ভূরিশূঙ্গ! য়াসঃ” )। পুরাণে বিষু-কষেের এক নাম মাধব | এ নামের বুযুৎপত্তি- 
কল্পনার সমর্থনে গল্প তৈয়ারি করিবার অসার্থক চেষ্টা হইয়াছিল।- বিষণ নাকি 
কোনো এক মধু দৈত্যকে নিধন করিয়াছিলেন । সে নিধনের কোন কাহিনী নাই, 
এবং হত্যাকারী অর্থে তদ্ধিত “-অ” প্রত্যয় হয় এমন কোন ব্যাকরণস্ত্রও নাই, 
থব] দ্বিতীয় উদাহরণ নাই । খগ.বেদে বিধুরর প্রসঙ্গে প্রায় সর্বদাই তাহার পরম 


১৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পদে মধুর প্রস্বণের এবং সে মধুভোগে দেবতাদের পরম উৎসাহের উল্লেখ আছে 
(“বিষ্কোঃ পদে পরমে মধবঃ উৎসঃ” )। স্থতরাং মধু-উৎসের অধিকারী ও ভাগ্ারী 
বলিয়াই বিষুর নাম মাধব । “মীধব*-এর সঙ্গে সংশ্লিষ্ট “্মধুস্থদন” নামটিতে 
বৈদিক বর্ণনার ইজিত আছে। “সদন” মানে পাঁচক, পরিবেষণকারী । মাধব 
নামের কল্পিত ব্যুৎপত্ভির প্রভাবে মধুস্থদন নামেরও বিকৃত ব্যুৎপত্তি চালিত 
হইয়াছে। বুদ ধাতুর অর্থ পাক করা, পরিবেষণ করা, গুছাইয়1 রাখা, ঠিক ভাবে 
পরিচালন! কর! । সুতরাং মধুস্থদন নামের আসল অর্থ মধু-পরিবেষণকারী ব। 
মধু-ভাগারী | 
খগবেদে বিষুঃ ইন্দ্রের সহযোগী, তবে ইন্দ্রের মর্যাদ। বিষ্ণুর উপরে | খগ.বেদে 
অধিকাংশ বুক্তে নুতন দেবত] ইন্দ্রকে পুরাতন দেবতাদের অপেক্ষা মহান্‌ বলিয়' 
দেখানে। হইয়াছে । বিঞু ছিলেন প্রাচীন এবং মহান্‌ দেবতা । তাই বৈদিক কৰি 
তাহাকে ইন্দ্রের সহকারী করিয়াছেন । পুরাণে৯ ইন্দ্রের প্রাধান্তের স্বীকৃতি আছে-_ 
শুপু বিষুরর “উপেন্দ্র” নামে । তবে যেহেতু পুরাণে ইন্দ্রের স্থান বিষুর অনেক নীচে, 
তাই সেখানে নামটির ব্যাখ্যা করা হইয়াছে--ইন্দ্রের ছোট ভাই ।২ 
আসল কথা এই যে বৈদিক মিথলজি অনেক ভাবে বিপর্যস্ত হইয়াও নৃতন নূতন 
সরত্রের সঙ্গে যুক্ত হইয়। পৌরাণিক মিথলজির বিচিত্র ছক বুণিয়া গিয়াছে । তাহাতে 
যে কেমন উলট-পালট তাহ] দেখাইতেছি। 
খগবেদের অধিকাংশ সুক্ত ধাহাদের রচন। তাহাদের মান্ মুখ্য দেবতা] হইয়া- 
ছিলেন নবাগত ইন্দ্র । ইন্দ্রের প্রাধান্য যে সকলে স্বীকার করিত ন। তাহার স্পষ্ট 
উল্লেখ খগবেদেই আছে। “স জনাঁস ইন্দ্র;* এই ধুয়া-যুক্ত সুবিদিত ইন্দ্র-স্ক্তে 
(২.১২) কবি ষেন ইন্দ্র-অবিশ্বাপীদের ধৈন্তের ইঙ্গিত করিয়৷ (€) তাহাদের হাঁক 
দিয়া ইন্দ্রে বিশ্বাস করিতে বলিতেছেন । 
যং স্মা পৃচ্ছন্তি কুহ সেতি ঘোরমূ 
উতেমাহুর্নৈষো অস্তীতি এনম্‌। 
সো অথ: পুষ্ঠীবিজ ইবামিনাতি 
শ্রদশ্থৈ ধণ্ত স জনাস ইন্দ্রঃ ॥ 
'ধাহীর সম্থদ্ধে সংশয় করিয়া বলে, কোথায় ভীষণ তিনি? তাহার পর 
ইহীর সম্বন্ধে (নিশ্চিত হইয়।) বলে, ও (দেবতা) নাই। তিনি 
অবিশ্বাসী সম্পদ জুয়াঁড়ির অর্থের মতে। হরণ করিয়] লন। উহার সম্বন্ধে 
বিশ্বীস রাখ । জনগণ, তিনি ইন্দ্র ॥ 


১ বৈদিক-পরবর্তী ব্রান্গণ্য শান্ত্রসংহিতা ও রামায়ণ-মহাভারত সমেত সংস্কৃতি-এতিহ) 
বুঝাইতে “পুরাণ” কথাটি সহজ ও সংক্ষিপ্ত বলিয়! বাবহার করিতেছি। 

২ শারদীয় আনন্দবাজার পত্রিকায় (১৩৭১ ) এই লেখকের 'শব্দরিভ্তা ও পুরাণকথা” প্রবদ্ধ 
ুষ্টবা। 


খগ.বেদ-কথ। ১৫ 


ইন্দ্রের বিরুদ্ধবাদীদের কথার আভাস খগ.বেদের শেষের দিকে, দশম যগুলে, 
একটি সৃক্তে (২৩) আছে। এ সুক্তটি একটি নণট্য-কবিত', কিঞ্চিৎ অঙ্গীলতাছুষ্ট ৷ 
প্রত্যেক গৌকে ধুয়াছত্র আছে, “বিশ্বম্মাদিক্্র উত্তরঃ” (“সবার হইতে ইন্দ্র বড়? )। 
এই স্ক্তে স্বামীর শ্রেষ্ঠত্ব লইয়। পাঁলিতপুত্র বৃুধীকপির পত্বীর সহিত ইন্দ্রাণী ইতর 
ভাষায় কলহ করিয়াছেন । বৃষাঁকপি নিজেকে ইন্দ্রের চেয়ে বড় মনে করেন, কিন্ত 
ইন্দ্রাণী তাহা মানেন ন1। তাই তিনি ইন্দ্রের ঘর ছাড়িয়া চলিয়। যাইতে চান । 
ইন্দ্র তাহাকে বুঝাইয়া পড়াইয়া ঘরে রাখিতে উৎস্থক । (কোন কোন পণ্ডিত 
বুধাকপি দেবতাকে হনুমান্-দেবতার পূর্বতন রূপ বলিয়া মনে করেন । নামটির অর্থ 
মদদ] হনুমান) 

বৈদিক আর্যদের যে দল বিশেষভাঁবে ইন্দ্র-পুজক ছিলেন, যে কোন কারণে 
হোক, তাহাদের ক্রমশ দলহানি ও বিষুপুজকদের (ও রুদ্র-শিবপূজকদের ) দলবৃদ্ধি 
ধটিতে থাকে । তাহার ফলে ইন্দ্র দেবসিংহাসনচ্যুত হন এবং বিষু সে সিংহাসন 
লাভ করেন । (শেষ পরিণামে ইন্দ্র “ইদ” রূপে গ্রাম্য ব্রতের ই্টদেব হইয়া এখন 
বিলুপ্ত )। বৈদিক ইন্দ্র-পূজকদের এতিহে ইন্দ্র-বিষ্ণব সহযোগিতার কথা আছে। 
হয়ত বৈদিক বিষু-পূজকদের এঁতিহো ইন্দ্র-বিষুর দ্বন্দের কথা৷ ছিল । হয়ত ইন্দ্র- 
বিরোধীদের এঁতিহা বিষুর এঁতিহের সঙ্গে জড়াইয়া ছিল। সেই দ্বন্দের কাহিনী 
পুরাণে ইন্দ্র-বিষুর বিরোধে বিস্তারিত হইয়াছিল । ইন্দ্র ও কৃষ্ণ-বিষ্ুর বিরোধের 
দুইটি বিশিষ্ট গল্প পুরাণে আছে। এক পারিজাত-হরণ, আর গোবর্ধনধারণ। 
পরিজাত-হরণ উপাখ্যান স্পষ্টতই অর্বাচীন, ইহার কোন আভাস-ইঙ্গিত বৈদিক 
সাহিত্যে নাই । গোবর্ধন-ধারণের আভাস ক্ষীণভাবে আছে। 

ইন্দ্রের ধারাবর্ষণ হইতে গোকুল রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বত ছাতার মতে 
তুলিয়া ধরিয়া ব্রজবাসী ও গোধন রক্ষা করিয়াছিলেন । বেদের ধষিকবিদের 
কল্পনায় বিষণ পৃথিবীর উর্ধধ আকাশকে থামের মতো ধারণ করিয়া! আছেন (“যো 
অক্কভায়দ্‌ উত্তরং সংস্থম্‌” ), তাহারই তলায় মত্ত্য-অমর্য্যের বাঁস। কষ্-লীলার 
মধ্যে যে কয়েকটি শিশুকাহিনী পৌরাণিক কালে সর্বাধিক স্থপরিচিত ছিল তাহার 
মধ্যে গোবর্ধন-ধারণ প্রধান । কৃষ্ণের ব্রজলীল। বাকৃ-শিল্লে গ্রথিত হইবার আগে 
মৃতিশিল্পে সুপ্রচলিত হইয়াছিল । গুগ্তযুগে নিমিত উৎকৃষ্ট গোবর্ধনলীলার মৃতি 
পাঁওয়। গিয়াছে । 

গোবর্ধনের সঙ্গে আর একটি পৌরাণিক উপাখ্যান বিজড়িত আছে । কৃষ্ণের 
অবতারত্ব পরীক্ষা করিবার জন্ত ব্রদ্ধা ব্রজের সব গোঁবৎস হরণ করিয়া! গোবর্ধন- 
কন্দরে লুকাইয়। রাখিয়াছিলেন । কৃষ্ণ গোবৎসদের অনুরূপ সঙ করিয়া 
গোমাতাদের ও ব্রজবাসীদের তুলাইয়! রাখিয়াছিলেন | তাহাতে ত্রদ্ধা লজ্দিত 
হইয়া গোবৎস ফিরাইয়া দিয়াছিলেন । খগ.বেদে উল্লিখিত প্রধান ইন্দ্রশক্রদের 
মধ্যে একজনের নাম বল। সে ছিল গোবপু, অর্থাৎ গোরূপী অস্থর। সে তাহার 


১৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


গোষ্ঠে অনেক গোর আটক করিয়াছিল । ইন্দ্র বলের খোয়াড় হইতে সে গোরু 
উদ্ধার করিয়াছিলেন (“যো গা উদাজদ্‌ অপধা বলশ্য* )। বেদের অর্বাচীন অংশে 
বলের ব্রজ হইতে গোরু উদ্ধার বৃহস্পতির কীতি বল! হইয়াছে। 
“পাখির ভিম ভাঙ্গিয় যেমন শাবক (বাহির হয় তেমনি ) বৃহস্পতি স্বয়ং 
পর্বতের গুহ! হইতে) গোরু বাহির করিয়া আনিয়াছিলেন । (“আগে 
ভিন্বা শকুনস্য গর্ভম্‌ উদ্‌ উত্রিয়] পর্বতস্থযা অবনাজৎ |” ১০.৬৮,৭ গঘ)। 
পৌরাণিক কাহিনীতে ইন্দ্র-বুহস্পতির স্থানে কৃষ্ণ আসিয়াছেন এবং বলের 
স্থানে ব্রদ্ধা (বৃহস্পতি ) গিয়াছেন । 
বেদে অনেক ইন্দ্রশক্রর উল্লেখ আছে । তাহার মধ্যে তিনজন ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট 
_বৃত্র, বল ও রৌহিণ। বৃত্র অহি অর্থাৎ সর্প, যে সপ্ত সিদ্ধুর জল গিরিব্রজে ধাধের 
মতে! আটক করিয়াঁছিল। তাহাকে হনন করিয়া সপ্ত সিন্কুর জলধারা মুক্ত কণা 
ইন্দ্রের সবচেয়ে বড় কাজ । একটি গ্লোকে (১.৩২.৩) বৃত্রধধে ইন্দ্রের উদ্যোগের যে 
সংক্ষিপ্ত বর্ণন। আছে তাহার বাস্তবতা নিখুত । মুকুন্দ কবিকঙ্কণে যদি কালকেতুর 
শিকার-উদ্ভোগের এই রকম বর্ণন] দিতেন তবে কিছুমাত্র অসঙ্গত ঠেঁকিত না, শুধু 
সোঁম-কদ্রকের বদলে আমানি-হাড়ি বলিলেই হইত । 
বুষায়মাণে| অবুণীত সোৌমং 
ভ্রিকদ্রকেমু অপিবৎ স্ুতস্য | 
আ. সায়কং মঘবাদত্ত বজ্ঞম্‌ 
অহন্নহিং প্রথমজামহীনাম্‌ ॥ 
'ষশড়ের ( মতো] উঠিয়। ) তিনি সোম খু'জিলেন। তিন ডাবা-ভরতি 
সোম তিনি পান করিলেন । মঘবান্‌ ( অথাৎ ইন্ত্র ) তাহার অমোঘ অস্ত্র 
গ্রহণ করিলেন । অহিগণের মধ্যে প্রথমে যে জন্মিয়খছে সেই অহিকে 
বধ করিলেন ।' 
অহি-বুত্র কল্পনা হহতে সহজেই জলাধিকারী জলশায়ী নাগ-কল্পনা 
আসিয়াছিল। কৃষ্ণের জ্যেষ্ঠ বলরাম নাগরাজ অনন্তের অবতার | তিনি কোন 
নদীর জলধারা আটক করেন নাই বটে কিন্তু ক্রুদ্ধ হইয়া লীর্জলের ফলা টাঁনিয়া 
যমুনার জল বিপথে প্রবাহিত করিয়াছিলেন । 
ধগ.বেদ ও অথববেদের পরবর্তী গ্রন্থসমূহে যজ্ঞকাণ্ডের ব্যাখ্যার প্রসঙ্গে আখ্যান- 
আখ্যাঘ্বিক। অর্থাৎ গল্পকাহিন্ী ধীরে ধীরে প্রীধান্য লইতেছে এবং সাহিত্যের 
পরবর্তী স্তরে আসিয়! তাহা দুইটি শাখায় দ্বিধা বিভক্ত হহয়াছে। প্রাচীন 
শাখায় পাই মহাঁকাব্য-পুর্বাণ, নবীন শাখায় পাই নাটক। এই দুই শাখারই 
উদ্ভেদমূল ধগবেদের দশম মণ্ডলে সঙ্কলিত তিন-চাঁরটি স্ুক্তে (যম-যমী সংবাদ, 
ইন্ত্র-ইন্দ্রাণী-বুষাকপি সংবাদ, পুরূরবাঃ-উর্বশী সংবাদ ও সরমা-পণি সংবাদ ) পাওয়া 
যাঁয়। এই চারটি আখ্যান-সুক্তের মধ্যে তিনটির সুত্র পরবত) সাহিত্যে হারাহয়া 


ধগ বেদ-কথা ১৭ 


'গিয়াছে। কেবল পুরূরবাঃ-উর্বশীর গল্প ধারাবাহিত হইয়া! এ কালের বন্দরে 
উত্তীর্ঘ হইয়াছে । সে কথা পরে বলিব । এখন সরমা-পশি সংবাদের (১০.১*৮) 
পরিচয় দিই | যে স্থবৃহৎ বল-বিরোধ উপাখ্যান খগ.বেদের মধ্যে আকীর্ণ আছে 
এই আখ্যানটি তাহারই ক্ষুদ্র অংশ । 
অঙ্গিরস্দের গোধন চুরি গিয়াছে । দেবতাদের নেতা ইন্দ্র ও বৃহস্পতি দেবপ্ত 
(কঙ্কুরী) সরমাকে চর করিয়। হারা গোরুর সন্ধান করিতে পাঠাইয়া দিলেন । 
দেবলোকের সুদুর সীমানায় ঘুস্তর রসা নদী পার হইয়া সরম। অস্থরলোকে গিয়া 
পণিদের দ্বার] স্থরক্ষিত পর্বত-গুহাঁছুর্গে বেষ্টিত কোষ্ঠীগারের দ্বারে উপনীত হইল । 
তাহার পর পণি-প্রহরীদের নেতাদের সঙ্গে সরমার সওয়াল-জবাব ৷ পণি-সর্দারের 
প্রশ্ন দিয়াই সুত্তটি শুরু । 
পণি-সর্দার 
কিসের খোঁজে সরমা এতদূর আপিলে । এ পথ দুরের, বহু দূরের, 
বিপদসঙ্কুল । আমাদের কাছে আসিবার উদদেশ্ত কি? কি পীড়ার পীড়ন 
হইয়াছে? কি উপাঁয়ে রসার জল পার হইলে? ১ ॥ 
সরমা 
ইন্ধের দূতী আমি প্রেরিত হইয়া, হে পণির1, তোমাদের ধনরত্র 
সন্ধানে ঘুরিয়া বেড়াইতেছি। লাঁফ দিয়া পার হইবার আশঙ্কায় এদিকে 
(আসিবার ভয়) নাই আমাদের । সেই উপায়েই রসার জল পার 
হইয়াছি ॥ ২ ॥ 
পণি-সর্দার 
হে সরমা, তুমি যাহার দূতী হইয়। বহুদূর অতিক্রম করিয়াছ সেই ইন্দ্র 
কেমন? কেমন ( তাহীর) রূপ? ইন্দ্র এখানে আস্থক। তাহার সঙ্গে 
আমরা মৈত্রী করিব। তখন সে আমাদের গো-পতি (অর্থাৎ গৌঁসাই ) 
হইতে পারিবে ॥ ৩॥ 
শরম! 
যাহার দূতী হইয়া আমি দুরদূরীত্তর হইতে আসিয়াছি তাহাকে ঠেকানে। 
যাঁয় বলিয়। আমি অবগত নই, নদীআেোতও ঠেকাইয়। রাখিতে পারে ন1। 
ওগে। পণিরা, তোমর। ইন্দ্রের দ্বার| হত হইয়া! মাটিতে পড়িবে ॥ ৪ ॥ 
পণি-সর্দীর 
হে কল্যাণী সরমণ, এই যে সব গোরুর খোঁজে তুমি স্বর্গলোকের প্রান্ত 
হইতে ছুটিয়া আসিয়াছ। কে বিনাযুদ্ধে এগুলিকে ছাড়িয়া দিবে? 
আমাদের অনেক শাণিত অন্তর আছে । ৫॥ 
সরম। 
ওগো পণিরা, তোমাদের কথাবার্তা রণোদ্ধত নয়। তোঁষাদের দেহ 
ভা, আ. সা. ই._২ 


১৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইভিহাঁস 


অন্ত্রবিক্ষত ন1 হোঁক, তোমাদের যাঁওয়া-আপার পথ নিরাপদ হোক ॥ 
বৃহস্পতি কোন দিকেই তোমাদের ক্ষমা করিবেন না ॥ ৬ ॥ 
পণি-সর্দার 
হে সরমা, আমাদের এই কোষাগার পর্বতের গুহায় নিহিত, গোরু ঘোড়া 
ও রত্বে ভর1। সে সব রক্ষা! করিতেছে রক্ষাকার্ষে নিপুণ পণির" | বৃথাই 
তুমি ভূয়! ঠিকানায় আসিয়াছ ॥ ৭ ॥ 
উত্তরে সরম যাহ। বলিল তাহার ভাবার্থ এই যে, যাহাঁদের এই সব গোর 
সেই খধিরা আসিয়া! গৌর লইবেই | পণির] যেন ভালোয় ভালোয় দিয়] দেয় 
পণপি-সর্দার 
হে সরমা, দেবতার! জোর করিয়া বুঝাইয়াছে তাই তুমি এখানে 
আসিয়াছ। তোমাকে ( আমরা ) ভগিনী করিতে চাই। তুমি আর 
ফিরিয়। যাইও ন1। হে কল্যাণী, তোমাকে গোরুর ভাগ দিব ॥ ৯। 
সরমা 
আমি ভ্রাতৃত্বও জানি না, ভগিনীত্বও জানি না । (সে) জানেন ইন্দ্র আর 
ঘোর আঙ্গিরসেরা | তাহারা গোরু পাইবার জন্য আমাকে অনুরোধ 
করিয়াছেন তাই আপিয়াছি। ও পণির।, ভাঁলোয় ভালোয় এখান হইতে 
সরিয়া পড় ॥ ১০ ॥ 
ইহার পরে একটি খকু আছে। তাহা পরবর্তী কালে খগ বেদ-সম্পাদকের 
সংযোজন বলিয়। মনে হয়। 


খগ.বেদ-সংহিতীয় নারী-কবির_-পরবত্তী কালে বেদ-ব্যাখ্যাতাদের ভাষায় 
“্ধাধষিকা*র-_রচন! দুই একটি আছে। ইন্দ্র, ইন্ত্রপুত্র বস্থক্র ও বস্ুক্রপত্বী--এই 
তিন জনের সংলাপময় নাট্যরসাশ্রিত সুক্তটির ( ১০-২৮ ) প্রথম খক্‌ বস্থক্রপত্বীর 
উক্তি । রচনণর ভঙ্গি হইতে মনে হয় শ্লৌকটি নারীর রচন]। 
ইন্দ্রের পুত্র ও পুত্রবধূ সন্তান্ত ব্যক্তিদের নিমন্ত্রণ করিয়াছে। সম্ভ্রান্ত ব্যক্তিদের 
শীর্ষস্থানীয় ইন্দ্রও নিমন্ত্রিত হইয়াছেন । সকলে সমবেত হইয়াছে, কিন্ত ইন্দ্র 
অনুপস্থিত । তাই দেখিয়া বস্থক্রপত্বী বলিতেছেন, 
বিশ্বো হি অন্তে! অরিরাঁজগাঁম 
মমেদহ শ্বশুরে। ন! জগাম | 
জক্ষীয়াদ্‌ ধান উত সোমং পপীয়াৎ 
স্থ-আশিতঃ পুনরস্তং জগাঁয়াং ॥ ১ | 
'বড় বড় লোক সবাই আসিয়াছেন, আমার শ্বশুর তো আসিলেন না। 
তিনি আসিলে ভাজাভুজি খাইতেন, আর সোম পাঁন করিতেন । উত্তম. 
ভোজন করিয়া আবার স্বস্থানে গমন করিতেন ॥' 


খগ.বেদ-্কথা ১৯ 


বলিতে বলিতে ইন্দ্র আসিয়া উপস্থিত। পুত্রবধূর নিরামিষ ভোজনের 
আয়োজন দেখিয়! তিনি খুশি হইলেন ন1। নিজের থান্তরুচি ইঙ্গিতে জানাইয় 
দিলেন। 
সরোরুবদূ বুষত স্তিগ্মশৃলো 
বন্মন্‌ তস্থো বরিমন্ন পৃথিব্যাঃ | 
বিশ্বেযু এনং বৃজনেষু পামি 
যো মে কুক্ষী স্থতসোমঃ পৃণাতি ॥ ২ ॥ 
তীক্ষপূঙ্গ সে বৃষভ নাদ করিতে করিতে দীড়াইয়া আছে পৃথিবীর 
উচ্চস্থানে আর সমতলে । “সকল সঙ্কটে তাহাকে রক্ষা করিব ষে 
সোমসবনকারী আমার ছুই পেট ভরায় ॥*" 
ইন্দ্র মন বুঝিয়। গৃহপতি ( বন্থক্র ) ইন্দ্রকে তাহার রুচিমাফিক ভোজনের 
আয়োজন করিয়। বলিল, 
অন্দ্রিণা তে মন্দিন ইন্দ্র তৃয়়ান্‌ 
সুনবন্তি সোমান্‌ পিবসি ত্বমেষাম্‌। 
পচস্তি তে বৃষভা অসি তেষাং 
পৃক্ষেণ যন্মঘবন্‌ হয়মাঃ ॥ ৩॥ 
ইন্দ্র, শিলায় তোমার জন্য সত্বর স্থপেয় সোম প্রস্তুত কর! হইতেছে, 
তুমি তাহা হইতে ( যথেচ্ছ ) পান কর। তোমার জন্য একাধিক বৃষভ 
পাক কর] হইতেছে, তুমি তাহ! হইতে ( যথেচ্ছ ) খাও, যেহেতু হে 
মঘবনৃ, তুমি আহত হইয়াছ ॥" 
বোধ হয় তখন ভোঁজপভাঁয় গানের ব্যবস্থা থাকিত এবং সমশ্যাপুরণ খেলাও 
চলিত । গায়ক বস্ুক্রকে ইন্দ্র প্রহেলিক৷ দিয়। চ্যালেঞ্জ করিলেন । 
ইদং স্থ মে জরিতরা চিকিদ্ধি 
প্রতীপং শাপং নছো। বহস্তি। 
লোপাশঃ সিংহং প্রত্যঞ্চমৎসাঃ 
ক্রো্টা বরাহং নিরতক্ত কক্ষাৎ ॥ ৪॥ 
“হে গায়ক, আমাকে এই ব্যাপার বুঝাইয়। দাও ।--নদীর। জল উজানে 
বহিতেছে, খেঁকশিয়াল সিংহকে পিছু হইতে তাড়া করিয়াছে, ভুড়ো- 
শিয়াল বরাহকে ঝোপ হইতে দূর করিয্নাছে ॥' 
বন্ধঞ্র সমস্যাপূরণের অক্ষমত! জানা ইয়৷ উত্তর জানিতে চাহিলেন। 
কথা ত এতদ্হম। চিকেতং 
গৃহসশ্য পাঁকম্তবসে। মনীষাম্‌। 
ত্বং নো বিত্ব তথা বি বোচো 
যমর্ধং যে মঘবন্‌ কেম্যা ধৃঃ ॥ ৫ ॥ 


২০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


«কেমন করিয়া এ ব্যাপার আমি বলিতে পারি, শক্তিশালী জ্ঞানীর 
( বানীর ) মর্স, মূর্খ (আমি) । হে বিদ্বান, তুমি সময়োচিত (এই বাণীর 
মর্ম) আমাদের বলিয়া! দাও ।--হে মঘবন্, কোন্‌ দিকে ভোমার 
ক্ষেমঙ্কর ( রথের ) ধুর] ? 
ইন্দ্র নিজের মহিমা বলিলেন । 
এব। হি মাঁং তবসং বর্ধয়ন্তি 
দিবশ্চিন্‌ মে বৃহত উত্তরা ধূঃ। 
পুরু সহ! নি শিশামি সাকম্‌ 
অশক্রং হি মা জনিত) জজান ॥ ৬ ॥ 
“এমনিভাবেই শক্তিমান আমীকে অভিননিত করে । বৃহৎ দ্যুলৌকেরও 
উর্ধেবে আমার ( রথের ) ধুর] ৷ হাজার হাজারকে আমি এক সঙ্গে সাবাড় 
করি । শক্রহীন করিয়! জন্মদাতা আমাকে জন্ম দিয়াছে ॥ 
এই সঙ্গে বন্থক্রও বৃত্রবধে নিজের কৃতিত্বটুকু ইন্দ্রকে মনে পড়াইয়া৷ দিল। 
এবা হি মাং তবসং জজ্ঞ,রুগ্রং 
কর্মন্কর্ধন্‌ বুষণমিন্্র দেবাঃ । 
বধীং বৃত্রং বজ্রেণ মন্দসাঁনে। 
অপ ব্রজং মহিন] দাশুষে বম্‌ ॥ ৭॥ 
“এমনি ভাবে, হে ইন্দ্র, আমাকেও শক্তিমান্‌ ভীষণ প্রত্যেক (বীর)-কর্মে 
ওজস্বী ( বলিয়া) জানেন দেবতারা । উল্লসিত (আমি ) বজ্র দ্বারা 
বৃত্রকে বধ করিয়াছি। (নিজ) শক্তিতে আমি যজমাঁনের জন্ত গোষ্ঠ 
উন্মুক্ত করিয়াছি ॥? 
ইন্দ্র দেবতাদের কৃতিত্বকে লঘু করিয়া, বন কাটিয়া বসত করার সঙ্গে তুলন। 
দিলেন । 
দেবাস আয়ন্‌ পরশৃ'রবিভ্রনৃ 
বন। বৃশ্ন্তে] অতি বিড্ভিরায়ন্। 
নি সুদ্রঅং দধতে বক্ষণান্থ 
যন্ত্র! কপীটমনু তদ্‌ দহত্তি ॥ ৮ ॥ 
“দেবতার আসিলেন, পরশু ধরিলেন, বন কাটিতে কাটিতে লোকজন 
লইয়। আসিলেন | বহনপাত্রগুলিতে ভালে কাঠ রাখিম্ব' (স্বাহার!) 
যেখানে ঝৌপঝাড় ( সে সব পর পর ) পোড়াইলেন ॥ 
বনুক্র/ইন্দ্রের মতোই সমন্যা উপস্থাপিত করিল। 
শশ:ঃ ক্ুরং প্রত্যঞ্চং জগার 
অদ্রিং লোগেন বি অভ্েদমারাৎ। 


ধগবেদ-কথা ২৯ 


বৃহস্তং চিদ্‌ খহতে রন্ধয়ানি 
বয়ঘৎসো বৃষভং শৃশ্তবানঃ ॥ ৯॥ 
'শশক পিছনে ছোঁড়া তীরের ফলা গিলিয়। লইয়াছে। ঢেল৷ দিয়া 
পর্বতকে দূর হইতে ভাঙ্গিয়াছি। বৃহৎকেও স্ষুত্রের অধীন করিয়া দিই। 
বাছুর বাড়িয়া! উঠিয়া ষড়কে ভক্ষণ করিবে ॥" 
উত্তরে ইন্দ্র জঙ্গলে একটি শিকারকাহিনীর আভাষ দিলেন । 
স্থপর্ণ ইথ] নখম। সিষায় 
অবরুদ্ধঃ পরিপদং ন সিংহঃ | 
নিরুদ্ধশ্চিন মহিষিন্তর্য্যবান্‌ 
গোধা তম্মা অযথং কর্ষদেতত ॥ ১০ ॥ 
“শ্টেন পক্ষী এই রকমে নখ জড়াইয়াছিল, যেমন পদপাশে অবরুদ্ধ সিংহ 
(বদ্ধ হয় )। আটক পড়া মহিষ তৃষ্ণাতুর, গোধ। ( ব কুস্তীর ) তাহীকে 
প] টানিয়। দিয়াছিল ॥' 
জানি না কি এই গল্প যেখানে ঈগল জালে ও সিংহ ফাদে পড়িয়াছিল, যেখানে 
বন্ধ মহিষ খেদায় পড়িয়া তৃষ্ণায় আকুল হইয়াছিল এবং গোসাপ (বা কুমীর ) 
তাহাকে উদ্ধার করিয়াছিল । 
আরও ছুইটি কু থাকিলেও সংলাপময় কবিতাটির এইখানেই সমাপ্তি । 
কক্ষীবানের কন্যা! ঘোষার রচিত তিনটি স্ক্ত অশ্থিদ্বয়ের স্তব ( ১.৩৯-৪১)। অশ্বিদ্বয় 
(“নাসত্যে” ) মৈত্রীর দেবতত। বিশেষ করিয়া বিবাহ মিত্রতার দেবতা, সেই সঙ্গে 
শারীরিক হ্স্থতার ও সাংসারিক স্বাচ্ছন্ব্যবিধায়ক । এখন যেমন বাংলা দেশের 
মেয়ের! ব্রতপূজা করে খগ.বেদের কালে মেয়েরা তেমনি অশ্বিদ্বয়ের পূজা করিত। 
ঘোষার রচনায় তাহার পতিকামনার ও সংসারস্থখবাসনার অভিব্যক্তি আছে। 
কিন্ত নারী-কবির রচন1 হিসাবে খগ.বেদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 
অত্রিকন্া অপালার গাথাটি (৮.৯১)। এইটিকে আধুনিক কালের মেয়েলি 
ইন্দ্রপূজ৷ ব্রতের ( অর্থাৎ হতু পুজার ) সর্বাপেক্ষা পুরাতন নিদর্শন বলিয়৷ লওয়া 
যায় । অপাল। নিজের জন্য রূপ ও সন্তান কামন। করিয়াছে, পিতার টাক-মাথায় টুল 
চাহিয়াছে, সংসারের সমৃদ্ধি মাগিয়াছে। 
জল আনিতে গিয়া ফিরিবার পথে অপাল সোমলত পাইয়াছে। সেইটি খরে 
আনিয়া, তাহার রস ইন্দ্রপূজায় দিয়াছিল। প্রথম ও শেষ ধক্‌ ছুইটি ছাড়া সবই. 
ইন্দ্রের উদ্দেশে অপালার উক্তি । 
এক কন্ত। জল আঁনিতে নীচে গিয়। পথে সোম পাইল। গৃহে আনিতে 
আনিতে বলিল, তোমাকে আমি ইন্দ্রের জন্য সবন১ করিব, তোমাকে 
আমি শক্তিমান ( ইন্দ্রের) জন্য সবন করিব ॥ ১ ॥ 


১ অর্থাৎ রসনিফধাশন । 


৯২ ভারতীয়-আর্য সাহিতোর ইতিহাস 


এই যে ছোট মানুষটি (তুমি) ঘরঘর দেখিতে দেখিতে আসিতেহ,১ 
এই সোম দীতে-চিবাইয়! রস পান কর। ঘবাম্ন, অক্পপানীয়, পিঠা ও 
স্ব (গ্রহণ কর)॥২॥ 
নিশ্চয়ই সমর্থ হইবেন, নিশ্চয়ই করিবেন, নিশ্চয়ই তিনি ভালো 
করিবেন । নিশ্চয়ই পতিবিদিষ্ট নিয়ন্ত্রিত ( আমর! ) ইন্দ্রের সঙ্গে সঙ্গত 
হইব ॥ ৩ ॥ 
ওই যে আমাদের শশ্যক্ষেত্র, এই যে আমার দেহ আর আমার পিতার 
যে মস্তক সে সব রোমশ করিয়া! দাও ॥ ৪ ॥ 
সুক্তের শেষ খকৃটি পরে যেগ কর] হইয়াছে বলিয়া মনে হয়। এইটিতে ইন্দ্রকে 
সম্বোধন করিয়া! বলা হইয়াছে, তুমি অপালাকে তিনবার শোধন করিয়া, একবার 
রথের ফ্লাকে একবার শকটের ফাঁকে আর একবার লাঙগলের ফাকে, হুর্যকান্তিময়ী 
করিয়া দিয়ছ। 
শেষ খকৃটি২ যদি অপালার রচন। হয় তবে এইটিই ভারতীয় সাহিত্যে প্রথম 
কবিতা যাহাতে কবির স্বাক্ষর ( অর্থাৎ ভণিতা ) আছে। 


খগ বেদের একটি নাট্যরসময় গাথা প্রবর্তীকালের ভারতীয় কাব্যেনাটকে একটি 
বিশিষ্ট বিষয় যোগাইয়! আসিয়াছে-_আধুনিক কাল পর্যন্ত । পুরূরবা-উর্বশীর 
কাহিনী প্রথম পাওয়। গেল খগবেদের একটি স্ক্তে (১০. ৯৫)। তাহার পর 
ব্রাহ্মণে, মহাভারতে ও কালিদাসের নাটকে এই কাহিনীর কালান্ুুসারী ও 
ভাবান্ুযায়ী রূপান্তর ও বিকাশ দেখিয়াছি । সবশেষে রবীন্দ্রনাথের কবিতায় উর্বশী 
মানবের চিরন্তন সৌন্দর্যপিপাঁসার প্রতীক রূপে প্রতিঠিত হইয়াছে । ভারতীয় 
সাহিত্যের ইতিহাসে পুরুরবা-উর্ধশীর গাঁথা একমাত্র দৃগ,গোচর ধারাবাহী সুত্র 
বলিয়া অত্যন্ত যূল্যবান। রচয়িতা বলিয়| কোন খষির নাম নাই। সুতরাং কবিতাটি 
বেশ প্রাচীন । যথাযথ অন্থবাদে খক-সুক্তটি উদ্ধৃত হইল । 

উর্বশী স্বৈরিণী | পুরুরবার গৃহে সে চার বৎসর পত্বীরূপে বাঁস করিয়াছিল । 
এখন সে স্বস্থানে প্রত্যাবর্তন করিতেছে । পুবূরবার প্রেমে বিন্দুমাত্র ভাঁট৷ পড়ে 
নাই । উর্বশীকে ধরিয়। খীখিবাঁর জন্য সে ব্যাকুল। উর্বশী দ্রুতপদে চলিয়া যাইতেছে, 
পুরুরবা তাহাকে ফিরিবার জন্য অনুনয় করিয়া পিছু পিছু যাইতেছে ।-_-এই দৃশ্য 
গাথাটির ভূমিক]। 


১ “অসৌ ঘ এধি বীরকে গৃহংগৃহং বিটাকশৎ।"--এথানে “বীরকঃ” আমি ইল্্-পুত্তলিকা 
বলিয়া! মনে করি । তিরিশ-চ্লিশ বৎসর পূর্বেও বর্ধমান অঞ্চলে ইন্দ্রের প্রতিমুত্তি “ভাছু” দেবতারূপে 
ভাত্র মাসে ঘরে ঘরে পুূজ। আদায়ের জগ্ত ফিরিতে দেখিয়াছি । সে কথ! এই প্রসঙ্গে মনে 
পড়িতেছে। 

২ “খে রথহ্য অনসঃ থে যুগন্ত শতন্রতে| ৷ 

অপালা।সন্র ত্রিষ পৃত্থী অকৃণোঃ শুরধ্যত্বচম্‌।” 


ধগবেদ-কথা ২৩ 


পুর্ধরবাঃ 
ওগে। কোপবতী জায়া, মানিনী (তুমি ), থাম। কিছু কথাবার্তা কই। 
আমাদের না-বল! মনের কথা স্থখ দিবে না৷ আগামী দিনে ॥ ১॥ 
উর্বশী 
তোমার এ কথা লইয়! আমি করিব কী? প্রথম দিনের উষার মতোই 
আমি চলিয়া আসিয়াছি | হে পুরূরবা, তুমি ঘরে ফিরিয়া যাও । 
বায়ুর মতে। অধর। হইয়াছি আমি ॥ ২ ॥ 
পুরূরবাঃ 
যেমন তৃণ হইতে বাণ ( ছোড়ে) পুরস্কার প্রতিযোগিতায়, যেমন দৌড় 
(হয় ) যাহীতে গোর লাঁভ.__হাঁজার (গোর) লাভ। কোন বীর 
( অর্থাৎ পুরুষ বংশধর ) থাকিবে নাঁ_-এমন উদ্দেশ্ত ঝলক দেয় নাই । 
মেধী যেমন ( মেষের ) ডাঁক ( বোঝে ) ক্রীড়ীসঙ্গীরও ( তেমনি এ কথা ) 
বোঝে ॥ ৩ | 


দিনে তিনবার তুমি আমাকে বেত মার আর আমি অকাম থাকিলেও 
তুমি (তোমার বাঁসন। ) পুরণ কর । পুরূরবা, আমি তোমার ইচ্ছার 
অন্ুবর্তন করিয়াছি । হে পুরুষ, তুমি তখন আমার দেহের রাজা 
ছিলে ॥ ৫॥ 
পুরূরবাঃ 

(আমার ) যে ধষে (সথী)_যেমন স্থজুণি, শ্রেণি, স্থুমআপি, হ্দেচক্ষু, 
্রন্থিনী, চরণুযু-_ইহারা অরুণ রাগের মতে বাহির হইয়াছে, ছুধালো 
গাইয়ের মতে ভাঁক দিয়াছে__ভালোর জন্য ॥ ৬ ॥ 


যখন ইনি জন্মান তখন মহিলারা একত্র বসিয়াছিল আর আত্মতৃপ্ত 
নদীরা ইহাকে পোষণ করিয়াছিল । যেহেতু, হে পুরূরবা, বিরাট যুদ্ধের 
উদ্দেশ্তে দস্থ্যনিপাতের জন্য তোমাকে দেবতারা বাড়াইয়াছিল ॥ ৭ ॥১ 
পুরূরবাঃ 
অমানুষী ইহার] বিবসন হইলে যখনি মানুষ (আমি) ইহাদের সম্ভোগ 
করিয়াছি তখন ইহাঁর। সঙ্গমযোগ্য হরিমীর মতো! আমার কাছ হইতে ভয়ে 
পিছাইত, যেমন রথের জোয়াল স্পর্শে কাতর ঘোঁড়ারা ॥ ৮॥ 
উর্বশী র 
যখন অমর্ত্য নারীদেষ প্রতি মত্্য পুরুষ প্রেমাসক্ত হয় তখন সে, যেমন 


১ 'পুক্লরবস্* মানে বহযুদ্ধকারী ধীর । 


২৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বুদ্ধি, সঙ্গিনীদের সঙ্গে মিলিত হয়। (তখন) তাহার] রাজহংসীয় 
মতো! দেহের প্রসাধন করে, ক্রীড়াশীল ঘোড়ার মতো ( লাগাম ) 
কামড়ায় ॥ ৯ ॥ 
পুরূরবাঃ 
বিদ্যুতের মতে! ছুটিয়] যে দীপ্তি দিয়াছিল আমার আর্দর প্রেমকামন] পুরণ 
করিয়া, সেই জলধারা হইতে সৌভাগ্যবান্‌ বীর (পুত্র) জন্মগ্রহণ করুক । 
উর্বশী আফু দীর্ঘ করুক ॥ ১০ ॥ 


তুমি এইভাবে রক্ষণীর্থে জন্মিয়াছ, তাই তুমি আমাতে তেজ অর্পণ 
করিয়াছ। জানিয়। শুনিয়া আমি সেইদিনই তোমাকে বলিয়াছিলাম । 
তুমি আমার কথায় কান দাঁও নাই । কেন বুধা কথা বাঁড়াইতেছ ॥ ১১ ॥ 


পুত্র জন্মিয়া কবে পিতাকে দেখিতে পাইবে? কাঁছনে ( ছেলের ) মতো 
সে চোখের জল ফেলিবে, যখন জানিবে | মনের মিল আছে যাহাদের 
সে দম্পতীকে কে বিচ্ছিন্ন করিতে চায়, যতক্ষণ শ্বশ্তরকুলে অগ্নি 
জাজল্যমান? ১২॥ 


সাত্বনা দিব যখন (শিশু ) চোখের জল ফেলিবে। কাছনে (ছেলের ) 
মতো। সে কাদিবে (মায়ের) মঙ্গল চিন্তার অপেক্ষায় ।১ তোমার কাছে 
তাহ পাঁঠাইয়। দিব তোমার যাহা আমাতে আছে। গৃহে চলিয়া! যাও ।, 
মূর্খ, তুমি আমাকে পাঁও নাই ॥ ১৩ ॥ 
পুরূরবাঃ 

দেবতার বরপুত্র (অর্থাৎ পুরূরবাঃ নিজে ) আজ হয়ত বিবাগী হইয়। ঝাঁপ 
দিবে দূরতর দূরদেশের দিকে । হয়ত শুইবে সে মরণের কোলে । হয়ত, 
তাহাকে হিংস্র নেকড়েরা খাইয়া! ফেলিবে ॥ ১৪ ॥ 


“ওগো পুবূরবস, মরিও ন তুমি, ভূগুপাতও২ করিও না। হিংস্র নেকড়ের। 
তোমাকে ভক্ষণ না করুক । স্ত্রীজাতির সখ্য বলিয়া কিছু নাই। গোবাঘার 
মতোই হৃদয় ইহাদের ॥ ১৫ ॥ 

ভিন্ন মৃতিতেও আমি ছিলাম মানুষের মধ্যে ! চার বছর ধরিয়। রাত্রিতে 


১ অর্থাৎ তাহার কান মায়ের ন্বেহ ও হত্ব টানিবে। 
২ পাহাড় অথব] উচ্চস্থান হইতে পড়িয়া আত্মহত্য। ৷ 
৩ উর্বশী আদলে অপদেবতা, তাই দে মানবরূ.প নজেকে “কিরূপ” বলিতেছে । 


ধগ.বেদ-কথ ২৫ 


সহবাস করিয়াছি। দিনের মধ্যে একবার করিয়। শুধু দ্বৃতবিন্দু ভোজন 
করিয়াছি । তাহাতেই তৃণ্ণ হইয়। চরিয়। বেড়াই ॥ ১৬ ॥ 
পুরুরবাঃ 
অন্তরিক্ষ পুর্ণ করিয়া আকাশ ব্যাপিয়! ( চলিয়াছে ) উর্বশী, প্রেমিক আমি 
তাহাকে অনুনয় করিতেছি । ( আমার ) পুণ্যভাগ তোমার হোক । ফিরিয়া 
এস | আমার হুদয় ব্যথিত হইতেছে ॥ ১৭। 
ভরতবাক্য১ 
হে ইলাপুত্র ( পুরুরবস্‌ ), দেবতারা তোমাকে এইরকম বলিয়াছিলেন যে 
তুমি এখন মৃত্যুকে সাথী করিয়াছ। তোমার সন্তান হবিঃ দ্বারা দেবতাদের 
যজ্ঞ করিবে, আর তুমি স্বর্গে আনন্দ করিবে ॥ ১৮॥ 
খগ.বেদের এই উর্বশী-পুরূরব! সুক্তটি কবিতা হিসাবে বেশ জোরালো,-_বাস্তব 
হৃদয়োষণ উজ্জল প্রেমের কবিতা,__বৈদিক ভাষার কঠিন শুক্তিপুটে আবুভ একটি 
চিরন্তন কবিতা । আরম্ভ ও শেষ ছুইই নাটকীয় । চতুর্থ খকৃটি কাহারও উক্তি 
নয়, সেটি কবিতার ও কাহিনীর কোনটির পক্ষেই অপরিহার্য নয়। শেষের খকৃটি 
পরবর্তীকালের নাটকে ভরতবাক্যের মতে! এবং আরও পরবর্খকালে নীতি- 
কাহিনীর ফলশ্রুতির মতো । 
উর্বশী-পুরুরবার কাহিনীর যুল কথাবস্ত যথাসম্ভব পরিধর্তনসহ ভিন্ন ভিন্ন 
আকারে আধুনিক কালে চলিয়া আসিয়া ছেলেভুলীনে। রূপকথায় এক পরিণাম 
পাইয়াছে। সে কাহিনীর সঙ্গে মিলাইয়া দেখিলে খগবেদের কবিতাটির নুতন 
মূল্য ও অভিনব সৌন্দর্য উপলব্ধ হইবে । এখন সেইভাবেই সংলাপের মধ্য দিয় 
গাথা খগবেদীয় কবিতা-কাহিনীর বিশ্লেষণ করিতেছি । 
অপ্সর] উর্বশী গন্ধর্দের নারী । অমরী সে, পুরূরবার প্রেমে পড়িয়! স্বেচ্ছায় 
সেই মত্ত্য পুরুষের অবরোধের বন্ধন স্বীকার করিয়াঁছিল। যখন সে পুরুরবার 
বংশবীজ গর্ভে ধারণ করিল তখন তাহার মত্যবাসের মেয়াদ ফুরাহয়া আসিয়াছে । 
তাই সে পুরূরবাকে ছাড়িয়। চলিয়া যাইতেছে । সম্ভবত কোন জলাশয়ের ধারে 
আসিয়া পুরূরব। পলাতক উর্ধশীর লাগ পাইয়াছে। 
প্রথম থকে পুরুরবা উর্বশীকে অনুনয় করিতেছে ছু দণ্ড থামিয় তাহার কথা 
শুনিতে । পুরুরবার প্রেম এখনও পূুর্ণভাবে জাগ্রত | সে ভাবিতেছে, উর্ধশী মান 
করিয়৷ চলিয়া যাইতেছে । তাই সে বলিতে চায় যে তাহার কথা উপেক্ষা করিলে 
পরে যখন অভিমান কাটিয়া যাইবে তখন উর্বশীরই মন কীাদিবে | 
উত্তরে উর্বশী বলিতেছে যে কথাবাত্তীয় কোন ফল হইবে না। সে পুরূরবাকে 
একেবারে ছাড়িয়া! আসিয়াছে । চেষ্টা করিলেও পুরুরবা উর্বশীকে আর ছু ইতে 


১ উর্শীর উক্তি অথবা! কোন দেবার উক্তি বলিয়। কেহ কেহ মনে করেন। 


২৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পারিবে না। তাই সে পুরূরবাকে ঘরে ফিরিয়। যাইতে বারবার অনুরোধ করিল । 

তৃতীয় খক্‌ পুরূরবার উক্তি । অর্থ খুব পরিফ্ার নয় । তবে এইটুকু বোঝ৷ 
যায় ষে পুরুরব1 বীরকর্ম করিয়া উর্বশীকে পত্বীরূপে লাভ করিয়াছিল। এখনও 
তাহার বংশধর ভূমিষ্ঠ হয় নাই । স্ৃতরাঁং উর্বণীর মর্ত্যবাঁসের মেয়াদ এখনি ফুরাইয়া 
যাইবার কথা নয়। 

এই খকে মেষীর ও মেষের ডাকের উল্লেখ হইতে অনুমান করিতে ইচ্ছা হয় 
ষে গন্ধর্বের! ভেড়ার ডাঁক ডাকিয়া উর্বশীকে চলিয়! আসিতে আদেশ দিয়াছিল। 
শতপথ-ব্রাহ্মণের বর্ণনায় পাই যে উর্ধশীর ঘবের কাছে তাহার পোষা মেষী ও তাহার 
দুই শাবক বাঁধা থাকিত । ডাঁকিনীর। প্রেমাষ্পদকে দিনের বেলায় ভেড়া বানাইয়া 
রাখে, এই আধুনিক লোকবিশ্বাসও এই প্রসঙ্গে মনে আসে। 

পঞ্চম খকে উর্বশী বলিতেছে যে পুবূরবার গৃহবাসকালে সে পুরূরবার ইচ্ছার 
সম্পূর্ণ বশে ছিল । পুরূরব। তাহাকে দিনে তিন বার করিয়! বেত মারিত১ ( এই 
প্রসঙ্গে, আরব্য-উপন্যাঁসের সিদি নেশমাঁনির গল্প মনে পড়ে । তাহার পত্বী যাঁদুকরী 
ছিল | দিনের বেলা সে ছুএকটি দান] মাত্র মুখে দিত, রাত্রিতে পিশাচের সঙ্গে 
মিলিয়া শবমাংস খাইত। এক গুনিন্‌ দিদি নোমানির প্রতি অন্ুকম্পা করিয়া 
আমিনাকে ধোঁড়া করিয়া দেয় । নোমীনি সেই ঘোঁড়াকে ভালোবাঁসিত কিন্তু 
তাহাকে প্রত্যহ নির্দয়ভাবে চাবুক মারিতে হইত । ) অপেক্ষাকৃত অর্বাচীন পুরাণ- 
কাহিনীতে২ উর্বশীরও দিনে ঘোড়া ও রাত্রিতে প্রেয়সী নারী হওয়ার কথা আছে। 
সিদি নোমীনির মায়াবিনী পত্রী আমিনা যেমন মনুষ্যথাছা দুএকটি দান] মাত্র 
মুখে কাটিত খগবেদীয় স্ক্তের উর্বশীও তেমনি দিনে এক বিন্দু মাত্র ঘি খাইয়া 
থাকিত | ( ষোড়শ কে একথা আছে ।) 

ষষ্ঠ খক্‌ পুরূরবার উক্তি । ইহা হইতে অনুমান করিতে পারি ষে কোন 
জলাশয়ের ধারে পুরূরবা, উর্বশীর কথাব!তা হইতেছিল এবং ইতিমধ্যে সেখানে 
(জল হইতে?) উর্বশীর সথী অপ্সরারা আবির্ভূত হইয়াছিল। পুরূরব! তাহাদের 
দেখিয়া আনন্দিত হইয়া ভাবিয়খছিল যে সথীর। তাহারই পক্ষ অবলম্বন করিবে । 
শতপথ-ত্রাহ্মণের বর্ণনায় আছে যে পুরূরবা যখন পলাতক। উর্বশীর খোজ পায় 
তখন সে ও তাহার সহচরীর1 হুদে রাজহংসী হইয়া বিচরণ করিতেছিল। নবম 
খকে রাজহংসীর উল্লেখ আছে। 

পুরুরবার মনে বৃথা আশ] জাগাইয়| উর্বশী তাহাকে কষ্ট দিতে চায় না| সে 
বলিল ( সপ্তম খক্‌ ) যে, পুরূরবাঁর জন্মকাঁলে দেবীরা আশীর্বাদ করিতে আসিয়া- 
ছিল আর নদীদেবতারা নবজাতককে পুষ্টি দিয়াছিল। দেবতার এইভাবে 





১ সকল টীকাকারই বেত মার! কার্ধের অর্থ করিয়াছেন_ উপগত হওয়া। এ অর্থ দ্বিতীয় চরণের 
সঙ্গে খাপ খায় ন1। 
২ জৈমিনীয়-সংহিতায় দণ্ীরাজার উপাখ্যান । 


ধগ.বেদ-কথা ২৭ 


পুরূরবাকে জন্মকাল হইতে পোষণ করিয়া আসিতেছে, কেনন। তাহার দ্বারা দেব- 
শত্রদের নিপাত সাধিত হইবে ।৯ সুতরাং প্রেমের চর্চা ছাড়িয়া! দিয়া নিজের 
গৌরবের দিকে পুরূরবার মন দেওয়! আবশ্যক । 

নিজের জন্মকথ। কানে না তুলিয়া পুরূরবা বলিল (অষ্টম ধক) ষে অমর 
অপ্মর1 একদা স্বেচ্ছায় তাহাকে প্রেম বিলাইয়াছিল, এখন তাঁহার পিছাইবার 
কোন অর্থ হয় ন1। উর্ধশীর এখন যে অনন্ুরাগ তাহা প্রেমলাজুকতার আতঙ্ক 
মাত্র । 

উর্বশী উত্তর দিল (নবম খক্‌ ), যখন মানব অমানবীর সঙ্গে প্রেম করে তখন 
বিধিব্যবস্থা অন্যরকম হয় । অমানবীরা তাহাকে লোভ দেখায়, তাহার সামনে 
লাশ্যলীল! করে মাত্র । উর্বশী বলিতে চাঁয় যে সে পুরূরবার সঙ্গে প্রেমলীলাই 
করিয়াছে তাহাকে হৃদয় সমর্পণ করে নাই । কেন ন। পরী-অপ্সরীর হৃদয়ের বালাই 
নাই । 

দশম খকে পুরূরব। বলিল, তুমি বিদ্যুতের মতো নামিয়া আসিয়া চকিতে 
আমার হৃদয় হরণ করিয়াছ । তোমার গর্ভে আমার সন্তান রহিয়াছে । 
সৌভাগ্যবাঁনের মতো সে নদী-দেবতাদের পুঘটিলাভ করিতে জন্মলাভ করুক। 
উর্বশী (তাহার ) আমু বাড়াইয়া দিক | (অর্থাৎ উর্বশী যেন গর্ভপাত ন। 
করে ।) 

উর্বশী উত্তর দিল ( একাদশ খকৃ) তোমার-আযার ছেলের কথা আমি 
জানিয়।! শুনিয়া আগেই তোমাকে বলিয়া রাখিয়াছি। সে কথা তুমি কানে 
তোল নাই, এমন শুধুশুধুই কথা বাড়াইতেছ। তোমার জন্ম হইয়াছে বীরকর্মের 
জন্য | সেই তোমার তেজোবীজ আমার গর্ভে রহিয়াছে । পুত্র সপ্ন্ধে তোমার 
আশঙ্কার কারণ নাই। 

পুরূুরবা তখন অন্যদিক দিয়া উর্বশীর মন ভিজাইতে চেষ্টা করিল (দ্বাদশ 
খকৃ)। পুরূরবা বলিল, নবজাত যখন পিতাকে খুঁজিবে এবং পিতাকে না দেখিয়। 
কাদিতে থাকিবে তখন তুমি কি বলিবে? আর, তোমার শ্বশুরকুলের এমন 
বাড়বাড়ন্তের সময়ে পতি-পত্বীর বিচ্ছেদ হওয়া কি ভালে।? 

উর্বশী জবাব দিল (ত্রয়োদশ খকৃ), ছেলে যখন কাদিবে তখন তাহাকে 
যথোচিত সান্বন। দিব | ছেলেদের মাঝে মাঝে কাদা ভালো | তোমার বীজ যাহা 
আমার দেহে ন্যস্ত তাহা যথাসময়ে তুমি পুত্রবূপে ফেরৎ পাইবে । ঘরে চলিয়া 
যাও । বোঁক। তুমি, বুঝিতেছ না যে আর আমাদের মিলন হইবার নয় । 

পুরুরবা তখন হতাশ হইয়। উর্বশীকে বলিল ( চতুর্দশ থক্‌ ), দেবতাদের আমি 
বরপুত্র | কিন্ত দেখিতেছি বিবাগী হইয়া যাওয়া অথবা আত্মহত্যা কর। ছাড়। 


১ 'পুরুরবসূ* নামের নিরুজি এই প্রসঙ্গে শর্তব্য । 


২৮ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


আমার গতি নাই। উর্বশীর মন ভিজাইবার জন্য পুরূরব1 তাহার অচিরাগামী 
মৃত্যুর বিভিন্ন চিত্র অঙ্কন করিল। 

পুরূরবার উদ্দেশ্ত কথঞ্চিৎ সিদ্ধ হইল । উর্বশীর মন একটু ভিজিল। সে 
উত্তর দিল ( পঞ্চদশ ও যোড়শ খক্‌), মরিবে কেন তুমি? আত্মহত্যার কোন রকম 
চেষ্টা করিও ন1। তুমি জানিয়৷ রাখ, নারীর ভালোবখস। বলিয়া কিছু নাই। 
তাহাদের হৃদয় হিং শ্বাপদের মতো (কখনো পোষ মানে না)। মানুষের মেয়ে 
সাজিয়! আমি চার বছর ছিলাম। সে চার বছরের প্রত্যেক রাত্রি তোমার সঙ্গে 
এক শয্যায় কাটাইয়াছি। (সে কথা আমি কথনে। ভুলিব না) তোমার ঘরে 
যতদিন ছিলাম প্রত্যহ এক ফৌঁট। ঘি ছাড়া আর কিছুই খাই নাই । সেইট্ুকুতেই 
আমি তৃপ্ত । ( এই বলিয়। উর্বশী আকাশপথে চলিয়া গেল । ) 

উর্বশীর হৃদয়ে যে প্রেমের স্বৃতি জাগরূক আছে তাহ বুঝিয়৷ পুরুরবার ব্যাকুলতা 
বাড়িয়া গেল। সে কাতর হইয়া দ্রুত অপজিয়মাঁণ উর্বশীকে সম্বোধন করিয়। 
বলিতে লাগিল (সপ্তদশ খকৃ), তোমার প্রেমিক আমি । আমার কথ রাখ, 
ফিরিয়া এস। না হয় আমার অজিত পুণ্য সব তোমাকে অর্পণ করিতেছি, তুমি 
ফিরিয়া এস। 

এইখানেই খগ.বেদের কবিতাটির অত্যন্ত চমৎকার নাটকীয় পরিসমাপ্তি । 


দেবকাহিনী ও মিথলজি বাদ দিলে বিশুদ্ধ লৌকিক কবিতা বলিতে খগ.বেদে 
বোধ করি দুইটিমাত্র আছে। সুক্ত ( ১০.৩৮) একটি জুয়াড়ির খেন । প্রাচীন 
ভারতীয় সাহিত্যে এমন সর্বকীলের আধুনিক কিতা আর দ্বিতীয় নাই । 
ধনী যুবক সে। ভালো ঘরে বিবাহ হইয়াছে । জুয়ার আড্ডায় গিয়া জুয়। 
খেলিয়। খেলিয়। এখন সে সর্বস্বান্ত । পাওনদারের। আদায়ের জন্য তাহার শ্বশুর- 
বাড়িতে গেলে কুটুপ্বের] বলে, কে ও? আমরা চিনি ন1! তাহার স্ত্রী তাহার আশা 
ছাড়িয়া অন্যকে অধলঘ্বন করিতেছে । নিদ্ষের কথা খোলাখুলি বলিয়! জুয়াড়ি 
শেষে পাঠক-শ্রোতাকে জুয়া খেলার বিষয়ে সাবধান করিয়া দিতেছে এবং চাষবাসে 
মন দিয়া সংসারে উন্নতি করিতে বলিতেছে ( এ অংশ, শেষ দুই খকৃ, জুয়াঁড়ির 
উক্তি বলিয়া গ্রহণ না করিলেও চলে । ) স্ুক্তটির যথাযথ অনুবাদ দিতেছি । 
বড় (গাছ) হইতে ঝুলিয়া থাকে যে (ফল 7, ঝড়ো৷ জায়গায়, সে 
(ফল) জুয়ার পাটায় যখন গড়াইয়৷ পড়ে তখন আমার মন মাতে । 
মুজবৎ পর্বতজাত সোমের রসের মতো৷ তেজী বিভীদক* আমাকে খুশি 
করে ॥ ১॥ 
সে (আমার পত্রী) আমাকে ডৎ'সনা করে নাই, রাগ করে নাই । 


১ বিভীদক ( সংস্কৃত বিভীতক ), আধুনিক বরড়।। বন্নড়া বড় গাছের ফল। এ গাছ ফাক 
জারগায় জন্মার়। সেকালে বয়ড়ার বীজ জুয়াখেলায় ঘুটি রূপে ব্যবহৃত হইত। 


খগ.বেদ-কথা ২৯ 


বন্ধুদের প্রতি আমার প্রতি সে সর্বদ] প্রসন্ন ছিল। জুয্াতে শুধু একটি 
সংখ্যার বেশি দানি পড়ার কারণেই আমি পতিব্রতা পত্বীকে দূরে ঠেলিয়। 
দিয়াছি ॥ ২॥ 

শাশুড়ী ( আমাকে ) ঘ্বণা করে, স্ত্রী তাড়াইয়। দেয়। যে ব্যক্তি কষ্টে 
পড়িয়াছে সে এমন কাহাকেও পায় না যে করুণা করে। “বিক্রেতব্য 
বুড়ো! ঘোঁড়ার মতে জুয়াঁড়ির কোন প্রয়োজন আমি দেখি না”, (_-এই 
কথা সবাই বলে )॥ ৩ ॥ 

তাহার স্ত্রীর অঙ্গ অন্ত লোকে ম্পর্শ করে, যাহাকে দখল করিতে প্রবল 
জুয়! বাসন করিয়াছে ( তাহার ) বাপ ম৷ ভাই তাহার সঙ্বন্ধে বলে, 
“আমরা কিছু জানি না। উহাকে বাধিয়। লইয়া যাও? ॥ ৪ ॥ 

অনেক সময় ভাবি, আমি ইহাদের সঙ্গে যাইব না।৯ বন্ধুদের সঙ্গে 
(যাইতে যাইতে তখন ) আমি পিছাইয়া পড়ি। কটা রঙের ( ঘুঁটিগুলি) 
পাঁটায় (শব্দ করিয়া ) পড়িয়া যেন আমাকে ডাঁক দেয়, তখন আমি 
অভিসারিকাঁর মতোই তাদের সংকেতস্থানে হাজির হই ॥ ৫ ॥ 

নুয়াঁড়ি সভায়২ যায়__“আজ জিতিব কি'_-এই কথা মনে ভাবিতে 
ভাবিতে, দেহে কাঁপিতে কাঁপিতে । জুয়ার ঘু'টিগুলি তাহার কামন] ব্যর্থ 
করিয়। দেয়, তাহার প্রতিপক্ষ খেলাঁড়িকে পুর1 দাঁন ফেলিয়া ॥ ৬ ॥ 
ভুয়ার থুটি_-তাহার। পেঁচালো, ছু'চালো। প্রবঞ্চনাকারী, উত্তপ্ত এবং 
দাহকারী । শিশুর দানের মতো, তাহার! যাহাকে জয় দেয় তাহার 
হইতে আবার কাডিয়। লয়। জুয়াঁড়িকে ভুলাইবার শক্তিতে তাহারা 
যেন মধু- মোড়] ॥ ৭ ॥ 

তিন পঞ্চাশ৩ ইহারা সংখ্যায়, খেল। করে, যেন সবিত]। যাহার নিয়ম 
পরব । ( ইহার1) শক্তিমানের রুদ্রতার কাছেও নত হয় না। এমন কি 
রাজাও ইহাদের নমস্কার করে ॥ ৮ ॥ 

ইহার নীচে গড়ায়, উপরে চড়ে । হাত নাই ( ইহাদের, তবুও ) যাহার 
হাত আছে তাহাকে পরাভূত করে। ( ইহারা যেন) জুয়ার পাটায় 
নিক্ষিপ্ত দৈব অগ্রিপিও, (স্পর্শে) শীতল হইয়াও হৃদয়কে দগ্ধ করে 
॥৯॥ 

কুয়াঁড়ির পরিত্যক্ত পত্বী ছঃখ পায়, মাতাও পায়--পুত্র না জানি 
কোথায় ( কেমন ) রহিয়াছে', (ভাবিয়1)। দেনদার সে, পোওনাদারের) 
ভয়ে টাকাকড়ির সন্ধানে রাত্রিতে হান দেয় ॥ ১০ ॥ 


১ জুয়াড়ি বন্ধুর জুয্লার আডডায় ধাইবার জগ্ক দল বাঁধি! ডাফিতে আসিত। 
২ জুয়ার আডডায় যেখানে সকলে সমযেত। 
৩ তথন দেড়শটি লইয়া! জুন্লাখেল। হইত। 


৩৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অপরের পত্রী কোন নারী ও (তাহার ) হুচারু গৃহস্থালি দেখিলে 
ভুয়াঁড়ির অনুতাপ হয়। (নিজে সে) সকালে বাদামী রঙের ঘোড়া 
জুতিয়াছিল (তাহার রথে )। এখন, দিনের শেষে, সে নিঃস্ব হইয় 
পড়িয়াছে ॥ ১১ ॥ 

তোমাদের মহান্গণের যিনি নেতা, রাঁজা যিনি তোমাদের দলের মুখ্য 
হইয়াছেন তাহাকে আমি হাত জোড় করিয়।৯ (বলিতেছি ), “আমি 
টাকাঁকড়ি লুকীই নাই-_-এ কথা সত্য বলিতেছি ॥ ১২ ॥২ 

'ভুয়। খেলিও না, চাষবাস কর। শিজের যেটুকু সম্পত্তি আছে যথেষ্ট 
মনে করিয়। (তাহাতে ) খুশি থাক । ওহে জুয়াড়ি, সেইখানে৩ ধনধান্ত, 
সেইখাঁনেই পত্বী ।_এই কথা এই মহান্‌ সবিতা আমাকে জানাইয়া 
দিয়শছেন ॥ ৩ ॥৪ 

বন্ধু কর (আমাদের ), আমাদের প্রতি দয়! কর। জোর করিয়া আমা- 
দের মন্তরমুগ্ধ করিও না। 

তোমাদের ক্রোধ, (তোমাদের ) বিদ্বেষ এখন উপশান্ত হোক। অন্ত 
কেহ কট।-রঙ ( ঘু'টিদের ) কবলে পড়ুক ॥ ১৪ ॥৫ 


খগ.বেদের কোন কোন স্ক্তে গাথার উল্লেখ আছে। সেকালে গাথার সে 
নরম ও গরম প্রকারভেদ তাহার উল্লেখ আছে বিবাহ-সুক্ত (১০৮৫ )। নরম ব! 
ধীর গাথার নাম ছিল “রৈভ্যী*৬ গরম বা বীর গাথার নাম ছিল “নারাশংসী”।৭ 
বিবাহের পূর্বে কন্যা সাজাইবার কালে ছু রকম গাথাই গাওয়া! হইত। সম্ভবত 
অন্তঃপুরে মেয়ের] গাহিত রৈভ্যাঁ গাথা,সদরে পুরুষেয়া গাহিত নাচিত নারাশংসী | 
রৈভ্যাসীদ্‌ অনুদেয়ী নারাশংসী স্তোঁচনী। 
সুর্যায়। ভদ্রমিদ্‌ বাঁসো গাথয়ৈতি পরিস্কৃতম্‌ ॥ 
“রৈভী হইল অন্ুদেয়ী৮ নারাশংসী হইল ন্যোচনী। স্র্যার শোভন 
সজ্জা, গাথা গাহিয়া উপস্থাপিত হইল"? ॥ ৬ ॥ 


১ মূলে আছে “তশ্মৈ কণোমি'"'দশাহং প্রাচীঃ 1” জুয়ার আড্ডার প্রসঙ্গে ঠিক এই ভাষাই 
ব্যবহার করিয়াছেন চতুর্দশ শতাব্দে জ্যোতিরীম্বর বর্ণনরত্বাকরে “দশ অঙ্গুলি দেখইত অছ।” 

২ এই খকটির ভাব মৃচ্ছকটিক নাটকের দ্বিতীয় অঙ্ষে বিস্তারিতভাবে মিলিবে । 

৩ অর্থাৎ এইভাবে চলিলে। ৪ এই খক্‌ বিচারপতির উক্তি । 

৭ এই খকের উদ্দিষ্ট জুয়া-খু টি । 

৬ রৈভ্যী-আনুষ্ঠানিক শুব বা গান। 

৭ নারাশংসী--বীরত্বাখ্যাপক স্তব বা গান। 

৮ অনুদেঘী_-বিবাহে সম্মতি দেবার সময় গেয় (1) 


৯ ন্যোচনী-_- (?) 


অপর বেদ-কথ। ৩১ 


এই স্ুক্তের মধ্যে কয়েকটি গাথাও অল্পবিস্তর সম্পাদিত হইয়। ঢুকিয়া পড়িয়াছে 
বলিয়া মনে করি। বিবাহের সময়ে কন্যাগৃহে ও বিবাহের পরে বরগৃহে অনুষ্ঠানের 
কয়েকটি শ্লোক মূলত গাথা ( এবং মেয়েলি গাঁথা ) ছিল বলিয়৷ বোধ হয়। যেমন 
কন্যাবরের হাতে রাখীবন্ধন শ্লোক, 
নীললোহিতং ভবতি কৃত্যাসক্তিবি অজ্যতে । 
এধন্তে অন্ত] জ্ঞাতয়ঃ পততিরন্ধেষু বধ্যতে ॥ 
“এই যে লালনীল সুতা পরানে! হইল, ইহাঁতে ইহার জ্ঞাতির! বাঁড়িবে, 
পতি বন্ধনে বাধা থাকিবে ॥' ২৮ ॥ 
গৃহাগত নববধূকে স্বাগত করিয়৷ গৃহিণী ( অথব। পুরোহিত ) বলিতেছে, 
সুমঙ্গলীরিয়ং বধূরিমীং সমেত পশ্তত | 
সৌভাগ্যমন্যে দত্বায় অথান্তং বি পরেতন ॥ 
'হুমঙ্গলময়ী এই বধূ, (তোমরা সকলে ) এস, দেখ। ইহাকে সৌভাগ্য 
দিয়া যাহার যাহার বাঁড়ী চলিয়। যাও ॥? ৪৫ ॥ 
তাহার পর ইন্দ্রের কাছে নববধূর জন্য আশীর্বাদ ভিক্ষা । 
ইমাং ত্বমিন্্র মীঢ স্থপুত্রাং সভগাং কৃণু। 
দশাশ্যাং পুত্রানাধেহি পতিমেকাঁদশং কৃধি ॥ 
“হে দয়ালু ইন্দ্র, তুমি ইহাঁকে স্থপুত্রবর্তা ও সৌভাগ্যবতী কর। ইহাকে 
দশ পুত্র দাও, পভিকে একাদশ করিয়। দাও ॥' ৪৫ ॥ 
বৈদিক বিবাহকাণ্ডের এই গাথা-শ্লোকগুলির ক্ষীণ প্রতিধ্বনি এখনকার বিবাহ- 
কাণ্ডের স্ত্রী-আচারে একেবারে অশ্রুত নয় । 


২. অপর বেদ-কথা 


বৈদিক-সাহিত্যে অথর্ব-সংহিত। (আসল নাম “অর্বাঙ্গিরস:*১ অর্থাৎ অথ্বাজিরঃ 
সংহিত।) খকৃসংহিতার পরিশিষ্টের মতো, তবে সংকলন বেশ কিছুকাল পরে 
হইয়াছিল ! সত্য বটে অর্থবসংহিতাঁর দুই চারিটি সুক্ত খকৃসংহিতায়ও আছে। 
কিন্ত সে সুক্তগুলির ভাষায় পরবতী৷ কালের ছাপ কিছু পড়িয়াছে এবং ভাবেও 
সেগুলি অর্বসংহিতার অন্য কোন কোন রচনার কাছাকাছি। সম্ভবত সেগুলির প্রচলন 
বেশি ছিল বলিয়াই ধকৃসংহিতার সংকলনের সময়ে সে স্থক্তগুলিও গৃহীত হইয়াছিল। 
ইহা হইতে আরও বোঝ] যাঁয় সে খকৃসংহিতার সঙ্কলনের সময়ে অথ্বসংহিতার 
সঙ্কলন হয় নাই, অথব]। হইয়া থাকিলেও খকৃসংহিত। যিনি বা ধাহীরা সঙ্কলন 


১ মানে অর্বন ও অঙ্গিরনদের রচন1। অথর্বন্‌ মানে অগ্নিধাজক, অঙ্গিরস মামেও তাই। 
মঙ্গিরস শব্দটি প্রাচীন্তর। 


৩২ ভারতীয়-আর্য সাহিতোর ইতিহাস 


করিয়াছিলেন আমর যে অরর্বসংহিত1 জানি ঠিক সে গ্রন্থ তাহাদের জান। 
ছিল না! । 

অর্থবসংহিতাকে অনেকটা খাতির করিয়। “বেদ* বল। হয়। অন্তত অথবসংহিতা 
কুলীন বেদ নয়। কুলীন বেদকে বলে পত্রম়ী*-_খগবেদ, সামবেদ ও যভুর্বেদ। 
প্রকাশ্ট য্ঞকাণ্ডে ত্রয়ীরই ব্যবহার | অথর্ববেদের স্থান অ-ভদ্র যজ্জঞকাণ্ডে অর্থাৎ 
মন্ত্রতন্ত্রের ক্রিয়ায়। সাঁমবেদ (অর্থাৎ সাঁমসংহিত। ) বস্তৃত খকৃসংহিতা৷ হইতে ভিন্ন 
নয় । যজ্ঞকাণ্ডে খক ( অর্থাৎ ক্পৌক )ও সুক্ত ( অর্থাৎ সম্পূর্ণ স্তোত্র) প্রয়োজন 
মতো বচন এবং, অথবা, গান করা হইত । গেয় খকু অথবা সুক্তকে বলিত 
“সামন্‌” । সামসংহিতা, আর কিছুই নয়, কেবল “সামন্* এর সাঁজে ঢাল 
খকৃসংহিতা | নূতন শ্লোক অল্প কিছু আছে, সেগুলি সংখ্যায় একশতও নয় । 

যক্তে যাহারা সামগান করিতেন তাহার] বংশানুক্রমে “সামবেদীয়" সম্প্রদাঁয়ে 
পরিণত হন এবং বেদবিগ্ভার চর্চা নিজেদের সম্প্রদায় অন্সারে করিতে থাকেন । 
ইহাদের সম্প্রদায় কয়েকটি শাখায় বিভক্ত হয় । 

খগবেদের সঙ্গে যজুর্বেদের (অর্থাৎ যজুর্বেদীয় সংহিতার ) সম্পর্ক বেশ 
দূরগত। ইহাতে যজ্ঞকার্ষে ব্যবহৃত কয়েকটি সংক্ষিপ্ত আথর-মন্ত্র সংগৃহীত আছে। 
এই আখর-মন্ত্রগুলির নাম “নিবিদ্‌*। নিবিদ্যুক্ত খকৃমন্ত্রের নাম “যঙ্গুষ | সেই 
হইতে “যজুর্বেদ” নাম । 

যন্দুর্বেদও “যজুর্বেদীয়* সম্প্রদায়ের ধারাবাহিত অনুশীলনে সঞ্াত হইয়াছিল। 
এই সম্প্রদায়ও অনেকগুলি শাখায় বিভক্ত হইয়াছিল । 

অথর্ববেদের প্রসঙ্গে ফিরিয়া আসা যাঁক। অর্্ববেদের স্ক্তগুলির অধিকাংশই 
ঝাড়ফু ক তুকতাক-জড়িবড়ির সঙ্গে ব্যবহারে, আধিব্যাধি ভূতে-পাওয়া সাঁপবিছায় 
কাট। উচাটন বশীকরণ ইত্যাদি প্রতিকার-অভিচারের জন্য রচিত। এখনকার 
দিনের পুরোহিতদর্পণের সঙ্গে কুচুমারতন্ত্রের যে পার্থক্য তখনকার দিনের ঞ্চগ.- 
বেদের (ও সামবেদ-যভুবেদের ) সঙ্গে অথববেদের সেহ পার্থক্য। | 

তবুও উল্লেখযোগ্য রচন। অথ্ববেদে যে একেবারে নাই তাহা নয়। তবে 
কবিতা হিসাবে সেগুলি খগ.বেদের তুলনায় খুব উজ্জ্বল নয়। অথ্ববেদের ছুই 
একটি স্ুক্ত প্ভভাঙা গছ্য-ছার্দে অথব] পুরাপুরি গন্ভহাঁদে লেখা । এমন রচনার 
মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য “ত্রাত্য*-কাণ্ড (১৫) । ইহাতে রাজবৎ ব্রাত্যের যে 
বিবরণ আছে তাহাতে সেকালের সন্ন্যাসী-বাউলদের আচরণের এবং গৃহস্থবাঁড়িতে 
তাঁহাদের অভ্যর্থনাঁর এবং সেই সঙ্গে কপট ত্রাত্যদের প্রতি অশ্রদ্ধার ইঙ্জিত পাই। 


ত্রাহ্মণ-কথা ৩৩ 
৩, ব্রাহ্মণ-কথ। 


সবকূসংহিতা ও অর্থবসংহিতা৷ বৈদিক সাহিত্যের প্রথম স্তরের গ্রন্থ, প্চরচন]। 
“ব্রাহ্মণ*-নামযুক্ত গ্রন্থগুলি দ্বিতীয় স্তরের গ্রন্থ, গগ্ভরচন] । ব্রা্মণগ্ুলি রচিত হুইবার 
পৃবেই যজ্জচর্যায় নিরত বেদজ্ঞের! বিভিন্ন বেদাধ্যায়ী শাখায় বিভক্ত হইয়াছিলেন। 
প্রত্যেক শাখায় বৈদিক পদ্ধতিতে ও যক্তক্রিয়ার অনুষ্ঠানে কম বেশি বিশিষ্টত। 
দেখ দিয়াছিল। সেই কারণেই বিভিন্ন শাখার ব্রাহ্ষণপ্ডলির নামে পার্থক্য ও 
বিষয়নির্বাচনে ও বস্তুর উপস্থাপনে এত বিভিন্নত] 1 খগ বেদ-শাখাঁর ব্রাহ্মণের মধ্যে 
সবচেয়ে বিশিষ্ট এবং সমস্ত ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে প্রাচীনতম হইল “এ্তরেয়-ত্রাক্ষণ' | 
সামবেদ শাখার বিশিষটতম ব্রাহ্মণের নাম “তাগ্য-ব্রাহ্মণ?, নামান্তরে 'পঞ্চবিংশ- 
ব্রাহ্মণ | যদ্দু্বেদাধ্যায়ীদের মধ্যে ছুইটি প্রধান উপশাখাভেদ হইয়াঁছিল। এক 
উপশাখাগুচ্ছে মন্ত্র (অর্থাৎ খক্‌ ও নিবিদ্‌ ) পৃথক করা আছে বলিয়! এই উপশাখা 
শুরু" (অর্থাৎ পরিষ্ৃত) নাম পাইয়াঁছিল। শুরু-যনূর্বেদের ব্রাহ্ণগুলির মধ্যে 
প্রধান বাজপনেয় শাখার “শতপথ-ব্রাহ্মণ' । যুর্বেদের দ্বিতীয় উপশাখাগুচ্ছে মন্ত্র ও 
ব্রাহ্মণ জড়াজড়ি আছে, তাই নাম “কৃষ্ণ” (অর্থাৎ মিশ্রিত )। কৃষ্ণ-যনুর্বেদের 
্রাহ্মণগ্ুলির মধ্যে “তৈত্তিরীয়-সংহিতা+, “মৈত্রায়নী-সংহিতা এবং 'কাঠক-সংহিতা, 
সর্বাগ্রে উল্লেখযোগ্য । “সংহিতা” নাম থাকিলেও এগুলি ব্রাহ্মণই । 

ভারতাঁয় সাঁহিত্যচিন্তার ধারাবহনে ধগ.বেদের এখং পুরাণ ও সংস্কৃত সাহিত্যের 
মধ্যশৃঙ্খল এই ব্রাদ্ষণ-্রস্থগুলি | খগবেদের কোন কোন গল্পবীজ যাহা বহু কাল 
পরে মহাভারতে, বিবিধ পুরাণে আর সংস্কৃত কবিদের লেখনীতে কাব্য ও নাটকে 
পল্লবিত হইয়াছিল তাহার অঙ্কুরস্ফোট ব্রান্ষণের মধ্যে পাওয়। গিয়াছে । ত্রাহ্ধণে 
কিছু কিছু গাথা আছে এবং সেই সব গাঁথাকে আশ্রয় করিয়া যে সব কাহিনী 
প্রচলিত ছিল অথব। গঠিত হইয়াছিল তাহাও দুই একটি আছে । খগবেদে গদ্য 
নাই। সংস্কৃত মহাঁকাব্যে-পুরাণেও গণ্য নাই বলিলে অন্যায় হয় না। (শ্রীষীয় 
ষষ্ঠ-সপ্তম শতাব্দের আগে সংস্কৃত ভাষায় পুরাপুরি গঞ্ে কোন সাহিত্যগ্রস্থ লেখা 
হয় নাই ।) ব্রাঙ্দণপ্রন্থগুলি গঞ্যে লেখা । এ গণ্ের মূল্য শুধু ভারতীয় সাহিত্যে 
সবচেয়ে পুরানো! বলিয়াই আদরণীয় নয়, সহজ সরল কথ্যভাষার স্বাদবহু এবং 
উপভোগ্য রচন1 বলিয়াই এগুলির অসাধারণ মর্যাদা । অন্য কোন দেশে এত 
পুরানো সাহিত্যে এমন সুন্দর সাধু গছ রচন1 আছে বলিয়া আমার জান] নাই। 
এ গগ্ভ ধাহার। লিখিয়াছিলেন তাহাদের অনুবর্তীরা_-পরবতণ লেখকেরা এ পথে 
চলেন নাই । যাহাঁকে এখন বলে ডাইজেস্ট ( অর্থাৎ সাঁরসংগ্রহ ) ত্ৰাহার। সেইরকম 
বই লিখিতে লাগিলেন তাহার ফলে ব্রাচ্গণের সম্ভাবনাময় সরস গণ্রীতি নিতাস্ত 
সংক্ষিপ্ত স্বত্র-রীতিতে শুকাইয়া গেল। সে কথা পরে বিবেচ্য । 

্রাঙ্মগণ-গ্রস্থগুলির মধ্যে সবচেয়ে পুরানো। এঁতরেয়-ব্রাদ্ঘণ, এ কথা আগে 


ডা. আ. সা. ই,-৩ 


৩৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বলিয়াছি। বিশেষজ্ঞদের মতে এ গ্রন্থের রচনাকাল আনুমানিক ৭০০ খ্রীষ্টপূর্বাঙধ । 
ইহাতে যজ্ঞকাণ্ডের এবং কোন কোঁন খক্‌-স্ক্তের উৎপত্তি অথব ব্যাখ্য। প্রসঙ্গে 
কয়েকটি ছোট-বড় আখ্যান আছে। সেগুলি খুব মূল্যবান । ছোট মাঝারি ও বড় 
আখ্যানের একটি করিয়। উদাহরণ মূলনিষ্ঠ অন্থবাঁদে দিতেছি । 
কবষ এঁলুষের কাহিনীটি ছোট আখ্যানের নিদর্শন | 
থধিরা একদ] সরস্বতীর ধারে সত্রে* বঙ্গিয়াছিলেন। তাহারা কবষ 
এঁলুষকে সোমসবন কার্য হইতে দৃরীভৃত করিয়াছিলেন । “দাসীর পুত্র, 
জুয়াড়ি, অব্রাহ্ধণ২--কি করিয়া আমাদের মধ্যে দীক্ষিত হইল |? 
_ এই ভাবিয়। তীহার। তাহাকে বাহিরে মরুস্থলে বহন করিয়া লইয়! 
গেলেন, এখানে ইহাকে পিপাসা হত্যা করুক, সরত্বতীর জল যেন পান 
ন। করে।' 
তিনি বাহিরে মরুস্থলে নিক্ষিপ্ত, পিপাঁসার দ্বার1 গৃহীত ( হইয়1) এই 
অপোনপত্রীয়ত হুক্তটি আবিষ্কার করিলেন,_“প্র দেবত্র ব্রহ্মণে 
গাতুরেতু"৪ ইত্যাদি । ইহাতে (তিনি ) অপ.দের প্রিয় অবস্থা! প্রাপ্ত 
হইলেন । অপরা তীহার দিকে উঠিয়া আদিল । তাহাকে সরস্বতী 
চারিদিকে বেষ্টন করিয়া! রহিল । 
সেইজগ্যই এখনকারদিনেও ( এই স্থানকে ) “পরিসারক” বলা হয় যেহেতু 
ইহাকে সরস্বতী চারিদিক দিয় পরিসরণ করিয়াছিলেন । 
সে খধিরা বলাবলি করিলেন, “দেবতার। ইহাকে স্বীকার করিয়াছেন, 
ইহাকে ভাকিয়! লই । (অপর সকলে বলিলেন ), “তাই হোক ।, 
তাহাকে ডাকিয়। লইলেন । 
কবষ এলুষের আখ্যানে কৌলীন্তের ও পাণপ্তিত্যের উপরে কবির ও দেবাহু- 
গৃহীতের মর্যাদ! স্থাপিত হইয়াছে। 
নাভানেদিষ্ঠ মানবের কাহিনী মাঝারি গল্পের নিদর্শন এবং প্রাচীন ভারতীয় 
সাহিত্যে পবচেয়ে পুরানে। নীতিকথার উৎক্ু উদাহরণ ! এমন কি, কাহিনীর শেষে 
মরাল্‌ও দেওয়া আছে। 
নাঁভানেদিস্ঠ মানব (অর্থাৎ মন্থুর পুত্র ) যখন ব্রদ্ধচর্য বাঁস করিতেছিল€ 
(তাহার ) ভ্রাতার। (তাহাকে বাদ দিয়া) সম্পত্তি বাঁটোয়ার৷ করিয়া 
লইল। দমে আসিয়। বলিল, “আমাকে ক ভাগ দিলে? “এই কর্তা 
১ বহুদিনবাগী বজ্জামুষ্ঠান | 
২ অর্থাৎ বজ্ঞকার্ষে নিযক্ত হইবার পক্ষে অযোগা । 
৩ খগবেদের একটি বারিপ্রশংসা নুক্ত (১*'৩০ )। 
৪ এইটুকু সক্তের প্রথম খকের প্রথম চরণ। 
€ জর্থাৎ গুরুগৃহে অধ্যয়নার্থ বাস করিতেছিল। 


ব্রাহ্মণ-কথ। ছি 


মধ্যস্থকে,”_-বলিল তাহার! ।১ তাই এখনকার দিনেও পুত্রের পিভাকে 
কর্ত। অথবা মধ্যস্থ বলে । 

সে পিতার কাছে আসিয়। বলিল, “বাবা, তোমাকেই আমাক. 
বলিম্ব। দিয়াছে । তাহাকে পিত। বলিলেন, “বাছা ও গ্রাহ্য করিও, না । 
অমুক অঙ্গিরসের স্বর্গলোকের জঙ্ক সত্রে ( অর্থাৎ দীর্ঘস্থায্বী উৎসব ) 
বসিয়াছেন | তাহার। প্রত্যেকবারেই ষষ্ঠ দিবসে আফিয়া! ভুলে 
পড়িতেছেন । তাহাদের তুমি ষষ্ঠ দিবসে এই দুই ্ুক্ত: বল গিয়।। 
তাহাদের যে সহস্র সন্ত্রনৈবেছা তাহা তাহার স্বর্গে যাইবার মুখে দিতবন।” 
“বেশ।' 

তাহাদের কাছে আসিল, (বলিল ), “হে স্থবুদ্ধি, মন্ুপুত্রকে 
প্রতিগ্রহ কর।” ( অঙ্গিরসেরা ) বলিলেন, কি বাসনাক্ষ বঙ্গিতেছ ? 
“শুধু এই, তোমাদের আমি ষষ্ঠ দিবস অর্থাৎ ষষ্ঠ দিবসের কৃত্য জানশইয়। 
দিব” (সে) আরো বলিল, “তাহ হইলে এই যে তোমাদের সহ 
মনব্রনৈবেগ্ধ তাহা স্বর্গে যাইবার বেলায় আমাকে দিয়ে! 1 তাহাদের 
সেই দুইটি সুক্ত ষষ্ঠ দিবসে বলিয়৷ দিল । তাহার পর তাহারা বজ্ঞ, 
ভালে। করিয়! জানিলেন, স্বর্গলোৌকও ভালে। করিয়। জানিলেন অর্থাৎ 
যজ্তে ফললাভ, স্বর্গে গমনযোগ্যত1। লাভ হইল । স্বর্গে যাইবার সময় 
তাহীর। বলিলেন, 'ব্রাহ্্ণ, এই (রহিল ) তোমার সহজ ।, 

যখন সে তাহা সংগ্রহ করিতেছিল তখন মলিনবসন এক পুরুষ 
উত্তর (অর্থাৎ যক্ঞকুগ্ডের শীর্ষ.) হইতে উঠিয়া বলিলেন, “ইহ তে। 
আমার, আমারই বাস্ত-অবশেষ। সে বলিল, “আমাকেই তো ইহ 
দিয়াছেন । তাহাকে বলিলেন, “এই বিষয়ে আমাদের ছইজনের প্রশ্ন 
অর্থাৎ এই বিবাদের মীমাংসা “তোমারই পিতার উপর ( থাক )।, 

সে পিতার কাঁছে আসিল । তাহাকে পিত। বলিলেন, “তোমাকে 
তো। বাছা দিয়াছেন ? “দিয়াছেন তে৷ আমাকে» ( সে ) বলিল, “কিন্ত 
আমার তাহ। এক মলিনবসন পুরুষ ( যজ্ঞকুণ্ডের ) উত্তর (দিক) হইতে 
উঠিল ( আর ) “আমারই এইসব, আমারই বাস্ত-অবশেষ* এই (বলিয়।) 
গ্রহণ করিল ।” তাহাকে পিতা বলিলেন, “তাহারই বাছা! সেই সব। 
তাহ। তিনি তোমাকে দিবেন ।, 

সে ফিরিয়। গিয়] বলিল, “তোমারই তো, মহাশয়, এই সব-__-ইহ। 
আমাকে পিত। বলিলেন । তিনি বলিলেন, “তাহা! আমি তোমাকেই দিই 
যে (হেতু ) তুমি সত্যই বলিলে।' 


মিতাক্ষর! অন্গসারে পিতা বর্তমানেও সম্পত্তি ভাগ কর] চলে । 


৩৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অতএব ভ্ঞানীকে তাই সত্যই বলিতে হয় । 
টিক রোহিত-শুনঃশেপের আখ্যান ব্রাহ্গণগ্রন্থে প্রাপ্ত আধখ্যায়িকাগুলির 
মধ্যে বৃহত্তম এবং পরবর্তী কালের সাহিত্য-৩-সংস্কৃতির ইতিহাসের পক্ষে বিশেষ 
গুরুত্বপূর্ণ | এ আখ্যানের বীজ খগ.বেদের মধ্যে থাকিলেও সেখানে তাহ? স্পষ্ট নহে। 
তবে শুনঃশেপ খগ.বেদের কবিদের অন্যতম ছিলেন এবং তাহার কবিতা হইতে 
এঁতরেয়-ত্রান্ষণের আখ্যানের সুত্র পাওয়া! যায়। কিন্ত এতরেয়-ত্রাহ্মণের গল্প ষে 
খগবেদকে সর্বত্র অনুসরণ করে নাই তাহারও স্পষ্ট প্রমাণ রহিয়াছে । ব্রাহ্মণের 
গল্পে শুনঃশেপের পিতা তাহাকে বলি রূপে কাটিবার জন্য অগ্রসর, কিন্তু ধগ.বেদের 
গল্প-বীজে শুনঃশেপ পিতাকে (ও মাতাকে ) দেখিতে চায় (“কে। নু মহ্যা অদিতয়ে 
পুন দাৎ পিতরং চ দৃশেয়ং মাতরং চ* )। ব্রীক্ষণ-কাহিনীতে যে নরমেধের ব্যাপার 
'আছে তাহা ধগবেদে অতিশয় প্রচ্ছন্ন । পৌরাণিক কাহিনীতে এই বৈদিক 
হুরিশ্চন্দ্রের উপাখ্যান অগ্যরকম রূপ লইয়াঁছে এবং সংস্কৃত সাহিত্যে হরিশ্চন্দত্র-কাহিনী 
পুরাণেরই অনুসরণ করিয়াছে । মধ্যকালের বাংল! সাহিত্যে, ধর্মমঙগলে ও ধর্ম- 
ঠাকুরের ছড়ায়-গানে,ব্রীক্ষণ-কাহিনীর ধারাবাহিকতা দেশ-কাঁল-অবস্থার যথাযোগ্য 
পরিবর্তনসহ প্রায় অক্ষুণ্ন আছে। 
হরিশ্চন্ত্র বেধস্‌-পুত্র ইক্ষাীকুবংশীয় রাজ! অপুত্র ছিলেন। তাহার শত জায় 
ছিল। তাহাদের গর্তে পুত্র লাভ করেন নাঁই। তাহার গৃহে পর্বত ও 
নারদ বাস করিতেন | তিনি নাঁরদকে জিজ্ঞাসা করিলেন, 
এই যে পুত্র চায়, যাহারা জানে অথবা যাহার] ন। (জানে ) 
(সকলে) পুত্রের দ্বারা, (কী) লাভ হয় তাহা আমাকে বল, নারদ ॥ 
তিনি ! নারদ ) একটিতে; জিজ্ঞাসিত হইয়৷ দশটিতেও৩ উত্তর দিলেন । 
ইহার উপর খণঃ সন্ত করে আর অমৃতত্ব প্রাপ্ত হয়, 
যদি পিতা জাত ও জীবিত পুত্রের মুখ দেখিতে পাঁয় ॥ 
যত কিছু পৃথিবীতে ভোগ, যত কিছু অগ্নিতে, 
যত কিছু জলে প্রাণীদের হইতে পারে, তাহার বাঁড়া পুত্রে পিতার ॥ 
চিরদিন পুত্রের দ্বার পিতারা বছল তমঃ পার হইয়াছে। 
নিজেই নিজ হইতে জন্মিয়াছে, তাহাই৫ অতিতারি নী৬ অন্রধারা ॥ 
ছাইভস্মেই কি চর্মপরিধানে বা কি দাঁড়িতেই ব। কি, তপশ্যায় 
বা কি? হে ত্রাঞ্ণেরা, পুত্র বাসনা কর। তাহাতেই দোষহীন 
_নংসারযাত্রা ॥ 


১. ছইজন খা । ২ একটি গাথায়। ৩ দশটি গাঁধাক়। 
1ৎ উত্তরাধিকারের দায়িত্ব । ৫ অর্থাৎ পুত্রল্লপে আত্মজন্ম | 
€ অর্থাৎ ছুর্গতিতারিণী। | 


ব্রাহ্মণ-কথা ৩৭ 


অন্নই প্রাণ, বন্ত্রই আশ্রয়, রূপ বলিতে সোনা,১ বিবাহ বলিতে 

পশ্ত,২ বন্ধু বলিতে জায়া, ছুঃখহেতু বলিতে কন্তা,৩ পুত্রই জ্যোতি 

পরম ব্যোমে ॥£ 

এই সব তাহাকে ( নহরিশ্ন্দ্রকে ) শুনাইয়1 তাহার পর তাহাকে 
(নারদ) বলিলেন, “বরুণ রাঁজাকে ধর, “পুত্র আমার জন্মাক, তাহাকে 
দিয়া তোমার উদ্দেশে যাগ করিব', এই বলিয়া ৷” “বেশ”, বলিয়া তিনি 
(-হরিশ্ত্দ্র) বরুণ রাজার কাছে গেলেন (ও বলিলেন ), “আমার পুত্র 
জন্মাক, তাহীকে দিয়া আপনার উদ্দেশে যাগ করিব |” 

তাহার পুত্র জন্মিল, রোহিত নাঁম। “বেশ”, ( বরুণ ) তাহাকে 
বলিলেন, “তোমার তো পুত্র জন্মিল, উহাকে দিয়া আমার উদ্দেশে যাগ 
কর।” তিনি বলিলেন, “যখন পশু দশদিন পার (“নির্দশ*) হয় তখন সে 
যাগযোগ্য হয় ।৫ নির্দশ হোক তখন আপনাকে যাগ করিব |” “বেশ ।” 

সে নির্দশ হইল । তীহীকে (বরুণ ) বলিলেন, *নির্দশ তে। হইল, 
ইহাকে দিয়া আমাকে যাগ কর।” তিনি বলিলেন, “যখন পশুর দাত 
উঠে তখনহ সে শুদ্ধ ( অর্থাৎ যাগযোগ্য ) হয় । ইহার প্লাত উঠুক তখন 
আপনাকে যাগ করিব ।* “বেশ ।” 

তাহার দত উঠিল । তাহাকে (বরুণ ) বলিলেন, “ইহার ধাত 
উঠিল তে1। ইহাকে দিয়া আমাকে যাগ কর |” তিনি বলিলেন, “যখন 
পশুর দাত পড়িয়। যায় তখনই সে শুদ্ধ হয়। দীত ইহার পড়ুক তখন 
আপনাকে যাগ করিব ।” “বেশ |” 

তাহার দাতও পড়িল । তাহাকে (বরুণ ) বলিলেন, “ইহার তে। 
ধ্লাত পড়িল, ইহাকে দিয়া আমাকে যাগ কর ।” তিনি বলিলেন, “যখন, 
পশুর আবার দাত উঠে তখন সে শুদ্ধ হয়। দীত ইহার আবার উঠুক 
তখন আপনাকে যাগ করিব |” "বেশ ।” 

তাহার দাত আবার উঠিল । তাহাকে (বরুণ ) বলিলেন, “ইহার 
দীত তো আবার উঠিল । যাগ কর আমাকে ইহার দ্বারা |” তিনি 
বলিলেন, “যখন ক্ষত্রিয় সংনাহ-ধারণযোগ্য? হয় তখনই শুদ্ধ হয়। 
সংনাহ প্রাঞ্ধ হোক তখন আপনাকে যাগ করিব |” “বেশ |” 


১ অর্থাৎ রূপ বাড়াইতে সোনার অলঙ্কার। অথবণ সবিতার হিরণ্যবর্ণ ই শ্রেষ্ঠ রূপ অর্থাৎ রঙ্ত। 
২ সেকালের ধন ছিল পশু । বিবাহে ধন চাই । ৩ মুলে “কৃপণং দুহিতা”। 
৪ বাকি পাট গাথার অনুবাদ অপ্রয়োজনীয় বলিয়! দিলাম ন1। 

« দশ দিনের কম বয়সের পশু বজ্ঞে কাঁটা হইত না। 

৬ যাহ্াকে “ছুধে দাত" বলে। 

৭ অর্থাৎ বখন অন্জ্রশঞ্জ ব্যবহারের ও বর্মপরিধানের উপঘুক্ত বয়স পার । 


৬৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


সে সংনাহ পাইল । তীহীকে (বরুণ) বলিলেন, “সংনাহ তো 
পীইল, ইহার ত্বীরা আমাকে যাগ কর ।” “বেশ*, বলিয়া তিনি পুত্রকে 
ডাকিয়! বলিলেন, পাবা, তোমাকে ইনিই আমাকে দিয়াছেন । এখন 
তোমার দ্বারা ইহাকে যাগ করিব ।* সে তো «না” বলিয়। ধনু লইয়া 
অরণ্যের দিকে চলিয়া গেল। সে সংবৎসর কাল অরণ্যে ঘুরিয়। 
বেড়াইল । 

তাহার পর ইক্ষবীকুবংশধরকে১» বরুণ ধরিলেন। তাহার পেট 
বাড়িল।৩ তাহ! রোহিত শুনিল। সে অরণ্য হইতে গ্রামে আদিল। 
পুরুষরূপে ইন্দ্র লাগ পাইয়া তাহাকে বলিলেন,৪ 

“নানাভাবে যে শ্রম করিয়াছে তাহার শ্রী থাকে। হে 
রোহিত, শুনিয়াছি। যেজন দলের মধ্যে বসিয়া থাকে সে 
পাগী। যে বিচরণ করে ইন্দ্র তাহারই সথা ॥ 

কেবলই চল |” 

“কেবলই চল-_-এই নির্দেশ ব্রা্ষণ আমাকে দিলেন” ভাবিয়। 
রোহিত দ্বিতীয় সংবৎসর অরণ্যে পর্যটন করিল। সে অরণ্য হইতে 
গ্রামে আসিল । পুরুষরূপে ইন্দ্র লাগ পাইয়া তাহাকে বলিলেন, 

“যে চলে তাহার জঙ্ঘ৷ পুষ্পিত, আত্ম। বিস্কীরিত ও 
ফলবান (হয়)। সমস্ত পাঁপ শুইয়৷ পড়ে প্রপথে৫ 
শ্রমের দ্বারা হত হইয়। ॥ 

কেবলই চল ।” 

“কেবলই চল-_ক্রান্মণ আমাকে এই নির্দেশ দিলেন”, ভাবিয়া 
( রোহিত ) তৃতীয় সংবৎসর অরণ্যে পর্যটন করিল । সে অরণ্য হইতে 
গ্রামে আসিল । পুরুষরূপে ইন্দ্র লাগ পাঁইয়] তাহাকে বলিলেন, 

“ভাগ্য বসিয়। থাকে যে বসিয়া থাকে, খাড়া ধ্রাড়ায় 
যে দণ্ডায়মান, শুইয়! থাকে যে পড়িয়া থাকে। যে 
চলে (তাহার ) ভাগ্য অগ্রসর হইবেই ॥ 

কেবলই চল ।” 

“কেবলই চল-_ আমাকে ত্রাণ এই নির্দেশ দিলেন,” ভাবিয়া 
( রোহিত ) চতুর্থ সংবৎসর অরণ্যে পর্যটন করিল। সে অরণ্য হইতে 
গ্রামে আসিল । পুরুষরূপে ইন্দ্র লাগ পাইয়1 তাহাকে বলিলেন, 


১ অর্থাৎ রাজ। হরিশ্চ্ত্রকে | ২ অর্থাৎ রাজাঙ্গ। 

৩ অর্থাৎ উদরী হইল। বরুণ জলাধিপতি তাই ঠাহার কোপে উদরী। 

৪ ইন্দ্রের উক্ভিগুলি গাথায়। ইন্দ্রের এই আবির্ভাব ধর্মমঙ্গল কাব্যের কবিদের কাছে ধর্মের 
বজাহির্ভাষ স্মরণ করায়। হয়ত এই ধোগাযোগ আকশ্নিক লয়। ৫ অর্থাৎ চলন-পথে । 


ব্রাহ্মণ-কথা ৩৯ 


“যে শুইয়! আছে সে হয় কলি১ ( অর্থাৎ পরাজিত ) 
যে উঠিবার উদ্যোগ করিতেছে সে দ্বাপর১ ( অর্থাৎ 
কিছু ভালো), উঠিয়া দীড়াইয়শাছে যে সে ত্রেতা১ 
(অর্থাৎ আরে। ভালে ), যে চলে সে রুত+ (অর্থাং 
জয়ী ) সম্পন্ন হয় ॥ 

কেবলই চল ।* 

“কেবলই চল-__আমাকে ব্রা্ধণ এই নির্দেশ দিলেন”, ভাবিয়। 
€ রোহিত ) পঞ্চম সংবৎসর অরণ্যে পর্যটন করিল । সে অরণ্য হইতে 
গ্রামে আসিল । পুরুষরূপে ইন্দ্র লাগ পাইয়া! তাহাকে বলিলেন, 

“চলিতে চলিতে মধু লাঁভ করে, চলিতে চল্লিতেই 
স্বা ফল২ | দেখ ন্র্যের এশ্ব্য, যিনি চলিতে চলিতে 
তন্দ্রা যান না ॥ 
কেবলই চল ।” 

“কেবলই চল- আমাকে ব্রাহ্গণ এই নির্দেশ দিলেন”, ভাবিয়। 
( রোহিত ) ষষ্ঠ সংবৎসর অরণ্যে পর্যটন করিল । অরণ্যে সে অজীগর্ত 
সৌয়বসি খষিকে ক্ষুধায় অবসন্ন দেখিতে পাইল । তাহার তিন পুন্ত্র 
ছিল-_ শুনঃপুচ্ছ, শুনঃশেপ ও শুনোলাঙ্গুল নামে। তাঁহাকে (রোহিত) 
বলিল, “হে খষি, আমি তোমাকে এক শতঙ দিতেছি, ইহাদের 
একজন দ্বারা নিজেকে ছাড়াইয়। লইতে চাঁই।” তিনি জ্ঞেষ্ঠ পুত্রকে 
জড়াইয়। ধরিয়া বলিলেন, “ইহাকে নয় কিন্তু |” “ইহকেও নয়” 
বলিলেন মাতা কনিষ্ঠ সম্বন্ধে । তাহারা একমত হইলেন মধ্যমে__ 
শুনঃশেপে | তাঁহাকে শত দিয়] সে তাহাকে লইয়] অরণ্য হইতে গ্রামে 
আসিল। 

সে পিতার কাছে আসিয়] বলিল, “বাবা, আমি তো৷ ইহাকে দিয়া 
নিজেকে ছাঁড়াইতে পারি ।” তিনি বরুণ রাজার কাছে গেলেন, “ইহাকে 
দরিয়া আপনাকে যাগ করিব |” “বেশ*, বরুণ বলিলেন, “ক্ষত্রিয় হইতে 
ব্রাহ্মণ আরও ভালো” । (বরুণ ) তাহাকে রাজন্য় যজ্ঞক্রিয়া বলিয়া 
দিলেন । (রাজা) অভিষেচনীয় কর্মে৪ এই পুরুষকে পশ্তরূপে বলি 
ঠিক করিলেন। 


১ এই শব্দগুলি দ্যুতব্রীড়ার ৷ ইহ হইতেই চার ষুগের নাম। কলি- এক দান পড়া। স্থাপর. 
ছুই দান পড়া । ভ্রেতা-তিন দান পড়া । কৃত-*পুর! অর্থাৎ চার দান পড়া । 

২ মূলে “উদুম্বর”। এখানে অর্থ ডুমুর নয়, নুখান্ত কল। 

৩ একশত পশু (-গোরু )। 

৪ সোমধাগে। 


৪৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তাহার হোতা বিশ্বামিত্র ছিলেন, জমদগ্রি অধবর্যুৎ, বশিষ্ঠ ব্রন্ধাও 
অয়ান্য উদগাতা1৪। উৎসর্গ করার পর তাহাকে (যৃপকাষ্ঠে ) বাঁধিবার 
লোক (তাঁহাঁর। ) পাইলেন না । তখন অজীগর্ত সৌয়বসি বলিলেন, 
"আমাকে আর এক শত দাও, আমি ইহাকে বাধিয়। দিব ।” তাহাকে 
(রাজা ) আর এক শত দিলেন। তিনি তাহাকে ( _ পুত্র শুনঃশেপকে ) 
বাধিয়] দিলেন । 

উৎসর্গ (-যুপে) বাঁধা, আপ্রী-অনুষ্ঠান৫ এবং অগ্িপ্রদক্ষিণ করানো! 
হইলে পর কাটিবার লোক (তীহার1) পাইলেন না। তখন অজ্ীগর্ত 
সৌয়বসি বলিলেন, “আমাকে আরও এক শত দাও, আমি ইহাঁকে 
কাটিয়। দিব 1” তাঁহাকে আরও একশত দিলেন । তিনি অসি শাণাইয়। 
আগাইলেন । 

এখন শুনঃশেপ লক্ষ্য করিল, “অ-মানুষের মতোই আমাকে (ইহার) 
কাটিবে। তাই আমি দেবতাদের ধরি।” সে দেবতাদের মধ্যে প্রথম 
প্রজাপতিকেই ভেটিল এই থকের দ্বারা, “কস নূনং কতমস্যামৃতানা মূ” 
ইত্যাদি ।৬ 

তাহাকে প্রজাপতি বলিলেন, “দেবতাদের মধ্যে অগ্নিই নিকটতম 
তাহাকেই ধর।” সে অগ্রিকে ভেটিল এই থাকের দ্বারা, “অগ্রের্বয়ং 
প্রথমশ্যামূতানাম্‌” ইত্যাদি |? 

তাহাকে অগ্নি বলিলেন, “পবিতাই সব চালনার কর্তা | তাহাকেই 
ধর।” সে সবিতাকে ভেটিল এই তিন খকের দ্বারা, “অভি ত্বা দেব 
সবিত:* ইত্যাদি ।৮ 

তাঁহাকে সবিতা বলিলেন, “বরুণ রাজার জন্য নিবদ্ধ হইয়াছে। 
তাহাকেই ধর।” সে বরুণ রাজাকে ভেটিল পরবর্তী একতিরিশ* 
€(খক্‌) দ্বারা । 

তাহাকে বরুণ বলিলেন, “অগ্নিই দেবতাদের মুখ এবং স্ুহাত্তম ।১০: 


১ যে খত্বিক অগ্নিতে আহুতি নিক্ষেপ করেন। 
২ যেখত্বিক বেদি-নির্মাণ প্রভৃতি কাজ করেন, হজ্ঞপাত্র গছাইয়া৷ দেন এবং যজুরমন্্ পাঠ. 
কল্পেন। 


৩ পুজায় তন্থধারকের মতো৷ প্রধান খত্বিক্‌। 

৪ যে খাত্বিক সামগান করেন। € আহুতি দিবার পূর্বে বিশেষ স্তোত্র পাঠ। 

৬ ১.২৪.১। ৭ ১২৪.২। ৮ ১,২৪. ৩-৫। এই তিনঞ্কের ছন্দ গায়ত্রী । 

৯১০২৪. ৬-১৫ ; ১.২৫, ১-২১। 

১* দেবতাদের উদ্দেশে হবিঃ অগ্নিতেই দিতে ₹ইত। অগ্নি দত হইয়া! দেবতাদের অন্নপান, 
ৰহিয়া দিতেন বলিয়] তিনি দেবতাদের ন্বনৃত্তম। 


ব্রাহ্মণ-কথ! ৪১ 


তাহাকেই স্তব কর। তবে তোমাকে ছাড়ি দিব ।* সে অগ্রিকে স্তব 
করিল পরবর্তাঁ বাইশ১ খক্‌ দ্বারা । 
তাহাকে অগ্নি বলিলেন, বিশ্বদেবদের২ শব কর। তবে তোমাকে 
ছাড়িয়া দিব” সে বিশ্বদেবদের স্তব করিল এই খক্‌ দ্বার “নমো 
মহদভে্য। নমে। অর্ভকেভ্যঃ* ইত্যাদি ।৩ 
তাহাকে বিশ্বদেবর1 বলিলেন, “ইন্জ্রই দেবতাদের মধ্যে সবচেয়ে 
ওজন্বী, সবচেয়ে বলবান্‌, সবচেয়ে সহনশীল, সবচেয়ে সৎ, সাহায্যক্ষম | 
তাহাকে তুমি স্তব কর। তবে তোমাকে ছাড়িয়া! দিব ।” সে ইন্দ্রকে 
স্তব করিল “্যশ্চিদ্ধি সত্য সোমপা”__এই সুক্তৎ এবং পরবর্তী পনেরো 
(ধক )৬ দ্বারা। 
স্তত হইয়। ইন্দ্র তাহার প্রতি অন্তরে প্রীত হুইয়। হিরণ্যরথ দিলেন । 
সে “শশ্বদ্‌ উন্্র* ইত্যাদি" (খকৃ) দ্বার! ইন্দ্রকে প্রত্যয় দিল। 
তাহাকে ইন্দ্র বলিলেন, “অশ্বী ছইজনকে এখন স্তব কর। তবে 
তোমাকে ছাড়িয়৷ দিব ।* সে অশ্থিদ্বয়কে শুব করিল ইহার পরবর্তী তিন 
ধকের৮” দ্বারা । 
তাহাকে অশ্বিদ্ধয় বলিলেন, “উষাকে এখন স্তব কর। তবে তোমাকে 
ছাঁড়িয়। দিব |” সে উষাকে শ্তব করিল ইহার পরবর্তী তিনি খকের* 
দ্বারা । 
যেমন যেমন খকৃ উচ্চারিত হয় তেমনি তেমনি তাহার বন্ধন খসিয়। 
যায়, ইক্ষাকুসন্তানের উদর কমিয়া আসে । শেষ তিন ধক উচ্চারিত 
হইবামাত্র বন্ধন একেবারে খুলিয়! গেল, ইক্ষাকুসন্তান নীরোগ হইলেন। 
তাহাকে ( -গুনঃশেপকে ) খত্বিকুর৯০ বলিলেন, “আজিকার দিনের 
যজ্ঞ ব্যবস্থা তুমিই কর ।” 
তাহার পর শুনঃশেপ বিশ্বামিত্রের কোলে চাপিল। তখন অজীগর্ত 
সৌয়বসি বলিলেন, “খধি, আমার পুত্রকে ফিরাহয়া দাও।* “না,” 
বিশ্বামিত্র বলিলেন, “ইহাকে তো দেবতারা আমাকে পুরস্কার 
দিয়াছেন 1 
১ ১২৬ ১-১০ 7১.২৭, ১-১২। 
২ বিশ্বদেব (“বিশ্বে দেবাঃ" ) মানে দেবসমূহ, একত্র সম্মিলিত দেবতারা, বুৎপত্বিগত, অর্থে 
দেবত।” ৷ 
৩ ১.২৭.১৩। ৪ এখানে সহ. ধাতু প্রাচীন অর্থে (“বলপ্রয়োগ করা” ) ব্যবহৃত। € ১,২৯। 
১৪৬৪০ ১৮১৫ 1 ৭ ১৩৬১৬ 
৮ ১০৩৬১১৭-১৪ | ৯ ১,৩০০ ২০২ | 


৯ বিশ্বামিত্রপ্রমুখ প্রধান বজ্ঞপুরোহিত। 


৪২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


সে হইল দেবরাত বৈশ্বামিত্র১ | তাহারই (শাখা) এই কাপিলেয 
ও বাত্রবের |২ 
তখন অজীগর্ত সৌয়বসি বলিলেন (পুত্রকে ), “তুমিই এস, 

( আমর] ছইজনে৩) তোমাকে বিশেষভাবে ডাকিতেছি।* তখন 

অজীগর্ত বলিলেন৪, 
“সৌয়বসি অঙ্গিরস্-গোষ্ঠীর, তাহার জন্মকাল হইতে 
(সে) বিখ্যাত, জ্ঞানী । হে খষি, পিতামহ হইতে 
আগত সুত্রৎ হইতে বিচ্ছিন্ত্র হইও না, আবার আমার 
কাছে এস ॥” 

শুনঃশেপ বলিল, 
“দেখিয়াছেন (সকলে) তোমাকে কাটারি হাতে, যাহ। 
শৃদ্রদের মধ্যেও পাওয়া যাইবে ন1। হে অঙ্জিরস, তিন 
শত গোরু তুমি সাদরে পাইয়াছিলে আমার বদলে ॥” 

'অজীগর্ত সৌয়বসি বলিলেন, 
“বাবা, সে পাপ কর্ম যাহা আমি করিয়াছি আমাকে 
সন্তাপ দিতেছে । সে পাপ আমি নষ্ট করিতে চাই । 
(তিন) শত গোঁরু ফেরত যাঁক 1” 

শুনংশেপ বলিল, 
“যে একবার একটু পাপ করিতে পারে সে তাহার 
পরেও তাহা করিতে পারে। শৃদ্রোচিত কার্যক্রম 
হইতে তুমি সরিয়া যাঁও নাই । তুমি যাহা করিয়াছ 
তাহার প্রতিবিধান নাই ॥৮ 

“প্রতিবিধান নাই”, বিশ্বামিত্রও সমর্থন করিলেন । বিশ্বামিত্র বলিলেন, 
“অত্যন্ত তুর সৌয়বসি, কাটারি দিয়! কাটিতে ইচ্ছুক 
(হইয়। ) দীড়াইয়াছিলেন। ইহার পুত্র হইও না। 
আমারই পুত্রত্ব স্বীকার কর ॥* 

শুন:শেপ বলিল, 


১ অর্থাৎ অত্রঃপর শুনঃশেপ আজীগতি (-অজীগর্ভ-পুত্র ) স্থানে তাহার নাম হইল দেবয়াত 
€ পুরক্ষাররূপে দেবতার দেওয়া) বৈশ্বামিজ ( লবিষ্বা মিত্র-পুত্র )। 

২ “কপিল” ও “বক্র” হইতে উৎপন্ন । 

৩ অর্থাৎ আমি ও তোমার মাতা! 

৪ পিতাপুত্রের এই সংলাপ গাথায়। 

€ অর্থাৎ রীতি ও গোঠী-আচার। 

৬ পুন্রেবিক্রয় ও অর্থলোভে নৃশংসতা। 


ব্রাহ্মশ-কথা। ৪৩ 


“হে রাজপুত্র,৯ আমাদের বিষয়ে (সকলকে) জানাও । 
যেভাবে (এ উদ্দেশ্ত সিদ্ধ হয়) সেভাবে বলিয়া দাও। 
যাহাতে আজিরস২ হইয়াও তোমার পুত্রত্ব পাইতে 
পারি ॥” 
'বিশ্বামিত্র বলিলেন, 
“তুমি আমার পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ হইবে। তোমার 
সন্তান জ্যেষ্ঠ হইবে, দেবতাদের সম্পত্তি হইয়। আমার 
কাছে আসিবে । সেইভাবে আমি তোমাকে উপমন্ত্রণ৪ 
করিতেছি ॥” 
শুনঃশেপ বলিল, 
«“( সকলে ) একমত হইলে পসৌহাছ্য ও সমৃদ্ধির জন্য 
আমার পক্ষে বলিবে। যাহাতে আমি, হে ভরতশ্রেষ্ঠ, 
তোমার পুত্রত্ব পাইতে পারি ॥* 
তাহার পর বিশ্বীমিত্র পুত্রদের ডাকাইলেন, 
“মধুচ্ছন্দস্‌, খষভ, রেণু, অষ্টক--শোন, আর যেযে 
ভাই ( তোমরাও শোন ),--ইহাঁকে৬ জ্যেষ্ঠ বলিয়। 
অধিকার দাও ॥” 
সে বিশ্বামিত্রের এক শত এক পুত্র ছিল, ( তাহার মধ্যে ) পঞ্চাশ 
জন মধুচ্ছন্দসের বড়, পঞ্চাশ জন ছোট। যাহারা ঝড় তাহারা ভালে। মনে 
করিল না। (বিশ্বীমিত্র ) তাহাদের শেষে বলিলেন, “তোমাদের সন্তান 
প্রত্যন্তদেশের ভাগ পাইবে ।” তাহার! এইসব-_অন্ত্রেরা, পুণ্ডেরা, 
শবরেরা, পুলিন্দেরা, মৃতিবের! ইত্যাদি, প্রাস্তবাসী বন্থ বিশ্বামিত্রসন্তান 
দহ্ধ্য প্রধান । 
মধুচ্ছনদদ্‌ বলিল পঞ্চাশজনের? সঙ্গে,” 
“যাহা আমাদের পিতা বলিবেন তাহাতে আমরা 
লাগিয়। থাকিব | তোমাকে আমর! নেত1 করিতেছি । 
তোমার অধীন আমর] হইলাম ॥* 
বিশ্বামিত্র নিশ্চিন্ত হইয়। পুত্রদের প্রশংসা করিলেন,৯ 
“হে পুত্রগণ, ( তোমর] ) পশুসম্পন্ন ও বীর ( পুত্র) 


১ বিশ্বামিত্র ক্ষত্রিরকুলে উৎপন্ন বলিয়া! এই সম্বোধন । 

২ অর্থাৎ অজ্িরস্-গোত্রীয়। ৩ মুলে “দায় । 

৪ অর্থাৎ বিধিমতে ও প্রকান্তঠে আহ্বান । 

« জথব। তোমায় পুত্রের] । ৬ শুনঃশেপকে । 

4 পঞ্চাশ জন ছোট ভাইয়ের । ৮ উক্কি গাথায়। » তিনটি গাধায়। 


৪৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


সম্পন্ন হইও, যাহারা আমার মান রাখিয়া আমাকে 
বীর (পুত্র-)বান্‌ করিয়াছ ॥*১ 
“বীর ( পুত্র-) বান্‌ গাথিন ( তোমর1 ) দেবরাতকে 
নেতা করিয়া সকলে কৃতার্থ হও । হে পুত্রগণ ইনিই২ 
তোয়াদের মঙ্গল নির্দেশক৩ ॥ 
“হে কুশিকগণ৪, ইনি বীর দেবরাত। ইহার আনুগত্য 
কর। আমার সম্পত্তি তোমাদেরও বর্তাইবে, আর যে 
বিদ্যা ( আমর] ) জানি তাহাও।” 
সেই স্ুবুদ্ধি ও সমৃদ্ধ, গাঁথিন, বিশ্বামিত্র পুত্র সকলে একত্র 
দেবরাতের মতে রহিল, লাভ (হইল ) পোষণ ও 
শ্রেত্ব ॥ 
অধ্যয়ন করিলেন দেবরাত, ছুই ( বিদ্যা-) ধনের (অধিকারী )৬ 
খষি, _জহৃ,দের আধিপত্যে এবং গাঁথিন্দের দৈব বেদে? ॥ 
এই সেই শতাধিক খক্‌ ও গাথা যুক্ত শৌনংশেপ আখ্যান । 
রাজা অভিষিক্ত হইলে হোতা রাজাকে ইহা বলিবেন । সোনার 
মাদুরে বসিয়] বলে, সোনার মাছরে বসিয়া শোনে | ষশই হিরণ্য, তাই 
যশের দ্বারাই সংবধিত করে ।... 
অতএব যে রাজ! বিজয়যুক্ত হন (রাঁজহুয় ) যজ্ঞ না করিয়াও 
শৌনঃশেপ আখ্যান গাঁওয়াইতে পাঁরেন । (ইহা শুনিলে ) তীহাতে 
অল্পমাত্রও পাপ অবশিষ্ট থাকিবে না। 
যিনি আখ্যান গাহিবেন তাহাকে হাজার গোরু দিতে হইবে, শত 
( গোরু ) দোহারকে। সেই আসন দুইটি আর শাদা অশ্বতরী-যুক্ত রথ 
হোতার (প্রাপ্য )। 
পুত্রকামীরাও গাওয়াইতে পারেন | (তাহা করিলে তাহারা ) 
পুত্রলাভ করেন, নিশ্চয়ই পুত্রলাভ করেন ॥ 
সেকালে রাঁজস্ুয় ও অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান-অঙ্গ হিসাবে রাজারা আখ্যান 
শুনিতেন ৷ পরে এই রকম একটি আখ্যান রামায়ণ মহাকাব্যে এবং কতকগুলি 


১ অর্থাৎ পুত্রগৌরবিত। 

২ বিশ্বামিত্বের পিতার নাম ছিল গাধিন্‌। ইহা আজীববাচক হইতে পারে। বিশ্বামিত্রকে 
"ভরত" বল! হইয়াছে । ভরত, গাখিন্‌, গাধিন__তিনটি শবই সমার্থক__“আধ্যাকিকা-গায়ক, 
ধীগা-গায়ক" ইত্যাদি। ৩ দেবরাত। 

৪ কুশিক বংশকর্তার নাম । ৫ মুলে “দার” 

৬ অজীগর্ভের পুত্র বলিয়া জহমু্দের সম্পত্তির এবং বিশ্বািত্রের পুত্র বলিয়া গাথা-জ্ঞানের। 

৭ দেবানুগ্রহে প্রাপ্ত জ্ঞা.ন অথাৎ কাবাশক্তিতে, সুক্ত-রচনায়। 


ত্রাহ্ষণ-কথা ৪৫ 


'আখ্যানগুচ্ছ মহাভারত মহাকাব্যে পরিণত হইয়াছে । এই ধরনের আখ্যায়িকার 
মধ্যে শৌনঃশেপ আখ্যান প্রাচীনতম | খগ.বেদের কবিতার প্রসঙ্গ যোগাইবার 
চেষ্টার জন্য কাহিনীটির বিশেষ মূল্য আছে । শৌনঃশেপ আখ্যানকে বৈদিক 
সাহিত্যের মহাকাব্যিক ( মাইকেলের ভাষায় 6210118 ) বলিতে পারি । এটির 
মধ্যে যে বলিষ্ঠতা৷ আছে, প্রাচীন সাহিত্যে তাহার তুলন] নাই । আরও মূল্য হইল 
দেবষাগের উপর প্রব্রজ্যার, শ্রামণ্যের নির্দেশ । পরবর্তী কালের অধ্যাত্ম কর্মে ও 
চিন্তায় শ্রমণ-ব্রান্ষণ ভেদের স্থচন। এখানেই পাই । 
শুনঃশেপকে গায়ক ধরিলে শৌন£শেপ আখ্যানকে তিনটি কাণ্ডে ভাগ কর! 
চলে। প্রথম বন্ধন-কাণ্ড, দ্বিতীয় উদ্ধীর-কাণ্ড, তৃতীয় প্রতিষ্ঠা-কাণ্ড । অন্যথা ছুই 
পর্বে ভীগ করিতে পারি । প্রথম রোহিত-পর্ব, দ্বিতীয় শুনঃশেপ-পর্ব। 
আখ্যানের বিবরণে ও চরিত্রচিত্রণে শ্বভাবসঙ্গতি স্পষ্ট । হরিশ্চন্দ্রের ওজরের 
পর ওজর উঠানো, রোহিতের জীবিতাশা ও পিতার অসুস্থতার খবর পাইয়া 
প্রত্যাবর্তনের ব্যগ্রতা, হিতৈষী মহামন্ত্রীর মতে] ইন্দ্রের সন্সেহ সদূপদেশ, গরীব 
পিতামাতার মধ্যম পুত্রের প্রতি উদাসীনতা. অজীগর্তের অমানুষিক লোভ ও 
নিষ্ঠুরতা, দেবতাদের পরস্পরপ্রীতি এবং বিশ্বামিত্রের উদ্ারতা--আখ্যানের মধ্যে 
অত্যন্ত সরল সহজ ও স্বাভাবিক ভাঁবে ফুটিয়াছে। 
আর একটি প্রসঙ্গ তুলিয়া এঁতরেয়-ত্রাদ্ষণের আলোচনা শেষ করিতেছি। 
খগবেদে বিষুর প্রসঙ্গে সর্বদ! তাহার ত্রিবিক্রমের উল্লেখ পাঁই। 
ইদং বিষুবিচক্রমে ভ্রেধ! নি দধে পদমূ । 
'এই (বিশ্ব) বিষু পরিক্রমা করিয়াছেন, তিনি তিন বার পদক্ষেপ করিয়াছেন ।” 
এখানে তিন পদক্ষেপ বলিতে সর্ষের তিন নিদিষ্ট অবস্থান-_পূর্ব দিগন্তে উদয়, 
মধ্য গগনে পূর্ণতেজ বিস্তার, পশ্চিম দিগন্তে অস্তগমন- বুঝাইতেছে। এই ব্রিপাদ 
বেষ্টনের মধ্যে বিশ্বতুবন অবস্থিত ।-__এই বৈর্দিক কল্পনা! আশ্রয় করিয়া পৌরাণিক 
সাহিত্যে বামন-অবতারের উপাখ্যান গড়িয়। উঠিয়াছিল। খগ বেদের কবিকল্পনা 
আর পুরাণের কাহিশীবিস্তারের মধ্যবত1 একটি গল্প এত রেয়-ব্রাহ্মণে রহিয়াছে । 
অনুবাদে উদ্ধৃত কবিতেছি। 
ইন্দ্র আর বিষু একদা অস্থরদের সঙ্গে লড়িয়াছিলেন। 
তাহীদের জয় করিয়। বলিলেন, “বাটোয়ার। করি ।”১ 
অন্থুরের! বলিল, “বেশ ৮ 


ইন্দ্র বলিলেন, “এই বিষণ যতদুর পদচারণ করিবেন ততদুর পর্যন্ত আমাদের 
আর বাদ বাকি তোমাদের |” 


১ অর্থাৎ যে স্তর অংশ লইয়। বিবাদ তাহা। ভাগ করিয়া! লই। ইন্দ্র ও বিঞু যেন টসে 
জিতিয্লাছেন তাই ঠাহাদেরই অগ্রাধিকার । 


ভারতীয়-আর্য পাহিত্যের ইতিহাস 


তিনি (বিষ) এই লোকসযূহ পদপরিক্রম! করিলেন, তাহার পর বেদ- 
গুলিকে, তাহার পর বাকৃকে। 


এই কাহিনীর রূপান্তর কাথশাখার শতপথ-ত্রাদ্ষণে আছে। সেখানেও বিষ 
বামন, তবে ত্রিবিক্রম নহেন, শয়ান । 


দেবের। ও অস্থরেরা, উভয়েই প্রজাপতির সন্তান, আড়াআড়ি পরীক্ষা 
দিল। তখন, দেবতার! যেন অনুদ্ধত এই রকম ছিলেন। সে অন্থরেরা, 
মনে করিল “আমাদেরই এই ভুবন |” তাহারা বলিল, “এখন এই 
পৃথিবীকে বাঁটোয়ারা করিয়া লই। তাহাকে ( -পৃথিবীকে ) ভাগ 
করিয়া ভোগ করিব ।” ষাড়ের চামড়া১ দিয়া তাহাকে পশ্চিম হইতে 
পূর্বদিকে ভাগ করিতে করিতে চলিল। 

তাহ। দেবতাঁর। শুনিল,__অস্থরের1 এই পৃথিবীকে ভাগ করিয়। 
লইতেছে। তাহার! বলিল, “চল সেখানে যাই যেখানে এই পৃথিবীকে 
অস্থরেরা ভাগ করিতেছে । যদি ইহার ভাগ ন1 পাই তবে আমাদের 
হইবে কি।*২ তাহার! বিঞুরূপ যজ্ঞকে আগে করিয়! উপস্থিত হইল । 
তাহারা বলিল, “আমাদেরও এই পৃথিবীতে ভাগ দাও, আমাদেরও 
( অংশ ) এই পৃথিবীতে হোক ।, 

সে অস্থরেরা যেন অবজ্ঞা করিয়! বলিল, “এই বিষ শুইতে যতটুকু 
স্থান লাগিবে ততটুকুই তোমাদের দিব |” বিষ্ণু ছিলেন বামন । তাহাতে 
দেবতীর। ক্রুদ্ধ হইল না, তাহারা ভীবিল, “আমাদের খুব দিয়াছে, 
যেহেতু আমাদের যক্ত-পরিমিত ( ভূমি) দিয়ীছে।” সেই যজ্ঞর-বিষুবকে 
পূর্বশিরে শোয়াইয়া চারিদিক ছন্দের দ্বারা বেড়িয়! দিল ।...তাহার 
পর অর্চনা ও শ্রম (অর্থাৎ তপন্যা ) করিয়। ঘুরিতে লাগিল। তাহার! 
( দেবতার ) সেই উপায়ে এই সমগ্র পৃথিবীকে লাভ করিল 1৩ 


্রাঙ্ধণ-গ্রন্থগুলির মধ্যে এতরেয়ের পরে বিশেষভাবে উল্লেখযোগ্য শুরু য্ুর্বেদীয় 
'শতপথ-ত্রাহ্মণ' ।8 ভাষা ও গগ্যরীতির দিক দিয়া শতপথ-ব্রাহ্মণ অর্ধাচীন বৈদিক 


সাহিত্যের মধ্যে পড়ে। ইহাতে কতকগুলি নিজস্ব আখ্যান ও আখ্যায়িকা আছে । 
তাহার মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য পুরূরবস্-উর্বশীর আখ্যান | খগ.বেদের কাহিনীর 
সঙ্গে কিছু কিছু অমিল থাকিলেও৫ মোটামুটি শতপথ-ব্রান্ধণের গল্পে খগ বেদের 


জপ 


১ অর্থাৎ চামড়ার দড়ি। ২ “কে স্যাম যান্তা ন ভজেমতি।” 

৩ কাধীয় শতপথ ব্রাহ্মণ, ৬৬, 091270 সম্পাদিত, ২, ২, ৩. ১-৭। 
& নবসমেত একশত অধ্যায় ( "পথ" ) আছে বলিয়। এই নাম। 

€ ব্রাহ্মণের আধখ্যানের মধ্যেই এই অমিলের উল্লেখ আছে। সন্ভরত প্রথম হইতেই.গল্পটির. 


একাধিক পাঠ ছিল। 


ব্রান্ধণ-কৃথ! ৪৭ 


অনুসরণ ও তদুপরি দেশকালপাত্রোচিত পরিবর্তন আছে। মৃলনিষ্ঠ অন্থবাদে 
শতপধ-্রাদ্ধণের গল্পটি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি । ভারতীয় সাহিত্যের অদ্বিতীয় 
আবহমান কথাবন্তটির দ্বিতীয় উপস্থাপন ইহাতে পাইতেছি। 
উ্ঘশী সে অপ.সর] | পুরুরব।৯ এঁড়কে ভালোবাদিল। তাহাকে পাইয়া 
বলিল, “দিনের মধ্যে তিনবার আমাকে বেতের ছড়ি দিয়৷ মারিবে, 
অনিচ্ছুক আমাকে কখনো জোর করিবে না, কখনে। যেন তোমাকে নগ্ন 
না দেখি--এই আমাদের মেয়েদের ব্যবস্থা ।”২ 
সেও ইহার৪ সঙ্গে অনেককাঁল ছিল । ইহা! হইতে গভিনীও হইল, 
_ এতকাল ইহার সঙ্গে ছিল ৷ তাহার পর গন্বর্ষের পরামর্শ করিল, 
“অনেককাল এই উর্বশী মানুষের ঘরে বাস করিতেছে । জানে1 যেমন 
করিয়। ফিরিয়া! আসে ।” তাহার শয্যার নিকটে দুই শাবক সহিত এক 
মেষী বাধা! ছিল | তাহার মধ্য হইতে এক শাবককে গন্ধর্ষের প্রহার 
করিল । 
সে৫ বলিল, “পুরুষ নাই যেন জনমানব নাই যেন ( এখানে )-_- 
আমার বাছাকে হরণ করিতেছে ।” আবার একটিকে প্রহার করিল। 
সেও সেই কথা বলিল । 
তখন এ? ভাবিয়া দেখিল, “কিসে পুরুষশৃন্, কিসে জনশূন্য এখান 
হইতে পারে যেখানে আমি রহিয়াছি।” সে নগ্র থাকিয়াই উঠিয়া 
ছুটিল। ভীবিল বস্ত্র পরিতে গেলে দেরি হইবে । তখনই গন্ধবের। 
বিদ্যুৎ বিকাশ করাইল। তীহখকে (উর্বনী) যেমন 1দনের বেল। 
তেমনি ( স্পষ্টভীবে) নগ্ধ দেখিল। তখনই সে» তিরোহিত হইল। 
“আবার আসিব", (বলিতে বলিতেই ) অগোচর। সে মনের দুঃখে 
প্রলাপ বকিতে বকিতে কুরুক্ষেত্রের কাছাকাছি ঘুরিয়া বেড়াইল, 
(সে স্থানের” নাম) অন্ততঃপ্রক্ষা বিসবতী১০ | তাহার ধারে ধারে 
ঘুরিতে লাঁগিল। তখন সে অপ.সরারা রাঁজহংসী হইয়া ভাসিয়। 
বেড়াইতেছিল । 
তাহাকে চিনিয়া এ»১ (সথীদের) বলিল, “এই সেই মানুষ যাহার 
সঙ্গে আমি ছিলাম ।” তাহার1 বলিল, “উহার কাছে ( আমর] ) দেখ। 
দিই গিয়া” *বেশ।* তাহার কাছে ( তাহার ) আবিভূ্ত হইল। 
তাহাকে৯১ চিনিয়া এ১২ কাতর নিবেদন করিল । “ওগো জায়া 


১ নামটি খগ.বেদের পুরূরবস, এখানে পুকুরবস্। ২ অর্থাৎ অপসরাদের নিয়ম। ৩ উর্বঙী। 
৪ পুরুরবস্। € উর্বপী। ৬ “অবীরে”, অর্থাৎ সমর্থপুক্লষহীন স্থানে । ৭ পুকুরবস্। ৮ উর্ধদী। 

» সম্ভবত হন। ১* অর্থ, যাহার ছুই তীরে হজ্জডুমুর এবং জলে পদ্মবন আছে। 

১১ উর্বলী। ১২ পুরুরবসূ। 


৪৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


.--একটু ক্ষান্ত হও, দুজনে কথাবার্তা কই ।৯.*** এই কথা তাহাকে২ 
বলিল। 

তাঁহাকে৩ অপর (নারী২ ) উত্তর দিল, “তোমার এ কথ৷ লইয়। 
আমি করিব কী ? প্রথম দিনের উষার মতোই আমি চলিয়া! আসিয়াছি।৪ 
তুমি তো! তাহা কর নাই যাহা আমি বলিয়াছিলাম। এখন আমি 
তোমার অপ্রাপ্য হইয়াছি। ঘরে ফিরিয়া যাও।” এই কথা তাহাকেও 
তখন (উর্বশী) বলিল। 

তাঁহার পর এ খিন্ন হইয়া বলিল, “দেবতার বরপুত্র আজ বিবাগী 
হইয়া হয়ত দূরদেশে বিপদে পতিত হইবে। হয়ত সে মার। পড়িবে । 
হয়ত তাহাকে হিংশ্ন নেকড়েরা খাইয়! ফেলিবে ।”৫ দেবপ্রিয় আজ 
উদ্ন্ধন অথবা তৃগুপাত করিবে কিংবা নেকড়ে অথব1 কুকুর ( তাহাকে ) 
ভক্ষণ করিবে --এই কথাই বলিল। 

অপর ( নারী২ ) উত্তরে বলিল, “ওগো! পুরুরবস্‌ তুমি মরিও ন। 
তুমি ভূগুপাতও করিও না । হিং নেকড়েরা! তোমাকে ভক্ষণ না 
করুক | মেয়েদের ভালোবাসা বলিয়া কিছু নাই, গোবাঘার মতোই 
হৃদয় ইহাদের ।*৬ সে কথা" মনে রাখিও না । নারীর কখনও সধ্য 
নাঁই। ঘরে ফিরিয়া যাঁও। -_-এই কথাই তাহাঁকে (উর্বশী ) বলিল । 

এই পর্যন্ত গল্প বলিয়া! শতপথ-ত্রান্ধণের আখ্যায়িকার রচয্লিতা মন্তব্য করিতেছেন 
যেঃখগ বেদের পাঠে আরও উক্তিপ্রত্যুক্তি আছে ।৮ তাহার পর, 

( পুরুরবাঁর কথ ) তাহার২ হৃদয়ে ব্যথা দিল। 

সে তখন বলিল, “বৎসর পূর্ণ হইলে সেই রাত্রিতে আসিও, তখন 
এক রাত্রি আমার সঙ্গে শুইও, তখন তোমার এইস পুত্র জাত হইবে ।” 

বৎসর পুরিলে রাত্রিতে আসিল, ( দেখিল )--আহ, সোনার 
ঘরবাড়ি! তাহার পর ইহাঁকে৩ (গন্ধর্বেরা) এই কথা বলিল, “এ সব 
গ্রহণ কর।* তাহার পর তাহার কাছে তাহাকে২ পাঠাইল। 

সে২ বলিল, পগন্র্ধের নিশ্চয়ই তোমাকে প্রভাতে বর দিবে। (বর) 
চাহিতে পার 1” তবে কিন্তু আমাঁকে চাহিতে হইলে তুমি 'বর চাও 
বলিলে, “তোমাদেরই একজন হইব'__এই কথ! বলিও।” তাহাকে 
প্রভাতে বর দিতে চাঁহিল। সেও বলিল, "তোমাদেরই যেন একজন 
হই». তাহীর1 বলিল, “মনুষ্যদের মধ্যে অগ্রির সেই যক্ত-উপঘুক্ত তনু 


পপ পা 


১ খ্ুগাবেদ ১*,৯৫.১। ২ উর্বশী। ৩ পুরুরবদ। ৪ ধগংবেদ এ ১০.৯৫,২। ৫ এ ১৯৯৫,১৪। 
৬ এ ১০, ৯৫, ১৫। ৭ অর্থাৎ আমাদের প্রেমের ম্মতি। ৮ *বহ্বচাঃ প্রাঃ |” 


» অর্থাৎ গর্ভস্থ। 





ব্রাহ্ছণ-কথা। ৪৯৯ 


নাই যাহার দ্বারা যাগ করিয়া করিয়া আমাদের একজন হওয়। যায় ।” 
পাত্রে আগ্র রাখিয়। তাহাকে দান করিল। (আর বলিল, ) “ইহার দ্বার! 
যাগ করিয়৷ আমাদের একজন হইবে ।” 

(সে) শিশুপুত্রকে লইয়া চলিয়! আসিল । সে অরণ্যে অগ্নি 
রাখিয়া শুপু শিশুপুত্রকে লইয়া গ্রামে আদিল, “আবার আমিল,*২ এই 
(ভাবিয়া), (কিন্তু দেখিল, ) তাহা অন্তহিত। যে অগ্নি (তাহ) অশ্বথে, 
যে পাত্র তাহ শমীবুক্ষে । আবার সে গন্ধরদের কাছে আসিল । 

অতঃপর কাহিনীস্থব্র যজ্ঞকাণ্ডের জগ্রালে খেই হারাইয়াছে। 

মৎশ্য-অবতারের একমাত্র পুরানে। কাহিনী শতপথ-ত্রান্ধণেই আছে | এই 

কাহিনীর সঙ্গে বাইবেলের নোঁয়ার কাহিনীর (যাহার মূল বাঁবিলনের উৎকীর্ণ 

লিপিতে আক্াঁদীয় ভাষায় পাওয়া গিয়াছে ) বেশ মিল আছে। স্বতরাং ব্রাহ্মণ- 

কাহিনীর বীজ বিদেশাগত অথবা বিদেশে প্রারণ্চ অনুমান করিতেই হয়। মাঁধ্যন্দিন 

১, ৮. ১৩ কাঁথ (২, ৭. ৩) দুই শাখার পাঠ মিলাইয়। শতপথ-ত্রাহ্মণের কাহিনীর 

যথাথ অনুবাদ দিতেছি । 
মহুকে প্রভাতে আচমনের জল আনিয়! দিল, যেমন হাঁত ধুইবার জল 
আন হয়। তিনি যখন আচমন করিতেছিলেন তখন তাহার হাতে 
একটি মাঁছ ঠেকিল। সেও উহাকে৪ বাক্য বলিল, “আমাকে ভরণ 
কর, তোঁমীকে পার করাইব 1” উনি বলিলেন, “কি হইতে আমাকে পাঁর 
করাইবে ?” পে বলিল, “বান এই সব প্রজা (অর্থাৎ জীব ) সমূলে 
লইয়া যাহবে, তাহ! হইতে তোমাকে পাঁর করাইব |” সে বলিল, 
“কি উপায়ে তোমার ভরণ হইবে ?”৬ সে বলিল, “যতদিন ( আমর1) 
ছোট থাকি আমাদের নাশকারী অনেক থাকে ।” (সে) বলিল, 
“আবার মাছেও মাছ খায়। অতএব আমাকে আগে কুস্তে রাখ।৭ 
যখন বাড়িয়া তাহাতে কুলাইবে না৮ তখন ডোঁবা খুঁড়য়া তাহাতে 
আমাকে প্লাখিও | যখন বাড়িয়া তাহাতে কুলাইবে না তখন 
আমাকে সমুদ্রে পীখিয়া আসিও | তখন আমি নাঁশকারীর অতীত* 
হইব ।* 

মৎস্য অনেককা'ল রহিয়৷ গেল।৯০ সে তাড়াতাড়ি বাড়িতে লাগিল । 
সে বলিল, “অমৃক সময়ে বান আসিবে । অতএব নৌকা গড়িয়! প্রস্তত 
থাকিও ! সে বান উঠিলে নৌকায় আশ্রয় লইও, তখন তোমাকে পার 


১ অর্থাৎ লোকালয়ে । ২ অগ্নি লইয়া যাইতে । ৩ অর্থাৎ মৎস । 

৪৮আর্থাৎ মনু। ৫ “গুধ ইমাঃ সব প্রজ1 নিবোচঢ়। |” ৬ “কথং ভাসি” 
( কাথ ), “কণং তে ভূতি" ( মাধ্যন্দিন )। ৭ “বিভূহি” ( ক1), “বিভরাসি” (মা)। 
৮. “যদা তামতিবর্ধে।” » “অপ্তিনাক্ট্রো ভবিতাশ্টি ।” ১০ শঙ্বদধ ঝব আস।” 


ভা, আ।, সা, ই,._-৪ 


ভারতীয়-আশর্য সাহিত্যের ইতিহাস 


করাইব ।* উনি সেই ভাবে ভরণ করিয়া (তাহাকে ) সমুদ্রে ছাড়িয়া 
দিয়! আপিলেন। সে১ যে সময় বলিয়া দিয়াছিল সেই সময়ে উনি 
নৌকা গড়িয়। প্রস্তুত হইয়া রহিলেন । সে বান উঠিলে উনি নৌকায় 
চড়িলেন। মৎস্য তাহার কাছে ভাসিয়া আদিল। তাহার শৃক্গে নৌকার 
কাছি লাগাইয়া দিলেন, আর তাহা লইয়। € মংস্ত ) উত্তরগিরির দিকে 
ধাবিত হইল। 

সে বলিল, “তোমাকে পার করাইলাম। আমাকে খুলিয়া দাও । 
এই গাছে নৌকা ভালে করিয়া বাবো, তুমি যেন গিরিতে থাকিতে 
থাকিতে আমাকে জল হইতে বিচ্যুত করিও না ।২ যেমন যেমন জল 
কমিবে তেমন তেমন নাঁমিতে থাকিও ।” মনত সেইভাবে নামিয়া 
চলিলেন । এই হইল এখন সেই উত্তরগিরি হইতে মন্ুর অবসর্পণ। সেই 
বাঁন সব জীব জন্ত ভাসাইয়া লইয়া! গেল, কেবল একলা মনু অবশিষ্ট 
রহিলেন । 

প্রজারও কামনায় মেনু) অর্চন1 করিয়া তপন্থ্াা করিয়া বেড়াইলেন ৪ 
সেখানে তিনি পাকযজ্ঞের দ্বারাও যাগ করিলেন-_ঘি, দই, মাঠা, 
ছাঁন।৫ | এক বছর ধরিয়। এইভাবে জলে হবন করিলেন । তাহা হইতে, 
বৎসর থুরিলে, এক নারী উৎপন্ন হইল । সে পূর্ণগঠিত হইয়াই উঠিয়া 
আসিল ।৬ তাহার পায়ে থি লাগিয়া আছে। মিত্রাবরুণ (দুই জন ) 
তাঁহার কাছে আসিয়া বলিলেন, “কে বট?” সে বলিল, “মনুর 
দুহিতাঁ।” (তাহারা) বলিলেন, “বল আমাদের ( দুহিতা )।” (সে) 
বলিল, “না । যিনি আমাকে জন্ম দিয়াছেন আমি তাহারই |” 
তাহাতে ভাগ লইতে (ত্াহার। ) আঘাত করিলেন । সে জানিল ও 
জানিল ন1 করিয়। এড়াইয়া আসিল ।৭ সে মন্ুর কাছে আসিল। 
মনু তাহাকে বলিল, “কে বট? সে বলিল. “তোমার দ্বহিতা |” তিনি 
বলিলেন, “মহাশয়,৮ কিসে আমার ছ্ুহিত। ?” সে বলিল, “এই য' 
বছর ধরিয়া জলে আন্ৃতি হবন করিয়াছিলেন--ঘি, দই, মাঠ, ছানা 
_ তাহ! হইতে আমাকে (আপনি ) জন্ম দিয়াছেন |” ( সে) বলিল, 
«আমি আশীঃ (অর্থাৎ বর) স্বরূপিণী।৯ সেই আমাকে যজ্ঞে প্রয়োগ 
করুন । যন্ঞে যদি আমাকে প্রয়োগ করেন প্রজা ও পশু আপনার বন্ধ 


মা অর্থাৎ মতত্য । ২ এইখানে কাথ শাখায় অতিরিক্ত পাঠ, “মা তব! বিহাসীং* (তোমাকে 


যেন ন। ছাড়ে, অর্থাৎ তোমার নৌক] যেন চড়ায় না পড়ে )। ৩ অর্থাৎ মানুষ সৃষ্টির! 
৪ “সোর্চয়ঞ্চ্ছাম্যান্‌ প্রজা কামশ্চচার |” ৫ *আমিক্ষা ।” ৬ “সাত 
পিবদ্রানোবোদেয়ায় ৷” ৭ পতন্ধ জজ্জো তন্ধ ন জজ্ঞাবতিত্রয়োর" ( মা) । 


৮ “তগবতি।” ৯ “সানীরদ্মি।” 


ব্রাহ্মণ-কথা ৫১ 


হইবে ।৯ যে কোন আমীঃ আমাকে দিয়া কমন! করিবেন তাহা আপনার 
ফলিবে।” 


সেই মতো করিয়া মন্থ “ইমাং প্রজাতিং প্রাজায়শত যেয়ং মনোঃ প্রজাতি; | 


দেবতা ও অস্থ্ররের প্রথমে বাক ও সোম ছিল না। এই ছুইটির অধিকার লহয়া 
যে কাহিনীগুলি আছে তাহা যজুর্বেদীয় ব্রাহ্মণণ্রন্থ-গুপির বিশেষ সম্পত্তি । এই 
কাহিনীগুলি অবলগ্বনে পরে একাধিক পুরাণকাহিনী গড়িয়। উঠিয়াছে। ব্রাহ্মণের 
একটি কাহিনী-_“সৌপর্ণা-কাদ্রব-আধ্যান* প্রায় মহাকাব্যের পর্যায়ে পড়ে। 
প্রথমে বাকৃ-অধিকারের গল্প বলি। 
বাকৃশক্তি লইয়া মনুষ্য জন্মিয়াছিল, বাকৃশক্তি ছাড়া দেবতারা ও 
অসথরেরা | সে মনুষ্তেরা যাহা বলিত তাহাই ফলিত । সে দেবতারা 
ও অস্থরেরা প্রজাপতিকে বলিল, “ইহারা তো এই রকম হইল |” 
তিনি বাক হইতে সত্য নিক্ষণন করিলেন-_-“ভৃভূবিঃ শ্বর্”__এই | 
(বাকের অবশিষ্ট ) যে চতুর্থ ভাগ, অসত্য, তাহ! মনুষ্যদের মধ্যে 
রাখিয়া! দিলেন । এই তো বাকের অসত্য (ভাগ ) যাহা মনুষ্তের 
বলে।৩ 
বাকের পরের ইতিহীস স্থপর্ণীকদ্দর কাহিনীতে পাই । 
কদ্ধ আর স্থপর্ণী নিজে রূপ লইয়া! রেষারেষি করিয়াছিল । কন্ত 
স্থপর্ণীকে নিজ রূপগৌরবে হাঁরাইয়া দ্িল। ...সে কদর স্থপর্ণাকে 
বলিল, “এখান হইতে৪ স্বর্গের তিন তলায় সোম (আছে), তাহা 
আনো, তাহাতে নিজেকে মুক্ত কর ।” সে স্পর্ণী ছন্দস্দের৫ বলিল,৬ 
“এই জন্যই পিতামাতা পুত্রদের ভরণ করে। এমন (অবস্থা) হইতে 
আমাঁকে উদ্ধার কর, ইহা হইতে আমাকে কিনিয়া লও ।” 
প্রথমে গেল জগতী | তাহার চৌদ্দ অক্ষরের দুই অক্ষর কাঁটা গেল। সে 
বিফল হইয়! ফিরিয়া আসিল। তাহীর পরে গেল ত্রিষুভ। তাহারও সেই ছুই 
অক্ষর কাটা পড়িল। শেষে গেল গায়ত্রী বাজপাঁখি হইয়া, তাঁহার চারি অক্ষর | 
সেসোম লইয়া এবং সহোদরাদের কাঁট। চারি অক্ষর আত্মসাৎ করিয়! ফিরিয়া 
আসিতেছে, পথে গন্ধর্বেরা সোম কাঁড়িয়া লইল। (পুরানে এই কাহিনী গরুড়ের 
অমৃত আহরণ আখ্যানে পরিণত হইয়াছে )। 
সোম পাইবার উপায়ান্তর ন৷ দেখিয়। দেবতার! গন্ধর্দের কাছে সোম কিনিয়া 


১ “বহু গ্রজয়। পশুতি তঁবিষ্ূি বি ২ প্রজাপতি । 
৩ কপিষ্ঠলকঠ-সংহিতা1 ৪. ৬) ৪ অর্থাৎ বছদুরে | ৫ সুপ হারিয় গিয়া 
কদ্রর অধীন হইয়াছিল । ৬ “ছন্দাংসি সৌপর্ণানি ৮ 


৫২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


লইতে চাহিল, গোরুর বদলে । গন্ধর্বের কিন্তু যজ্ঞ ছাঁড়া অন্য কিছুর বদলে সোম 
দিতে একেবারেই রাজি নয়। যজ্ঞ (অর্থাৎ যক্ঞভাগ ) দিলে দেবতাঁদের থাকে 
কী। দেবতার] পরামর্শ করিয়! ঠিক করিল, যেহেতু গন্ধর্বের স্ত্রীলোলুপ অতএব 
তাহাদের কাছে মেয়েমানুষ পাঠানো! যাক । তাহারা বাকৃকে নারী বানাইয়া 
মীয়। হি করিয়া পাঠাহয়া দিল ।৯ কিন্তু দেবতারণ সোমও পাইল ন1 এবং বাকৃকে 
ফিরিয়া পাইবার জন্য যে ফিকির করিয়াছিল তাহাঁও খাটিল না। বাক গন্ধর্দের 
কাছে থাকাই পছন্দ করিল । 
বাকের অধিকার লইয়া পেবতার। অবশেষে গন্ধর্দের চ্যালেঞ্জ করিলেন । 
ঠিক হইল বাঁক যেন স্বয়প্বরা হহবধেন । ছুই পক্ষ নিজের কেরামতি দেখাইবে, তখন 
যে দলকে ইচ্ছ। বাকি বরণ করিবে । স্বয়ংবরসভায় 
দেবতার] গাথা গাহিতে লাগিল, গন্ধর্বেরা তন্বকথা বলিতে লাগিল !* 
সেও দেবতাদের কাছে হাজির হইল | সেকাঁরণ ধিবাহে গাঁথা গান করা 
হয়,৪ সেকারণে গান যে করে সে স্ত্রীলোকের প্রিয়--€ 
এই কাহিনীই পুরাণে বিজুর মোৌহিনীরপ ধরিয়া! অস্থরদের বঞ্চনা করিয়। 
দেবতাদের অমৃত পরিবেষণ উপখ্যাণে নৃতনতর রূপ লইয়াছে। 


৪. উপনিষৎ-কথ।! 


বৈদিক সাহিত্যের (দিক বিগ্ভাঁর নয়--) শেষ পর্যায়ে উপনিষদ । এই 
বচনাগুলি প্রায় সবই ত্রাহ্ষণগ্রন্থের পরিশিষ্টরূপেউ নিবদ্ধ । কোন কোন উপনিষদ 
ব্রাহ্মণের সমকাঁলে অথবা অল্পকাল পরে লেখা হইয়া থাকিবে, কিন্ত অধিকাংশ 
উপনিষৎ সম্পকিত ব্রাহ্মণগুলির অনেক পরের রচন] রচনার পরে । 

বৈদিক কর্মকাণ্ড আর বিশেষ কোন পরিবর্তন অথব। পরিবর্ধন লাভ করে নাই । 
তবে সাধারণ লোকের জীবনধারায় বৈদিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ প্রভীব ক্রমেই কমিয়া 
যাঁইতেছিল। ধর্মভাবনা ও দৈবচিত্তা নৃতন নূতন পথে ধা!বত হইয়াছিল । উপনিষৎ- 
গুলিতে যে অধ্যাত্মচিন্তার প্রকাশ তাহার ঈষৎ পূর্বাভাস খগবেদের কোন কোন 
স্থক্তে ও কে থাকিলেও আদলে তাহা অন্ত এতিহ্য হইতে আগত । ভারতবর্ষের 
যে বিশিষ্ট জীবনদৃষ্টি ও অধ্যাত্মভাবনা-_সর্বত্র ব্রন্মবোধ এবং অহিংসা-_তাহার 


১ “তে বাচং প্রিষ্নং কৃত্বা মায়ামুপাবশ্থজৎ” | 

২ “গাথাং দেব। অগায়ন্‌। ব্রহ্ধ* গন্ধবা অবদন্' | ৩ বাকু। 
৪ “তন্মাদ বিবাহে গাথা গীরতে” | ৫ “মৈত্রায়ণী সংহিতা ৫. ৭, ৬ | 

৬ কোন কোন ব্রাহ্মণের পরিশিষ্ট 'আরণাক' ৷ সেখানে আরণ্যকের পরিশিষ্ট 'উপনিষদ' । 


উপনিষৎ-কথা ৫৩ 


মূল এই চিন্তাতেই নিহিত ! ভারতবর্ষের দর্শনজ্ঞানের উৎম উপনিষদ । ভারতীয় 
অধ্যাত্রসিকদের সর্বকালের পানীয় যোগাইয়াছে উপনিষদের অমৃতনির্র | 
ভারতীয় জীবনচিন্তার ও অধ্যাত্মভাবনায় যতটা, ঠিক ততটা না হইলেও, ভারতীয় 
সাহিত্যসাঁধনায় উপানষদের প্রয়োগ কম কার্যকর হয় নাই। উপনিষদ তো 
সাহিত্যই | ভারতবাসী কখনে। জীবনকে মরণাবচ্ছিন্ন ভাবে নাই বরং মরণকেই 
জীবনাবচ্ছিন্ন ভাবয়াছে। এই জীবনমরণকে অখণ্ড শ্রোতোরূপে ভাবনা ভারতীয় 
চিন্তার এক প্রধান বিশিষ্টতা। এ বোধের আলো উচ্চতর সাহিত্য উদ্ভাসিত 
করিবেই এবং উচ্চতর সাহিত্যে এ আলো বিচিত্রবর্ণে প্রতিফলিত হইবেই। 
স্থতরাং উপনিষদের গল্পগুলি আপাতত খধিদের কাজিয়া মনে হইলেও ভারতীয় 
সাহিত্যের মৌলিক সৃষ্টির মূল, যেমন যোৌগদর্শনের সম্পৃটে উপস্থাপিত হইপেও 
ভগবদৃগীতা ভারতায় সাহিত্যের একটি মূল রচনা । রূপক গল্প (8116891/ ও 
70218619 ) উপনিষদে উচ্চ উৎকর্ষ প্রা হইয়াছে । 

অধ্যাত্মভাবকেরা ও দর্শনচিগুকের উপনিষদকে মূল সুত্র ধরিয়াছিলেন বপিয়। 
উপনিষদ্‌-রচনা অনেক দিন ধরিয়া চলিতেছিল, এমন কি ইহ কৃত্রিম নব পর্যায় 
সপ্তদশ শতাব্দ পর্যন্তও জের টাঁনিয়া আসিয়াছে । আমাদের আলোচনায় প্রাগীন 
ও আসল উপনিষদৃগুলিই আবশ্ঠক । প্রাচীন উপনিষদৃগুলির রচনাকাল আহন্মাশিক 
সপ্রম হহতে চতুর্থ স্রীষ্টপৃৰ শঠান্দ মধ্যে । ত্রাহ্মণ-গ্রন্থের ভাঁষার তুলনায় উপনিষদ্‌- 
ভাষা আমাদের পরি।চত সংস্কৃত ভাষার অনেকট] কাছাকাছি । ভাষার যুক্তিতে 
উপনিষব্গুলিকে এ সময়ের আঁগে নেওয়া যায় না। 

প্রাচীন ও প্রধান উপনিষদৃগুলির পরিচয় দিতেছি। তাহার আগে ত্রহ্ধ ও 
উপনিষদ্‌ শব্দ দুইটির বিষয়ে কিছু বলা আবস্যক। 

এখন আমরা ত্রহ্ম ধলিতে নিপুণ ঈশ্বর বা পরমাত্বা বুঝি, ধাহার রূপ নাই 
যিনি স্বব্যাঁপা সর্ধময় । এই অর্থ সংস্কৃত সাহিত্য ও দন হহতেই আমরা পাহতেছি। 
বৈদি সাহিত্যে উপনিষদের পূর্বে এ অর্থ ছিল ন1। খগবেদে ছুইটি ভিন্ন অর্থে 
ব্রহ্ম (ব্রদ্মন্‌ ) শব ব্যবহৃত হইত । দ্বিতীয় স্বরধ্বনি উদাত্ত হইলে শব্দটি পুংলিঙ্গ 
এবং মানে হইত-_যিনি যঙ্গে স্ব পাঠ করেন, যজ্ঞকার্ষে পুরোহিত অগ্নিহোত্রী | 
প্রথম স্বরধ্বনি উদাত্ত হইলে শব্খটি প্লীবলিঙ্গ এবং মানে হইত- মন্ত্র, যচ্ছে পঠিতব্য 
স্তব, মন্ত্-উক্তি | ত্রা্ধণে প্রথম অর্থ লুপ্ত, তাহার কারণ খগ.বেদের পরে পুংলিলগ 
্রহ্মন্‌ শব্দ হইতে স্ব তদ্দিতান্ত “ব্রাহ্মণ” শব্দ চলিত হইয়া গিয়৷ পুংলিঙ “রন্ধন” 
শব্দকে দুর্দীভূত করিয়া দিয়াছে।৯ ত্রাহ্মণ-গরন্থে ক্লীবলিঙ্গ ব্রহ্মন্‌ শব্দের অর্থ 
ঈীড়াইয়াছিল-_বেদমন্ত্র মন্ত্রকথা 1 খগ.বেদের “মন্ত্র, মন্ত্রশক্তি ও ব্রাহ্মণের “মন্ত্র 
মন্ত্রকথা”_এই অর্থ হইতে ক্লীবলিঙ্গ ত্রহ্ধন শব্দের অর্থ উপনিষদ্ৃগুলির মধ্য দিয় 


১ পরবর্তীকালে পুরাণে ও সাহিত্যে প্রচলিত 'ব্রহ্মন্ত শবটি অগ্নিদেবতার এক নবরূপ 
“ব্রদ্গা"শতে পরিণত হইয়াছে । তবে এ ব্রহ্গ দেবতা লোক ব্যবহারে স্বীকৃত হয় নাই। 


৫৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রায় আধুনিক অর্থের কাছাকাছি আসিয়াছে । আধুনিক ব্রহ্ম অর্থে উপনিষদে 
পাই “আত্মা” । উপনিষদৃগুলির বিস্তৃত আলোচনায় ব্রহ্ম শব্দের অর্থপরিবর্তন ধর। 
পড়িবে । 

“উপনিষদৃ" শৰের ব্যুৎপত্তিগত অর্থ “সমীপে নিষন্্ন হওয়া” ।৯ তাহা হইতে 
অর্থ দীড়াইয়া ছিল “গোপন সভা, গোপন আলোচনা, গুহা বিদ্যা, নিগুঢ় রহস্য, 
গভীর জ্ঞান |” উপনিষদে যে অধ্যাত্মকথা আছে তাহা প্রকাশ নয়, গুরুশিষ্যের 
অথব1 সমচিন্তকের কানাকাঁনিতেই কহিবাঁর যোগ্য । 

উপনিষদের ব্যাখ্যানগুলিতে প্রায়ই একটু কাহিনী-ভূমিকা থাকে । এই 
ভূমিকার দ্বারা উপনিষদের উক্তিতে সাহিত্যের গুণ কিছু পরিমাণে সঞ্চারিত হইয়াছে । 
খগবেদীয় উপনিবদের মধ্যে এতরেয় ও কৌষীতকা উপনিষদ প্রধান । এতরেয়- 
উপনিষদ ছোট রচন1। কোন কাহিনী নাই। কৌষীতকী এতরেয় -.পেক্ষা কিছু 
বড়। ইহাতে দুহাট কাহিনী-ভূবমক1 কীছে, একটি উল্লেখযোগ্য | সেটির যথাযথ 
অগ্ুবাদ দিতেছি, প্রতর্দন-ইন্দ্র সংবাদ । 

প্রতর্দন দিবোদাসের পুত্র, ইন্দ্রের প্রিয়স্থানে গিয়াছিলেন, যুদ্ধ ও 
পৌরুষের ফলে । তাহাকে ইশ্ধ বলিলেন, “প্রতর্দন তোমাকে বর দিই |” 
সে প্রতর্দন বলিল, “তুমিই বল-যাহ] তুমি মন্ুষ্তের হিততম মনে কর ।” 
তাহাকে হঞ্র বপিলেন, “অপরের হইয়া বর চায় না!” “( তুমি ) এখন 
আমার ছোট,” প্রতর্দন বলিল । তখন ইন্দ্র তো সত্যত্রষ্ট হহলেন না, 
সত্যই ইন্দ্র। তিনি বললেন, “আমাকেহ জানো | ইহাই আমি 
মনুষ্যের হিততম মনে কি যে আমাকে জানিবে--- ত্রিশীর্ষ ত্বাষ্ট্রকে 
বধ করিয়াছি, অধোখুখ তপস্বাদের সাঁলা-বুকদেয়৩ দিয়াছি, বনু সন্ধা 
অতিক্রম করিয়। দ্যুলোকে প্রহ্লাদী প্রমুখ পুলোমসন্তানদের আমি 
ধ্বংস করিয়াছি, পৃথিবীতে কালকাশ্ঠদের । তাহাতে আমার (একগাছি) 
লোমও খসে নাহ । যে আমাকে জানিবে কোন কর্মেই তাঁহার সদগতি৪ 
নষ্ট হইবে ন)..-৮ | 

সব মানুষের জন্য বর চাওয়া অত্যন্ত বড় কথা, সেকালের পক্ষেও । 


ছাঁন্দোগ্য-উপনিষদ সামবেদের অন্তর্গত, ছুই-তিনটি সুখ্য ও প্রাচীনতম উপনিষদের 
মধ্যে একট । আকারে বৃহত্তম | অনেকগুলি ব্যাখ্যান কাহিনী-ভূমিকা আছে। 


কত সস, চা 


১ এই সঙ্গে “পরিষদ” শব তুলনা করা যায়। পরিষদের ব্যুৎপত্তিগত অর্থ মগ্ুলী করিয়া 
(04770 19016 ) নিষগ্ হওয়া। 

২ ইহা! হইতে উপনিষদের দ্বিতীয় অর্থ আসিয়াছে । “টপনিষৎ্গ্রয়োগ” মানে গোপনে বিষ 
অঞ্ধব1 গুধধ দেওয়া কিংবা! অভিচার কর! । 

৩ শুগাল অথবা হায়েনা (গোবাধা) । ৪ মুলে লোক” । 





উপনিষৎ-কথ ৫৫ 


তিনজন উদৃগীথে৯ নিপুণ হইয়াছিলেন,_নাম শিলক শালাবত্য 
চৈকিতায়ন দাল্ভ্য, প্রবাহণ উজৈবলি। তীহারা বলাবলি করিলেন, 
“উদৃগাথে নিপুণ হইয়াছি। উদ্গীথ লইয়। প্র্নোস্তর করি।*২ “তাই 
(হোক*, বলিয়া! ভীহারা ) এক সঙ্গে কাছাকাছি বসিলেন। 

প্রবাহণ জৈবলি বলিলেন, “আপনার ছুই জন আগে বলুন । দুই 
ব্রদ্ধন্কের আলাপে ভালো! ভালো কথা শুনিব 1” 
শিলক শালাবত্য টচৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন, “আপনাকে জিজ্ভীসা 
করি 1” “জিজ্ঞাসা করুন” ( দীল্ভ্য ) বলিলেন । 
“সামের৩ কী গতি ?* *স্বর*১৪ ( দাল্ত্য ) বলিলেন । 
*ম্বরের কী গতি ?” “প্রাণ”, (দীল্ভ্য ) ধাঁললেন। 
*প্রণের কী গতি ?* “অন্ন,” (দাঁল্ত্য ) বলিলেন । 
“অন্ত্রের কী গতি ?” “জল,” ( দীল্ভ্য ) বলিলেন । 
“জলের কী গতি ? “ই লোক,”৫ (দাল্ভ্য ) বলিলেন । 
এ লোকের কা গতি? “ধগলোক পৌঁছিতে পারে”, (দীল্ভ্য ) 
বলিলেন ।**" 

উয্নন্তি চাক্রায়ণের কাহিনীটি বিশেষভাবে মূল্যবান্‌। 

কুকদেশ ছুতিক্ষ৬-পীডিত হইলে পর, আটিকী জায়ার সহিত উষন্তি 
চাক্রায়ণ ইত্য৭-গ্রাষে প্রত্রাণক৮ হইয়া বাস করিলেন । এক ইত্য 
মাঘকলাই (সিদ্ধ ) খাহতেছিল, তিনি তাহার কাছে ( কিছু) ভিক্ষা 
চাঁহিলেন ৷ সে বলিল, “আমার সঙ্গে এই যেগুলি রাখা আছে তাহা 
ছাড়া আর নাই ।* «ইহা হইতেই আমাকে দাও,” ( তিনি ) বলিলেন । 
সে সেগুলি দিল । ( তাহার পর বালল, ) “এখন জল ( নাও)1৯ 
“তাহ! হইলে আমার উচ্ছষ্ট খাওয়] হইবে।” “ওগুলিও কি উচ্ছিষ্ট ছিল 
না?” “€ ওগুলি) যদি না খাইতাম তবে বাচিতাম না 1” ( আরও) 
বলিলেন, “জল খাওয়া আমার ইচ্ছাঁধীন ।*১" খাইবার পর যাহা সর্বশেষ 
অবশিষ্ট রহিল তাহা। লইয়া পত্তীকে দিলেন । তাহার আগেই ভালে! 
ভিক্ষা মিলিয়াছিল। সে সেগুলি লইয়৷ রাখিয়া দিল। 


১ অর্থাৎ সামগানে। ২ মুলে ''বদামঃ | অব্যয় “কথা” ( -_কণম্‌্) পদের 
বিশেষে পরিণতি এই প্রথম দেখা গেল। 
৩ বেদগান । ৪ অর্থাৎ স্বর | ৫ অর্থাৎ উর্ধ্বাকাশ । ৬ মূলে 


“মটচীহতেযূ” ৷ ৭ ইত্য শব্দের ছুউটি অর্থ হইতে পারে । এক ধনী বণিক্‌। আর আর হাতিধর! বা 
মাহত । শেষের অর্থই এখানে খাটে । ৮ “প্রদ্রাণক” মানে বৌধহয় এখনকার উদ্বান্তর মতে।। 
» মূলে “হস্তানুপানস্”, | অর্থ “তবে এখন থাইবার পর জল খাও ৮ ১* মূলে “কালো 
উদপানম্” । অর্থাৎ জল থাওয়। ন। খাওয়া জীবন-মরণের ব্যাপার নয়, ইচ্ছাধীন । 


৫ 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তিনি প্রভাতে উঠিয়া বলিলেন, “যদি কিছু অন্ন পাই তবে কিছু 
ধনও পাই | অমুক রাজা যজ্ঞ করিবে, আমাকে সব যজ্ঞরকার্ষে১ই বরণ 
করিবে ।” তাহাকে পত্বী বলিল, “গগে। পতি, এহ সেই মাষকলাই |” 
সেগুলি খাইয়া ( উষন্তি ) সেই ফলাও যক্দ্রস্থানে উপস্থিত হইলেন। 

সেখানে ধাহাঁরা আস্তাব-স্তব করিবেন তাহাদের কাছে গিয়া 
বসিলেন। তিণি প্রস্তোতাকে বলিলেন, “হে প্রস্তোতা,২ যে দেবতারা 
প্রস্তাবের বশ তাহাদের না জীনিয়া যদি স্তব ক শোঁমার মাঁথ। খসিয়। 
পড়িবে ।* এইরকমই উদ্‌শাঁঙাকে বলিলেন, “হে উদ্‌গাঁতা. যে দেবতারা 
উদ্‌্গীথের বশ তাহাদের না জানিয়া যদি উদ্গীথ গাও তোমার মাথা 
খপিয়া পড়িবে |” এই রকমই প্রতিহর্তীকে ধলিলেন, “হে প্রতিহর্তা, 
যে দেবতার প্রতিহারের বশ তীাহাঁদের না জানয়া যদি গ্রতিহরণ কর 
তোমার মাথা খসিয়া পড়িবে ৷” 

সমারতও৩ তাহীরা৪ চুপ করিয়। বসিয়া রখিলেন | 

তাহার পর যজমান৫ বলিলেন, “মহাশয়ের পরিচয় আমি জানিতে 
ইচ্ছ1 করি 1” “উষস্তি 'শক্রায়ণ*, (উষক্তি) বলিলেন | 'তিনি৬ বলিলেন, 
“আপনাকেই আমি এই সব যক্ঞকার্ষে (বরণ করতে ) চাহিয়াছিলাম । 
আপনাকে আমি খুঁজিয়] শ পাইয়া অন্যদের বরণ করিয়াছি । আপনিই 
এখন আমার সকল যজ্জঞকার্ধের (কর্তা হোন )।* *বেশ । কিন্তু তখন 
এই স্তবকারীদের মধ্যে এই যে কর্মচ্যুত ইহাদের যে পরিমাণ ধন 
দিবে আমাকেও সেই পরিমাণ দিতে হইবে |” “বেশ”, যজমান 
বলিলেন । 


তাহার পর প্রস্তোতা ইত্যাদির প্রশ্ন এবং উষস্তির উত্তর | 


রবীন্দ্রনাথের 'ত্রাঙ্গণ' কবিত1 পত্যকাষ জাবাল্ধে কাহিনীকে আমাদের সুপরিচিত 
করিয়াছে । কাহিনীতে ব্রধীন্দ্রনাথ কতটুকু পপ্নিধর্তন করিয়াছেন তাহ? অন্ুবাঁদ 
হইতে বোঝা যাইবে | 


ফা 


সত্যকাম জাবাঁল মাতা জবালাকে ডাকিয়া বপিল, “মা, আমি 
ত্রক্ষমচর্য খাস করিতে চাই । আমি কোন্‌ গোত্রের?” সে তাহাকে 
বলিল, “বাবা, তুমি কোন্‌ গোত্রের তাহা তো আমি জানি না, আমি 
বনু ঘুরিয়া৷ (বহু) পরিচর্যা করিয়া! যৌবনে তোমাকে পাইয়াছিলাম। 


১ মূলে “সবেরাতিজ্যেই? ! ২ যিনি যজ্ঞেন্তব পাঠ করেন । 
৩ অর্থাৎ যজ্ঞকাধে ব্যাপৃত। ৪ প্রস্তাোতা, উদ্গাত ও প্রতিহর্তা (হোতার সরকারী 
সঙ্গী)। € যিনি ষজ্জের আয়োজন্কার়ী ও যজ্জফলের অধিকার । এথানে সেই রাজা । 


৬ জমান । 


উপনিষৎ-কথা ৫৭ 


সেতো আমি জানি না তুমি কোন্‌ গোত্রে জন্মিয়াছ। আমার নাম 
তে। জবালা, তোমার নাম সত্যকাম | তা সত্যকাম জাবাল বলেও ।* 

সে হারিদ্রমত গৌতমের কাছে গিয়া বলিল, “আপনার কাছে 
্রন্ষচর্য বাস করিতে চাই ।২ আপনার কাছে আসিতে পারি?” 

তাহাকে (গৌতম ) বলিলেন, “বৎস,৩ তুমি কি গোত্র বট?” 

সে বলিল, “আমি তাজানি না গো কোন্‌ গোত্রের আঁম। 
মাতাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। মাত] উত্তর দিয়াছিল, “বন্ ঘুরয়া 
পরিচর্যা করিয়া যৌবনে তোমাকে পাইয়াছিলাম। সে তো আমি জানি 
নাতুমি কোন্‌ গোত্রের (সন্তান হইয়া) জন্মিয়াছ। আমার নাম তো 
জবাল। তোমার নাম সত্যকাম। তা সত্যকাম জাবাল বলিও।, তাই 
আমি সত্যকাম জাবাল বটি গো! ।” 

তাহাকে (গৌতম ) বলিলেন, “এ কথ। যে ব্রাহ্মণ নয় সে বলিতে 
পাবে না। বৎস, সমিধ ৯ সংগ্রহ করিয়া আণ, তোমাকে উপনয়ন৫ 
দিব | তুমি সত্য হইতে ভ্রষ্ট হও নাহ ।” তাহাকে উপনয়ন দিয়া কূশ 
ও অবল চারিশত গোরু দেখাহয়? বলিলেন, “বৎস, ইহাদের পিঞু পিছু 
যাঁও।” সেপ্তাঁলপ বাহির করিয়া দিয়া বলিলেন, “সহস লা হঃলে৬ 
আসিও না।” সে কয়েক বছণ খাহিবে কাটাহল, ততক্ষণে তাহাদের 
সংখ্যা সহ হইয়াছে 

তাহার পর তাহাকে (পালের । ষশাড় সম্বোধন করিল, *পত্য- 
কাম।” “প্রভু”, (সত্যকাম ) প্রত্যুত্তর দিল । “বৎস, (আমর। সংখ্যায়) 
হাজার হইয়াছি। আমাদের আচার্ধগৃহে লইয়া চল । তোমাকে বরন্ষের 
এক পোয়]৮ বণপি ।” প্প্রভু, বলুন আমাণবে 1” তাহাকে (বুষ ) বপিল, 
“পূর্ব দিকৃ কলা৯, পশ্চিম দিকৃ কলা, দক্ষিণ দিক কলা, উত্তর দিকৃ 
কলা । বৎস, ইহাই ত্রদ্ষের চতুফ্ল৯০, পাদ, প্রকাশবান্‌ নাম ।---অগ্নি 
তোমাকে । আর এক ) পোয়া বপিবে 1”? 

পরদিনে সে গোরু ফিরাহয়। লইয়া চলিল | যেখানে সন্ধ্যা হহল 


১ মুলে “ভগবন্তম্” | ২ অর্থাৎ শি্য হইযা নিয়মমত শিক্ষা! পাইতে চাই । 

৩ মুলে “সোম”, & জ্বালানি কাঠ (সহজলভা অথচ অতান্ত প্রয়োজনীয় )। তথন- 
গুরুগৃতে ব্রন্মগারী হইতে গেলে এই ফী দিতে হইত । যাভার! রক্গচারী না হইয়া ত্বজ্ঞান-অভিলাবী 
হইয়া যাইত তাহাদেরও এক টুকরা! জ্বালানি কাঠ সমিধের প্রতাক করিয়া লয়! যাইতে হইত। 

£ উপনয়ন (অত্যন্ত নিকটে আলা) মানে গুরুগৃতে 40701551011 

৬ অর্থাৎ চারি শত গোরুর পাল হাঁজারে ন। দাড়াইলে | 

৭ মূলে “অভ্যুবাদ” | ৮ “একপাদ*, চতুর্থাংশ । ৯ যোড়শাংশ, ছটাক । 

১* চার ছটাক। 


৫৮ ভারতীয়-আশর্য সাহিত্যের ইভিহাস 


সেখানে আগ্তন জ্বালাইয়! গোরু আটকাইয়া জালানি কাঠ১ জড়ো 
করিয়। অগ্রির পিছনে পূর্বমুখে বসিল। তাহাকে অগ্নি সম্বোধন করিল, 
“সত্যকাম |” “প্রভু”, (সত্যকাম ) প্রত্যুত্তর দিল । “বৎস, ব্রন্মের এক 
পোয়া তোমাকে বলি |” “বলুন আমাকে, মহাশয় |” তাহাকে অগ্নি) 
বলিল, “পৃথিবী কলা, অন্তরিক্ষ২ কলা, দ্যৌ৩ কলা, সমুদ্র কল । 
বৎস, ইহাই ব্রহ্গের চতুফল পাদ, অনন্তবাঁন নাম ।-.হংস তোমাকে 
(আর এক ) পোয়া বলিবে |” 
পরদিনে পে গোরু ফিরাইয়া লইয়া! চলিল । যেখানে সন্ধ্য৷ হইল 
সেখানে আগুন জালাইয়া গোর আটকাইয়া জালানি কাঠ জড়ে। 
করিয়া অগ্নির পিছনে পূর্বমুখে বসিল। ( এক ) হংস উড়িয়া আসিয়া 
তাহাকে সম্বোধন করিল, “সত্যকাম ।” “প্রভু”, (সে) প্রত্যুত্তর দিল । 
“ব্রন্নের এক পোয়া তোমাকে বাল |” “বলুন আমাকে, মহাশয় ৮ 
(হংস ) তাহাকে বলিল, “অগ্নি কলা, হূর্ধ কলা, চন্দ্র কলা, বিদ্যুৎ 
কলা । ইহাই ত্রন্ষের চতু্ষল পাদ, জ্যোতিত্মান নাম ।-_পানকৌড়ি৪ 
তোমাকে (আর এক ) পোয়া বলিবে।” 
পরদিনে সে গোরু ফিরাইয়। লইয়! চলিল | যেখানে সন্ধা) হইল 
সেখানে আগুন জালাইয়1! গোর আটকাইয়! জালানি কাঠ জড়ো করিয়া 
অগ্নির পিছনে পূর্বয়খে বসিল। (এক ) পানকৌডি উডিয়া আসিয়া 
তাহাকে সপ্বোধন করিল, “সত্যকাঁম |” “প্রভূশ, ( সে) প্রত্যত্তর দিল। 
“বৎস, বর্ষের এক পোয়া তোমাকে বলি ।” “বলুন মামাকে, মহাশয় ।” 
তাহাকে € পাঁনকৌড়ি ) বলিল, প্প্রাণ কলা চক্ষু কলা, শ্রোত্র কলা, মন 
কল] । ইহাই ব্রদ্মের চতুঞ্চল পাদ, আয়তনবান্‌ নাম ।:--৮ 
সতাকাঁম আচার্যগৃহে পৌছিল। তাহাকে আচার্ষ সম্বোধন করিলেন, 
“সত্যকাঁম।” এপ্রভু*, (সে) প্রত্যুত্তর দিল্‌। “বৎস, তোমাকে তরহ্মবিদ্‌ 
বলিয়া লাঁগিতেছে। কে তোমাকে উপদেশ দিল ?* “মনুষ্য ছাড়া 
অপরে”, সে স্বীকার করিল । 
কাহিনীটি যেন এক রূপকথার কাঠামোয় বাধা বলিয়া বোধ হইতেছে । 
অনাথ বালককে গুরু কঠিন কাজে পাঠাইয়। দিয়াছিলেন ৷ তাহাকে সাহায্য 
করিয়াছিল ষাঁড়, আগুন, হাস, পানকৌড়ি। এ ধরনের মোটিফ দেশের ও 
বিদেশের রূুপকথায় অজান। নয় । 
ীন পুরাঁণকাহিনীতে ধর্ধের চার পা! বল। হইয়াছে । সুতরাং সেখানে 
সক সমিধ। ২ নিয়াকাশ। ৩ উধ্বাকাশ। 
৪ মুলে ''মদ্গুঃ” । মাগুর-জাতীয় মাছও হইতে পারে । তাহ। হইপে “উপনিপ্য” মানে হইবে, 
'লাফাইয়া! আসিয়। পড়িয়া? | 


উপনিষৎ-কথা ৫৯ 


ধর্মকে ষাঁড় ধরিলে অসংগত হয় না । বস্তুত সেইভাবেই আধুনিক কালে 
পৌরাণিক কাহিনী রূপবদল করিয়াছে । উপনিষদের এই কাহিনীতে কিন্তু ব্রচ্ছের 
চারি পাদ ও ষোল কলার যে পরিচয় পাইলাম তাহাতে গোরু-ভাবনার স্থান নেই । 
এখানে ব্রন্ধকে গতি, স্থিতি, দীপ্তি, ও অনুভূতি ( অথবা প্রকাশ, বিস্তার, শক্কি 
ও অনুভব )-_-এই চাঁর ভাবে 1নর্দেশ করিবার চেষ্টা] আছে। 
শ্বেতকেতুকে তাহার পিতার অধ্যাত্বশিক্ষা দান ছান্দোগ্য-উপনিষদের স্থবিজ্ঞাত 
অংশ | ইহাঁতেই উপনিষদের এক প্রধান বাণী “রৎ ত্বমূ অসি" বিঘোষিত হইয়াছে । 
আরম্ভকাহিনীটুকু সামান্যই | 
শ্বেঙকেতু ছিল আরুণির পুত্র । তাঁধাকে পিতা বলিলেন, “শ্বেতকেতু, 
ব্রহ্মচর্য বাস কর । বৎস, আমাদের বংশের ছেলে বেদ না পড়িলে 
্রহ্মবন্ধুর* মতো হয়।” 
সে বারে! বছরে পৌছিয়। চব্বিশ বছর হওয় পর্যন্ত সকল বেদ অধ্যয়ন 
করিয়। মনত্বী বেদজ্ঞ-অভিমানী গবিত হইয়। ( গুরুগৃ২ হইতে) ফিরিয়া 
আসিল। 

তাহাকে পিতা বলিলেন, “শ্বেতকেতু, বৎস, এহ যে মনস্বী বেদজ্- 
অভিমানী গবিত হইয়াছে, কিন্ত সেই আদেশ জিজ্ঞাস। করিয়াছিলে কি 
যাহাতে অ-শোন। শোন) হয়, অ-ভাব। ভাব। হয়, অ-জান। জান! হয় ?” 

“প্রভু, কিরকম সে আদেশ হইতে পারে ?” 

“বৎস, যেমন একটি মৃৎপিগ্ড হইতে মাটির বিকার সব কিছু জানা 
যাইতে পারে । বাকৃব্যবহার খিকার নামধেকস২ (বিভিন্ন ২হলেও) মাটি 
_ ইহাই সত্য৩ | 

“বৎস, যেমন একটি লৌহমণির দ্বাগ1 সমস্ত লৌহময় (দ্রব্য) জানা 
যাইতে পারে | খাকৃব্যবহার বিকার নামধেয় ' বিভিন্ন হইলেও ) লৌহ 
ইহাই সত্য। 

“বৎস, যেমন একটি নরুন হইতে সকল হস্পাঙ-নিমিত (দ্রব্য ) 
জান। যাইতে পাপে । বাকৃব্যবহার বিকার নামধেয় (বিভিন্ন হইলেও ) 
ইস্পাত-নিমিত (দ্রব্য )-ইহাই সত্য | 

“বৎস, এইরকমই সে আদেশ হয় ।” 

*নিশ্চয়ই প্রভুরাথ ইহ] জানিতেন না। যদি ইহ] জানিতেন কেন 
আমাকে তাহ। বলিলেন ন1। 
১ ধে ব্যক্তি ব্রাহ্মণের সহিত কুটুশ্থিতার থাতিরেই ব্রাহ্মণসমাজে স্থান পায়, অর্থাৎ ষেন পতিত 
ব্রাহ্মণ । 
২ “বাচারস্তণং বিকারো নামধেরং | অর্থাৎ ভাষায়, উপাদান-বিকৃতিতে, সেগুলির নাষে। 
৩ অর্থাৎ এক মূল বন্ত। ৪ মূলে “কার্চায়সং”। 
€ মুলে “তগবস্তঃ” | অর্থাৎ মাননীয় অধ্যাপকের | 





৬০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“প্রভু, আপনিই ইহ বলুন |” 
( পিতা ) বলিলেন, “বেশ, বৎস ।” 
তাহার পর আরুণি পুত্রকে উপদেশ দিতে লাগিলেন, স্থুল হইতে হুক, সুক্ষ 
হইতে ুক্মতর _এই ক্রমে । ুক্মতম উপদেশে পৌছিয়া তিনি এক এক ধাপ 
উঠেন আর বলেন, “সেই (যা কিছু ) সব সত্য, সে আত্মা তুমিই, শ্বেতকেতু ।”* 
শেষে বলিলেন, 
বৎস, লোককে হাঁত বাধিয়।২ লইয়া আসে, (বলে) “অপহরণ করিয়াছে, 
চুরি করিয়াছে, ইহাঁর জন্য কুঠার গরম কর ।” সে যদি সে কাজ করিয়। 
থাকে৩ তখন সে নিজেকে মিথ্যাচারী করে ।৪ সে মিথ্যা অভিসন্ধি 
করে ।€৫ মিথ্যার মধ্যে নিজেকে অন্তহিত করিয়া তপু কুঠার হাতে 
তুলিয়া নেয় । সে পৌঁড়ে সে মরে | কিন্তু খদি (সে) কাঁজ সে না৷ করিয়া 
থাঁকে৭ তখনই যে নিজেকে সত্যাচা্দী করে৮। সে সত্য অভিসন্ধি 
করে।৯ সত্যের মধ্যে নিজেকে অন্তথিত করিয়া তপ্ত কুঠার হাতে 
তুলিয়া নেয় । সে পোড়ে না পরন্ত যুক্তি পায়। সে যে তখন পোড়ে 
নাই তাহাই আত্মন্ধরূপ 1৯০ হহাহ সব, তাহাই সত্য, সে আত্মা, সে 
তুমি বট, হে শ্বেতকেতু ।” 
(পিতার ) সেই ( আদেশ ) সে বুঝিল, বুঝল ।* 
সেকালের বিচার ও শাস্তির স্বয়ংক্রিয় রূপের একটি ছবিও এখাঁনে 
পাইলাম । 


দেবতাদের প্রদান ইন্দ্র ও অস্থরদের প্রধান বিপোচনের আত্মজ্ঞান শিক্ষার উদ্দেশে 
প্রজাপতির কাঁছে ব্রহ্মচর্যবাঁসের কাহিনীটি উল্লেখযোগ্য | ইহাই ছান্দোগ্য- 
উপনিষদের শেষ প্রস্তাব । 
“যে আত্মা অপাপ অক্রধ অমর অশোক অবুভুক্ষু অপিপান্দ সত্যকাম 
সত্যসঙ্কল্প. তাহার সন্ধান করিতে হইবে তাহাকে জানিতে হইবে | 
সে সব লোক১১ প্রাপ্ত হয় সব কামনা,৯২ (যে) সেই আয়াকে খুঁভিয়। 
পাইয়! জানিতে পারে ।*__$ প্রজাপতি ) বলিলেন । 


১ “সর্বং তৎ সত্যং স শামা ৩ তমপি স্বেতুকেতো! |” ২ “হন্তগৃহীতম্‌। 

৩ “স যদ্দি তস্তা কতা ভবতি ৷? ৪ “অনৃতমাক্সান* কুরুতে।” ৫ “ভনৃতা ভিসন্ধঃ ।” 

৬ “অনৃতেনাত্মানম্তরধায় ক ৭ “অথ যদি তত্ত অকতা তবতি।” ৮ “সত্যমাত্সানং 
কুরুতে” ৯ “সত্যাভিসম্কঃ ।” ১* “এত্দাত্যম্‌ ।” ১১ অঅর্থাৎ ধাম 
আধিদৈবিক ও আধ্যাত্মিক অবস্থা । ১২ “কামান্‌।” অর্থাৎ কামা বস্ত্র অবস্থ! বা 
ভাব সকল । 


* শেষ পদ দ্বিক্ষক্ত হওয়ার অর্থ যে কাহিনী এখ্যানে শেষ হইল । 


উপনিষৎ-কথ। ৬১ 


দেব ও অস্থুর উভয় পক্ষই ইহার মর্ধ পরে বুঝিল ।৯ তাহার। 
বলিল, “আচ্ছা, সেই আত্মাকে খুঁজিয় পাই, সে আত্মাকে খুঁজিয়া 
পাইলে সকল লোক পাঁওয়৷ যায় সকল কামনাও ।” 

দেবতাদের মধ্য হইতে ইন্দ্র আগাইয়া গেল অস্থরদের মধ্যে 
বিরোচন | তাহার সন্ধান ন। পইয়া৩ সমিধ.-হাতে প্রজাপতি সকাঁশে 
আসিল । তাহার] বত্রিশ বছর ত্রহ্মচর্য বাস করিল । প্রজাপতি তাহাদের 
বলিলেন, “কি ইচ্ছ। করিয়া (এতদিন) বাস করিলে ?” তাহারা বলিল, 
“যে আত্মা আপাপ অজয় অমর অশোক অবুভুক্ষু অপিপান্ছ সত্যকাম 
সত্যসংকল্প তাঁহাকে সন্ধান করিতে হইবে, তাহাকে জানিতে হইবে । 
সেসব লোক প্রাপ্ত হয় সব কামনাও, (যে) সেই আত্মাকে খুঁজিয়া 
পাইয়া জানিতে পারে ।- আপনার ( এই )বাঁণীর মর্ম বুঝিয়। তাহাকে 
ইচ্ছ] করিয়। ( আমর) বাস করিয়]াছ |” 

তাহাদের প্রজাপতি বলিলেন, “এই যে অক্ষিমধ্যে পুরুষ দেখা 
যায়৪ ইহাই আত্মা |” আরও বলিলেন, “হাই অমৃত, অভয় | ইহাই 
ত্রহ্ম |” 

“প্রভু, তাহ! হইলে জলে যাহা প্রকটিত হয় যাহা দর্পণে, সে 
কে?” 

“সে-ই এই স্বপ্তপিতে প্রতিবিদ্বিত হয়”, (প্রজাপতি ) বলিলেন, 
(তিনি ) বলিলেন, “জলভর] শরায় নিজেকে (প্রতিবিদ্বিত ) লক্ষ 
করিয়াও ধদি আত্মাকে চিশিতে না পার তবে আমাকে বল ।* 

তাহারা জলভর1 শরাঁয় লক্ষ্য করিতে লাগিল। প্রজাপতি তাহাদের 
বলিলেন, “কি দেখিতেছ?” তাহার বলিল, “ভগবনূ, আমাদের 
নিজেকেই সবট। দেখিতেছি, কেশ হইতে নখ পর্যন্ত প্রতিরূপ।* 

তাহাদের প্রজাপতি বলিলেন, “ভালে। অলঙ্কার ধারণ করিয়। 
ভালে বসন পরিয়া পরিচ্ছন্ন হইয়া! জলভরা শরায় নিজেদের দেখ |” 
তাহাঁর। ভালো অলঙ্কার ধারণ কপির ভালো বসন পরিয়] পরিচ্ছন্ন 
হইয়। জলভর। শরায় দেখিতে লাগল । 

প্রজাপতি তাহাদের বলিলেন, “কি দেখিতেছ ?” 

তাহার বলিল. প্রতু, যেমন আমর। ভালো অলঙ্কার ধারণ করিয়া 
ভালে বসন পরিয়া পরিচ্ছন্ন হইয়াছি এমনি, প্রভু, উহাও ভালে 
অলঙ্কার ধারণ করিয়। ভালে। বসন পরিয়। পরিচ্ছন্ন ।” 


১ “অনুবুবুধিরে” |. ২ “অভিবব্রাজ*, অর্থাৎ খুঁজিতে চলিল। 
৩ “অসংবিষানো” | ৪ অর্থাৎ চোথের তারায় প্রতিবিম্বিত। 
€ “পরিথ্যা়তে” | 


৬২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“উহাই আত্মা*১, (তিনি ) বলিলেন, “ইহা অমৃত অভয়, ইহা 
ব্রচ্ধ২ |” 
তাহার। শান্তহৃদয়ে চলিল | তাহাদের পিঠের দিকে তাকাইয়। 
প্রজাপতি বলিয়া দিলেন, “আমাকে না খুঁজিয়। পাইয়া চলিয়৷ যাইতেছ, 
( তোমাদের ) যাহার মধ্যে ইহা উপনিষদৃত হইয়া থাকিবে, দেব হোক, 
অস্থর হোক, তাহাঁর। পরাভূত হইবে |” 
শান্তহৃদয় হইয়াই বিরোচন অস্থরদের কাছে আসিল । তাহাদের 
এই উপনিষদ্‌ বলিয়া দিল, “এখাঁনে৪ নিজেকেই বড় ঝলিয়া নিজেকে 
পরিচর্যা করিয়। উভয় লোক পাওয়া যায়__এই৫ এবং ওই৬। 
সেই জন্য অগ্তাপি এখানে? (যে) আদায় করে, (যে) শ্রদ্ধাহীন, 
(যে) যজ্ঞকাঁরী নয় (তাহাকে লোকে ) বলে, “অস্থ্রপ্ররূতি বটে ।* 
অস্থ্রদের ইহাই উপনিষদ্‌__অন্ন ও বস্ত্র দিয়া অলঙ্কার দিয়! মৃত শরীর 
সংক্কার করে ।৮ ইহার দ্বারা ওই লোঁক জয় কর হইবে মনে করে । 
বিরোচন খুশি হইয়। অধ্যাত্ম-অন্বেষণে বিরত হইল । ইন্দ্র ক্ষান্ত রহিল না। 
ইন্দ্র প্রজাপতির কাছে আসিয়া আরও বত্রিশ বছর ব্রহ্মচর্য বাস করিল | তখন 
প্রজাপতি আরও একটু জ্ঞান দিলেন । তাঁহাও শেষ পর্যন্ত ইন্দ্রকে খুশি করিতে 
পারিল না । সে আবার আসিয়া বত্রিশ খছর বাপ করিল । প্রজাপতি আরও 
একটু জ্ঞান দিলেন । ইন্দ্র চলিয়| গেল। 
কিছুদিন পরে আবার ইন্দ্র সমিধ-হাতে প্রজাপতির কাছে আসিয়া হাঁজির। 
প্রজীপতি বলিলেন, এই তো তুম শান্তহদয়ে চলিয়া গেলে । আবার কি ভাবিয়া 
ফের আসিলে? ইন্দ্র বলিল, “আমি আছি*_-এই সত্য এখন নিজের সম্বান্ধে 
বুিয্লাছি ৷ কিস্তু অপরের সপ্বন্ধে বুঝি নাই | এই যা কিছু সবই বিনাশশীল 
জানিয় আমি তৃপ্তি পাইতেছি ন1।৯ প্রজাপতি বলিলেন, আর পাঁচ বছর 
ব্রহ্মচর্য বাস কর । সে পচ বছৃধ শেষ হইলে প্রজাপতি ইন্দ্রকে এই চরম জ্ঞান 
উপদেশ করিলেন | 
মৃত্য এই শরীর | মৃত্যুর দ্বারা অধিরুত সেইটুকু অমৃত অশরীর আত্মার 


১ অর্থাৎ প্রতিবিদ্ব | ২ এথানে অর্থ চরম তত্ব, পরম জ্ঞান । 
৩ অর্থাৎ ধে এইথানেই আত্মতত্বের পর্ধবসান ভাবিবে। 
৪ অর্থাৎ সংসারে । « ইহলোক। ৬ পরলোক । ৭ সংসারে । 


৮ মিশর আসীরীয়। প্রভৃতি দেশে মৃতের এইরূপ সাঁড়ম্বর সমাধি দেওয়া রীতি ছিল। 
উপনিষদের এই গলে স্পষ্টই বোঝা যায় যে এথানে অসুর আসীরীয়ার (অথব1 তৎপ্রভাবিতা 
ইরানের ) অধিবাসীদেয় বুধাইতেছে, সম্ভবত উরান/য়। কেন না ভাষা ও সংস্কৃতির খিক দিয় 
ভারত ও ইরান খুব ঘনিষ্ঠ-সম্পকিত ছিল । 

৯» “নাহমত্র ভোগ্যং পম্তামি 1” 


উপনিষৎ-কথা ৬৩ 


অধিষ্ঠান। শরীরধারী প্রিয়-অপ্রিয়ের দ্বার গৃহীত । শরীরধারীর নিজের 
কখনে। প্রিয়-অপ্রিয়ের দ্বার। আঘাত নাই । অশরীর১ থাকিলে কখনো 
প্রিয়-অপ্রিয় স্পর্শ করে না 1... 
এই কাহিনীর ভিতরেও রূপকথার অস্থিপঞ্জর লক্ষ্য করি | ইন্দ্র ও বিরোচনকে 
প্রজাপতি যে আত্মার ভিমন্ষ্টেখন দিয়াছিলেন তাহা যেন ছেলেভুলানে গল্পের 
মোটিফের মত,_-তৃতের সামনে আরশি ধরিয়া তাহাকে আর এক ভূত দেখানে!। 
ছান্দোগ্য উপনিষদে ব্রহ্ধাগু-সুষ্টির যতকিঞ্চিৎ প্রসঙ্গ আছে । তাহ। খগ. বেদের 
হৃষ্টি-স্ক্তের (১০,১২৯) সঙ্গে তুলনীয় ৷ সেকালে যে সকাঁলসন্ধ্যায় উলুধবনি করিয়া! 
সূর্যবন্গন। হইত তাহার উল্লেখ ইহাতে আছে। 
আদিত্য ব্রহ্ম_-এই আদেশ২। তাহার উপাখ্যান--অসংই আগে ছিল 
তাহা সং হইল ।৩ সেই ( সদ্‌-অসৎ ) মিলিত হইল, ডিম উৎপন্ন হইল। 
তাহ। সংবৎসর কালমাত্রা পড়িয়া রহিল। তাহা ফুটিয়৷ গেল | সেই 
ডিমের খোল! ছুইটি হইল রূপা ও সোন! | 
সেই যাহা রূপা তাহা এই পৃথিবী, যাহা পোন1 তাহা আকাশ । 
যাহ। জরাঘু তাহ পর্বত, উন্ব তাঁহ! মেধ ও নীহাঁর.৪ যাহ1 ধমনী তাহ! 
নদী, ভিতরে জল তাহ] সমুদ্র । 
যে সেই জন্মিল সে এই আদিত্য ।* তাহার জন্মিয়া কালে উলু- 
উলু ধ্বনি উঠিল,৫ সর্ব ভূত এবং সর্ব কাম ভাহাতে যোগ দিল । সেই 
হইতে তাহার উদয় এবং অন্তগমন (কালে) উলু-্উলু ধবনি উঠে, সর্ব ভূত 
ও সর্ব কামও (তাহাতে যোগ দেয় )। 
শুরু যন্ুর্বেদীয় “বৃহদারণ্যক-উপনিষদ্‌* আকারে প্রকারে প্রাচীনতার-_-সব দিক 
দিয়াই ছান্দোগ্য উপনিষদের জুড়ি । এই ছুইটি উপনিষদ পড়িলে উপনিষদের রহস্য 
সম্যক অবগত হওয়া যাঁয়। ছান্দোগ্য-উপনিষদে অনেকগুলি ব্রহ্মবিদের কাহিনী 
আছে। বৃহদাঁরণ্যকে তেমন কাহিনীর সংখ্যা কিছু কম। যাঁজ্ঞবঙ্কাই এখানে প্রধান 
্রহ্মবিদধ । অন্য ব্রহ্মবিদৃদের মধ্যে ছান্দোগ্যে পরিচিত শ্বেতকেতৃও আছেন । 
যাজ্ঞবন্ক।কে লইয়া যে সব কাহিনী আছে তাহ ছই ভাগে বিভক্ত এবং সে 
কাহিনীগুলি এক সঙ্গে বণিত হয় 'নাই। একই কাহিনী ছোট ও বড় ছুই রকম 
পাঠে আছে । জনকের সভায় যা্তবন্ধ্যকে তিন বার দেখা যায়। তাহার মধ্যে 


১ অর্থাৎ শরীর হইতে আত্মাকে পৃথক্‌ করিয়া দেখিলে । 

২ আদেশ শবের অর্থ, সিদ্ধান্ত উপদেশ । 

৩ “অসৎ” মানে যাহ! নাই, খগবেদের লুক্তে “তুচ্ছ”, এখনকার কথায় “শুক” | “সৎ” 
যাহা আছে। ৪ অর্থাৎ তুষার । 

€ “তং জার়মানং ঘোষ। উলুলবোহনুদ তিঠস্ত ৷” 

* আদিতামানে যে প্রথম জন্মিয়াছে “অপত্য* শব্দ ভূলনীয় । 


৬৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তুই বাঁর পত্বীদের সঙ্গে বিষয় বাঁটোয়ার1 লইয়া | জনকের সভায় ব্রহ্মকথার 
যাজ্তবক্ক্যের জয়লাভ-বৃত্তান্ত অনুবাদে দিতেছি। 
জনক বৈদেহ* বহু দক্ষিণা দেওয়া হইবে এমন যজ্ঞ করিলেন। সেখানে২ 
কুরুপাঞ্চালের ত্রাহ্মণেরা আপিয়! সমবেত হইয়াছিলেন | সেই জনক 
বৈহেদের জানিবাঁর বিশেষ ইচ্ছা হহল, কে এই ত্রাক্ধণদের মধ্যে 
সর্বাধিক বেদজ্ঞ । তিনি সহসসংখ্যক গোর আনিয়া হাজির রাখিলেন । 
সেগুলির প্রত্যেকের প্রত্যেক শিঙে দশ পাদও ( সোন। ) আবদ্ধ রহিল । 
তাহাদের জনক) বলিলেন, “প্রভূ ব্রাহ্মণেরা, যিনি আপনাদের মধ্যে 
্রা্মষ্ঠ তিনিই এই গোরুগুলি লইয়। যান ।” 
সে ত্রা্ধণেরা কিন্তু সাহস করিল না। তাহার পর যাজ্জবন্ক্য 
আপন ত্রহ্মচারীকে বলিলেন, “বৎস, সামশ্রধস্‌, এই গোরুগুলি লইয়। 
যাও |” সেগুলি (সে) লইয়া গেল। 
সে ব্রাহ্মণের! তুদ্ধ হইল, (বলিল) “কিসে তুমি নিজেকে 
আমাদের মধ্যে ব্রন্দিষ্ঠ বল?" 
এখন জনক বৈদেহের হোতা ছিলেন অশ্বল। তিনি তাহাকে 
জিজ্ঞাসা করিলেন, “যাজ্বঙ্কা, তুমি কি আমাদের মধ্যে ত্রদ্ধিষ্ঠ বট?” 
তিনি বলিলেন, পত্রন্দিষ্ঠকে আমরা নমস্কার করি । আমরা গোরু চাই ।” 
তাহার পর তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন হোতা অশ্বল।... 
অশ্বলের পর প্রশ্ন করিতে উঠিলেন জারৎকারব আর্তভাগ। তিনি বসিয়! পড়িলে 
ভুদ্যু লাহায়নি। ভুঙ্ছ্যুর পর উষস্ত চাক্রায়ণ। তাহার পর কহোল কৌধষীতকেয় | 
তাঁহার পর প্রশ্ন করিতে উঠিলেন গাগণী বাচক্লধী |৪ 
গাগণ প্রশ্ন করেন যাজ্বক্ক্য উত্তর দেন | গাঁগর্খ বলিলেন, দেবলোক কাহাঁতে 
ওতপ্রোজ 1৫ যাঁজ্ঞবঙ্ক্য বলিলেন, ইন্্রলোকে । 
“কাহাতে ইন্দ্রলোক ওত এবং প্রোত ?" 
*গণর্গা, প্রজাপতিলোকসমুহে |” 
«“কাহাতে প্রজাপতিলোকসযূহ ওত এবং প্রোত ?” 
“গা্গী, ব্র্ষলোকসমৃহে |” 
“কাহাতে ত্রন্মলোকসযূহ ওত এবং প্রোত ?” 
তিনি বলিলেন, “গাগা, অতিপ্রশ্নরত করিও না । তোমার মাথা যেন 


১ [বদেহবাসী, (বিদেহের রাজা, বিদেহ-বংশীয়--তিন অর্থই হইতে পারে। তবে পুরাণ- 
কাহিনীর মতে জনক বিদেহের রাজ1। 

₹ অর্থাৎ ঘঙ্জসভায় | ৩ সম্ভবত পল, এখনকার ভরির মত । 

৪ অর্থাৎ বচরুর কগ্।। ৪ অর্থাৎ সম্পূর্ণরপে পরিব্যাপ্ত। 

৬ যে প্রশ্নের উত্তর হয় না অথব! যে প্রগ্নের উত্তর প্রশ্নকর্তায় জানের সীমার বাহিরে তাহাই 


অভিপ্রশ্ন। 


উপনিষৎং-কথা ৬৫ 


থসিয়। না! পড়ে। অতিপ্রশ্ন করা চলে না! এমন দেবতাকে৯ অতিপ্রশ্ব 
করিতেছ। গার্গী, অতিপ্রশ্ন করিও না ।” 
তখন গার্গী বাচক্ুবী চুপ করিয়া রহিলেন ! 
তখনও যাজ্ঞবন্ক্যের পরীক্ষা শেষ হইতে অনেক দেরি । গার্গার পর উঠিলেন 
উদ্দালক আরুণি । উদ্দালকের পর আবার গণগ্ণ উঠিলেন। 
তাহার পর বাঁচরুবী বলিলেন, “ভগবান্‌ ব্রাহ্মণেরা, এখন আমি ইহাকে 
দুইটি প্রশ্ন জিজ্তাস। করিব | সে দুইটি যদি আমাকে বলেন তবে কখনই 
আপনাদের কেহ ইহাকে ব্রহ্ব-আলোচনায় জিতিতে পারিবেন না ।* 
“বল গাগী ।” 
শেষ প্রশ্নের উত্তর পাইয়। গাগণ এই বলিয়া বসিয়! পড়িলেন, 
“ভগবান্‌ ব্রাহ্মণেরা, ইহাই প্রচুর মনে করিবেন যদি শুধু নমস্কার করিয়াই 
ইহার কাছে মুক্তি পাঁন। আপনাদের কেহই ইহাকে কখনে ক্ষ- 
আলোচনায় জিতিতে পারিবেন ন1 1” 
এখন পত্রীদ্ঘয়ের সঙ্গে যাজ্জবন্ক্যের প্রসঙ্গ অনুবাদে উদ্ধত করিতেছি । এ 
কাহিনী অধুন! অনেকেরই জান] । 
যাজ্ভবক্ধ্যের দুই ভার্যা ছিল, মৈত্রেয়ী ও কাত্যায়নী। দুইজনের মধ্যে 
মৈত্রেয়ী ব্রহ্মবাঁদিনী হইয়াছিল, কাত্যায়নী সাধারণ স্ত্রীবুদ্ধিসম্পন্না। 
জীবন এখন অন্য পথে চালাইবেন স্থির করিয়৷ যাঁজ্ঞবন্ক্য বলিলেন, 
“ওগে। মৈত্রেফি, এই স্থান হইতে আমি চলিতে ইচ্ছুক ।৩ এখন তোমার 
আর কাত্যায়নীর (ভাগ) বাটোয়ারা করিয়। দ্রিই |” 
মৈত্রেয়ী বলিল, শ্যদি আমার কাছে এই-*'সর্বপৃথিবী বিত্ত পুর্ণ 
হয়, তাহার দ্বারা আমি অমর হইতে পারিব কি পারিব ন। ?” 
(যাজ্ঞবন্ক্য ) বলিলেন, “না ।---* 
মৈত্রেয়ী বলিল, “যাহাতে আমি অমর হইতে পারিব না তাহা 
লইয়৷ আমি করিব কী।” 
মৈত্রেয়ীর কথায় প্রীত হইয়া যাজ্ঞবঙ্ধ্য তাহাকে আত্মজ্ঞান উপদেশ দিতে 
লাগিলেন। 
বৃহদারণ্যকের বোৌঁধ করি সবচেয়ে ভালো আখ্যান-প্রস্তাব হইল দেব-মনুষ্ু- 
অস্থরের: এক সঙ্গে পিত। প্রজাপতির পাঠশালায় পড়া । 
তিন প্রজাপতিসত্তান পিতা প্রজাপতির কাছে ব্রদ্ষচর্য বাস করিল-__ 


১ অর্থাৎ দেবত্‌ বা পরমশক্তি বিষয়ে | 

২/ু*ন্ত্রীপ্রজ্জেব তহি কাত্যায়নী” । 

৩ অন্যত্র (৪8,৪ ) আছে, “উদ্যাস্তন্‌ বা অরে অন্মাৎ স্থানান্মি” । এখানে, “অগ্ঠদ্‌ বুত্তমুপাক- 
রিধ্যুম, সম্ভবত শ্রামণ্য বা! প্রব্রজ্যা। | 


ভা. আ. সা. ই.__€৫ 


৬৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দেবের মনুষ্তেরা অস্থরের]। ব্রহ্মচর্য বাস করিয়া দেবের। বলিলেন, 
“আমাদের বলুন আপনি ।* তাহাদের এই অক্ষরটি বলিলেন, *দ*, 
“বুঝিলে ?* “বুঝিলাম*, “দমন কর" আমাদের বলিলেন।” “ই* 
বলিলেন, “বুঝিয়াছ |” 
তাহার পর মন্ুষ্তের। তাহাকে বলিল, “বলুন আমীদের আপনি ।” 
তাহাঁদের এই অক্ষরটি বলিলেন-__“দ*, “বুঝিলে ?* “বুঝিলাম* প্দান 
কর'-- আমাদের বলিলেন ।* “ই?” বলিলেন, “বুঝিয়াছ*। 
তাহার পর তাঁহাকে অস্থরেরা বলিল, “আষাঁদের বলুন আপনি ।” 
তাই।দের এই অক্ষরটি বলিলেন_-“দ* “বুঝিলে ?” “বুঝিলাম*, “দয় 
কর,_-আমাদের বলিলেন ।” “ই”, বলিলেন, প্বুঝিয়াছ।” 
তাই গর্জনকাঁরী মেঘ এই দৈবী বাঁক আবৃত্তি করে দদ দঃ দমন 
কর+, দান কর২, দয়! কর৩। অতএব এই তিনটি শিক্ষা করিবে- দম, 
দান, দয়] । 
এই তিনটি হইল অমৃত পদ, উপনিষদের মতে । পরবর্তীকালে বৌদ্ধচিন্তা- 
সংশোধিত “অমৃত পদ” এক গ্রীক বৈষ্বের নিবেদিত গরুড়ন্তা্তে (্বীষ্টপূর্ব দ্বিতীয় 
শতাব্দীতে ) উৎকীর্ণ আছে। ' সে হইল-_দম, ত্যাগ, অপ্রমাদ | 
বৃহদারণ্যকে কিছু কিছু শ্লোক আছে, তাহার মধ্যে দুই একটি বাজসনেয়ি- 
৷ সংহিতা-উপনিষদেও পাঁওয়। যাঁয়। বাঁজসনেয়িসংহিতা-উপনিষদ্‌ এখন 'ঈশোপনিষদ্‌” 
নামে খ্যাত।৫ উপনিষদটি অষ্টাদশ গ্লোকাত্মক | 
বৃহদাীরণ্যকের শ্লোকের৬ কিছু উদাহরণ দিতেছি । 
যস্যানুুবিত্তঃ প্রতিবুদ্ধ আত্মা 
তক্ষিন্‌ সন্দেহে গহনে প্রবিষ্ট; | 
সবিশ্বরুৎ সহি সর্বস্য কর্তা 
তস্য লোকঃ স তু লোক এব ॥ 
'ধাহার আত্মা অন্বেষণলব্ধ ও প্রতিবুদ্ধ হইয়াছে__ 
এই (বিনাশী ) দেহে গহনে প্রবিষ্ট | 
তিনি সব করিতে পারেন, তিনি সর্বকর্ত1। 
তাহারই লোক এবং তিনিই লোক ॥, 
ইহৈব সত্তো অথ খিগ্ম্তদ্‌ বয়ং 


ন চেদবেদীর্মহতী বিনষ্টিঃ | 
চি “দাম্যত" ৷ ২ “দত্ত” | ৩ “দয়ধ্বমণ । ৪ প্রাচীন বিদ্দিশায়, এখন সাচীয় 
নিকটবর্তী ভিল্সায়। ৫ প্রথম শ্রোকের প্রথম শব্দ হইতে এই নাম, “ঈশাবাহ্তমিদং সর্বং” 


ইত্যা্দি। 
৬ লক্ষ্য করিতে হইবে যে এগুলিকে "গ্লোক” বলা ংই41ছে “গ|থা” নয়। 


উপনিষৎ-কথা ৬৭ 


য এতদ্‌ বিছ্ুরবনৃতাস্তে ভব্তি 
ইতরে ছুঃখমেবাভি যস্তি ॥ 
“এখানে থাঁকিয়াই আমরা তাহ। জানিতে পারি । 
যদি জানিতে না পারি তবে একবারে বিনাশ । 
যাহার ইহ] বুঝেন তাহার। অমর হন। 
আর অপরে১ দুঃখেই প্রবিষ্ট হয় ।” 


সামবেদের অন্তর্গত “তলবকার-উপনিষদ্‌" প্রথম শ্লোকের প্রথম পদ হহতে এখন 
“কেন-উপনিষদ্‌” নীমেই চলে । প্রথম শ্লোকটি এই, 
কেনেষিতং পততি প্রেষিতং মনঃ 
কেন প্রাণঃ পততি প্রেতিযুক্তঃ। 
কেনেধিতাং বাঁচমিমাং বদস্তি 
চক্ষুঃ শ্রোত্রং ক উ দেবো যুনক্তি | 
“কাহার ইচ্ছায় মন প্রেরণায় ধাবিত হয়? 
কাহার ( নিয়োগে ) শ্ফুরণশীল প্রাণ ধাবিত হয়? 
কাহার ইচ্ছায্ব (লোকে ) এই বাগ, ব্যবহার করে? 
চক্ষু ও কর্ণ কোন্‌ দেবতা নিয়োগ করেন ?' 
এই প্রশ্ন দিয়া স্বল্নকাঁয় কেন-উপনিষদের আস্ত | ইহাতে ব্রহ্ের স্বরূপ 
বুঝাইতে একটি রূপক-কাঁহিনী বলা হইয়াছে। সে কাহিনী অত্যন্ত চমৎকার। 
ইতিহাসের পক্ষেও খুব যৃল্যখান্‌। ইহাতেই দেবী উমা হৈমবতীর প্রথম উল্লেখ 
পাইতেছি। পতবাঁসিনী দেবী তখন ইন্দ্রের উপরে উঠিয়] গিয়াছিলেন। দেবতাদের 
প্রধান ইন্দ্রও ব্রহ্ম সম্বন্ধে অজ্ঞ। উমা ইন্দ্রকে ব্রন্ষের স্বরূপ জানাইয়াছিলেন । 
কাহিনীটির অন্থবাঁদ দিই । ( এই কাহিশীতে ব্রহ্মকে আধুনিক অর্থে পাইতেছি। 
তিনি নিরাকার এবং সাকার । ) 
ব্রহ্ম দেবতাদের জিতাইয়! দিলেন। ব্রহ্ষের সেই বিজয়ে দেবতারা 
মহীয়ান্‌ হইল। তাহারা বিবেচন1| করিল, “আমাদেরই এই বিজয়, 
আমাদেরই এই মহিম] 1” 
তিনি২ ইহাদের (মনোভাব) জানিলেন, তাহাদের কাছে আবিভূ্ত 
হইলেন । তাহা (দেবতার) জানিতে পারিল না, ( ভাবিল,) “কী 
এ যক্ষ ।”৩ 


১ অথাৎ যাহার! বুঝে না। ২ “তং” অর্থাৎ ব্রহ্ধ। 
৩ “কিমেৎ ধক্ষম”। এখানে যক্ষ শব্দের মানে ম্পষ্টনয়। টীকাকারেরা! বলেন “পুজনীয়' | 
“ঘআশ্চর্ব আবির্ভীব” অথব] "অদ্ভুত দর্শন” অর্থ ধরিলে ভালো হয়। 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তাহারা অগ্রিকে বলিল, “হে জাতবেদম্১ ইহ। জানিয়! আইস 
এ যক্ষ কী।” “বেশ” (বলিয়া) তাহার দ্রিকে (অগ্নি) গেল। 
তাহাকে । ষক্ষ ) বলিলেন, “তুমি কে বট?” “আমি অগ্নি বটি”, 
বলিল, “আমি জাতবেদস্‌ বটি” “তা তোমাতে কী (বিশেষ) 
শক্তি” ?৩ “এই যা কিছু পৃথিবীতে আছে সব দগ্ধ করিতে পারি ।” 
তাহাকে ( একগাছি ) ঘাস দিলেন, ( বলিলেন, ) “ইহ দগ্ধ কর ।” সে 
দ্রিকে৪ (অগ্নি) গেল। সব শক্তি দিয়াও তাহা দগ্ধ করিতে পারিল 
না। সেখান হইতেই লে ফিরিয়। গেল, (বলিল, ) “সে ক্ষ কী তাহ! 
জানিতে পারিলাম না।” 

তখন ( দেবতা ) বামুকে বলিল, “হে বা, ইহা জানিয়া আইস, 
এ যক্ষ কী।* “বেশ, (বলিয়া) তাহার দিকে (বাঁধু) গেল। 
তাহাকে (বক্ষ) বলিলেন, “কে তুমি বট?" “আমি বাছু বটি”, 
(সে) বলিল, “আমি মাঙরিশ্বাৎ বটি |” তা তোমাতে কী (বিশেষ ) 
শক্তি?” “এই যা কিছু পৃথিবীতে আছে তাহ। সব টানিয়া গ্রহণ 
করিয়া লইতে পারি |” তাহাকে (একটি ) ঘাস দিলেন, (বলিলেন, ) 
“এটি টাঁনিয়। লও।” সেদিকে গেল। সব শক্তি দিয়াও সেটি টানিয়। 
লইতে পাঁরিল না। সে সেখান হইতেই ফিরিয়]! গেল, (বলিল, ) “সে 
যক্ষ কী তাহ] জানিতে পারিলাম না।” 

তাহার পর (দেবতার! ) ইন্দ্রকে বলিল, “হে মঘবনৃ, জানিয়া 
আইস কী এ যক্ষ |” “বেশ, (বলিয়া ইন্দ্র) তীহার দিকে গেল। 
তাহার কাছ হইতে (যক্ষ) তিরোধান করিলেন | 

সেঙ সেই আকাশেই নারীর সাক্ষীৎ পাইল, অত্যন্ত শোভা- 
শীলিনী উমা হৈমবতীর | তাহাকে (ইন্দ্র) বলিল, “কে এ যক্ষ?” 
তিনি বলিলেন, এত্রন্ধ”, ত্রত্ধের এই বিজয়েই তোমরা মহীয়ান্‌ 
হইয়াছ।” তখন হইতে জানিল 'ব্রহ্ম' বলিয়া । 

সেই জন্য এই দেবতারা অন্য দেবতাদের উপরে, যেহেতু অগ্নি 
বাধু ইন্দ্র তাহারাই ইহাকেণ সবচেয়ে কাছ থেঁষিয়। যান, তীহারাই 
ইহাকে প্রথম জানিয়াছিলেন ব্রহ্ধ বলিয়া । 

সেই জন্য ইন্্ও অন্য দেবতাদের উপরে । তিনি ইহার সব চেয়ে 
কাছে ঘেষিয়াছেন। তিনি প্রথম ইহাকে জানিয়াছিলেন ব্রহ্ম বলিয়।। 


১ অগ্নির এক নাম । অথ, জীবমাত্রে যাহার অধিকার। ২ ব্রন্দের। 
৩ “বীর্যং১,। ৪ অর্থাৎ ঘাসের কাছে। 
৫ বায়ুর নাম। অর্থ অজ্ঞাত । ৬ অর্থাৎ ইন্ত্র। ৭ অর্থাৎ ব্র্মকে । 


উপনিষৎ-কথা ৬৪ 


'কঠ-উপনিষদ্‌' কৃষ্ণ-যজুর্বেদের অন্তর্গত | প্রাচীন উপনিষদৃগুলির তুলনায় কঠ 
উপনিষদ অর্বাচীন রচনা হইলেও ইহার বিশিষ্টতা আছে। প্রথম বিশিষ্টতা এই যে 
ইহা পুরাপুরি কাব্য, অর্থাৎ ক্লোকময়।১ দ্বিতীয় বিশিষ্টতা মুখবন্ধ কাহিনীটুকু। 
তৃতীয় বিশিষ্টতা, ইহার কয়েকটি শ্লোক প্রায় অপরিবতিত ভাবে ভগবদৃগীতায় স্থান 
পাইয়াছে। ভগবদৃগীতায় যে যোগের কথা আছে তাহার পূর্বাভাস কঠ-উপনিষদে 
রহিয়াছে। মুখবন্ধ-কাহিনীটুকুর অনুবাদ দিতেছি । 
বাজশ্রবস্‌ কামন। করিয়া (যজ্ঞে) সবন্ধ দান করিয়াছিলেন । তাহার 
নচিকেতস্‌ নামে পুত্র ছিল। বালক হইলেও, যখন দক্ষিণা২ লইয়া 
যাওয়া হইতেছিল তখন ( তাহার) চিত্তে শ্রদ্ধার আবেশ হইল । সেও 
ভাখিল, 
জল যাহার] ( শেষ বারের মতো) পান করিয়াছে, ঘাস (যাহারা 
শেষ বারের মণ] ) খাইয়াছে, দুধ যাহাদের (শেষ বারের মতো) 
দোহা হইয়াছে, যাহাদের ইন্দ্রিয় বিকল হইয়াছে, এমন ( গোঁরু ) যে 
দান করে সে নিরানন্দ নামক যে সব স্থান৪ সেখানে যায় ॥ 
সে পিতাকে বলিল, “বাবা, আমাকে দান করিবে কাহাকে ?” 
দ্বিতীয়বার, তৃতীয়ৰাঁর (বলিল )। তাহাকে ( পিত। ) বলিল, “মৃত্যুকে 
দিলাম তোমাকে ।” 
পিতার সত্যপালনের জন্য মের দক্ষিণা হইয়া শচিকেতপ্‌ ষম বৈবস্বতের সদনে 
গেল। যম বাড়িতে ছিলেন না বলিয়৷ নচিকেতস্‌ অনভ্যধিত ভাবে যমদ্ধারে 
উপবাসী ছিল। যম আসিলে তাহার পত্বী অথবা বাড়ির লোক বলিল, এখনি 
অতিথিকে পা অর্থ্য দিয়! শান্ত কর, কেন ন1 যাহার ঘরে অতিথি উপবসী থাকে 
তাহার আশা-ভরস1 ধন-জন সহায়-সম্পত্তি সবই হরণ করিয়া লয়। শশব্যন্ত হইয়। 
যম নচিকেতস্কে অভ্যর্থন1 ও পরিচর্যা! করিয়৷ শেষে ববিলেন, 
তিশ্রে! রাত্রীর্যদবাৎসী গূণহে মে 
অনশ্রন্ ব্রহ্ন্নরতিথি নরমন্থ্যঃ | 
নমন্তে হস্ত ব্রহ্মন্‌ স্বন্তি মে অন্ত 
তন্মাৎ প্রতি ত্রীন্‌ বরান্‌ বুণীষ ॥ 
“তিন রাত্রি যে আমার গৃহে বাস করিয়াছ না খাইয়া, হে ত্রাচ্ধণ, তুমি 


১ প্রথমে সামন্ত কিঞ্িৎ গদ্ভ আছে। কোথাও কোথা গ্লেকের মাঝখানে গন্তাংশ ছিল 
পরে বাদ পড়িয়! গিয়াছে বলিয়া মনে হয় । বৌদ্ধগাথার সঙ্গে এ বিষয়ে কঠ-উপনিষদের কিছু মিল 
'আছে পিপাসা 

২ গোরু দক্ষিণা 8. ৩ অর্থাৎ নচিকেত্স্‌ ( প্রথমার এক বচনে নচিকেতা: )। 

৪ নচিকেতসের কাল পূর্ণ হয় নাই, তাই তিনি ষমের প্রজা! নন । তিনি অতিথি । 


৭০ ভারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


আমার অতিথি, নমন্য ।__তোঁমীকে আমার নমস্কার, হে ব্রাহ্মণ, আমার 
যেন ভালো হয় ।--তাহার বদলে তিনটি বর লও ॥ 
নচিকেতস্‌ বলিল, আমি প্রথম বর চাই এই যে আমার পিতা৷ যেন আমার 
প্রতি প্রসন্ন হন এবং তুমি ছাড়িয়৷ দিলে আমি যখন ঘরে ফিরিয়া যাইব তখন 
যেন বিশ্বাস করিয়া! আমাকে গ্রহণ করেন। যম বলিলেন, "খাস্ত। 
নচিকেতস্‌ দ্বিতীয় বর চাহিল, শ্বর্গপাধক অগ্বির তত্বজ্ঞীন। যম তাহীকে 
অগ্নিতত্ব বুঝাইয়া শেষে বলিলেন যে অগ্নির তত্ব যাহা তিনি প্রকট করিলেন, 
অতঃপর তাহ] নচিকেতসের নামে বিদিত হইবে | 
*নচিকেতস্‌, তুমি তৃতীয় বর চাঁও*-__যম এই কথা৷ বলিলে নচিকেতস্‌ উত্তর 
দিল, 
যেয়ং প্রেতে বিচিকিৎস। মনুষ্য 
অস্তীতি একে নায়মস্তীতি চৈকে। 
এত বিদ্যামন শিক্ট স্বয়াহ্‌ং 
বরাণামেষ বরসৃতীয়ঃ ॥ 
'মরিয়া গেলে মনুষ্বের মধ্যে এই যে সংশয় 
“আছে" অনেকে বলে, “নাই” অনেকে বলে,__ 
তোমার দ্বারা অন্ুশিষ্ট হইয়া এই ( তত ) যেন জানিতে পারি। 
বরের মধ্যে এই তৃতীয় বর (আমি চাই )॥" 
যম ফাফরে পড়িয়া গেলেন | “অন্ং বরং নচিকেতো। বুণীঘ”, বলিয়া অনেক 
লোভ দেখাইয়া! বালককে ভুলাইতে চেষ্টা করিলেন | নচিকেতস্ও নাছোড়বান্দা 
“না ন্ন্তম্মান্‌ নচিকেতা বৃণীতে* ।১ অথশেষে যমেরই পরাজয় হইল | যম বালককে 
গভীর তত্বকথ' শুনাইতে লাগিলেন। তাহাঁহ কঠ-উপনিষদের বস্ত। 


তৈত্তিরীয়-উপনিষদও প্রাচীন উপনিষদৃগুলির মধ্যে পড়ে না । তবে মনে হয় ইহা। 
কঠ-উপনিষদের আগে রচিত । ইহার বিশেষত্ব প্রধানত ছুই বিষয়ে | এক, ছাট 
বট] গন্ে লেখা । এ গগ্ভরীতিতে যেন পরবর্তী কালের বত্র-রীতির পূর্বাভাস 
ছুই, ইহা অনুচান ব্রক্ষচারীদের (অর্থাৎ গুরুগৃহে থাকিয়া বেদ-অধ্যয়নকারা 
ছাত্রদের ) ব্যবহা'ধ বিধিবিধান-নিবন্ধের মতো । কতকগুলি শ্লোকও আছে, তবে 
গছের মতো করিয়া ভাঙ্গিয়া সাজানো! । ব্রহ্মচর্যবাসের অন্তে শষ্কে গুরু যে 
সাংসারিক উপদেশ দিয়া বিদাঁয় দিতেন সে অংশ উদ্ধৃত করিতেছি । 

সত্যং বদ । ধর্মং চর । স্বাধ্যায়ান্‌ মা প্রমদঃ । আচার্ষায় প্রিয়ং ধনমাহত্য 

প্রজাতন্ং ম] ব্যবচ্ছেৎসী: | স্যান্ন প্রমদিতব্যম্‌। ধর্মান্ন প্রমদিতব্যম্‌। 


ম 'নটিকেতস্‌ নামটির বাৎপত্তিগ অর্থ,--“নাবুঝ, অবুঝ ।” 


উপনিষৎ-কথ। ৭১ 


কুশলাম্ন প্রমদিতবাম্‌ | ভূত্যৈ ন প্রমদিতব্যম্1**'মাতৃদেবো ভব। 
পিতৃদেবো ভব | আচার্যদেবেো ভব । অতিথিদেবে৷ ভব । যাগ্যনবগ্াানি 
কর্মাশি তানি সেবিতব্যানি। নো ইতরাশি। যান্তম্মীকং স্থচরিতানি 
তানি ত্বয়োপান্তাণনি । নে। ইতরাণি |... 

“সত্য বল। ধর্মে চল । বেদপাঠে শৈথিল্য করিও ন1। আচার্ষকে মনো- 
মত ধন আনিয়। দিয়া! বংশধার। অবিচ্ছিন্ন রাখ ।১ সত্য হইতে ভষ্ট 
হইও না। ধর্ম হইতে ভ্রষ্ট হইও ন1। দক্ষতা হইতে জ্রষ্ট হইও না। 
কল্যাণ হইতে ভ্রষ্ট হইও ন11-*"মাতা দেবত। হোঁক।২ পিতা দেবতা 
হোঁক। আচার্য দেবত। হোক। অতিথি দেবতা হোক। যে সব 
অনিন্দনীয় কর্ম সেগুলি আচরণ করিতে হইবে । অন্যগুলি৩ নয়। 
যেগুলি আমাদের ভালো ব্যবহার সেগুলি তুমি স্মরণে রাখিবে। 
অন্যগুলি৫ নয় ।:**, 


১ অর্থাৎ বিবাহ করিয়। সংসারা হও । 

২ অর্থাৎ দেবতার মতো ভক্তি ও সেবা কর। 
৩ অর্থাৎ নিন্দনীয় কর্ম। 

৪ অর্থাৎ গুরুর ও গুরুকুলের। 

এ অর্থাৎ নিক ব্যবহার | 


দ্বিতীয় পরিচ্ছেদ 
বৈদিক সাহিত্যের ঠিক পরে 


বৈদিক পাহিত্যের যেখানে শেষ, লৌকিক সাহিত্যের সেখানে আরন্ত।১ ঠিক 
আরম্ভ নয়, প্রকাশ । লৌকিক সাহিত্যের বস্তবীজ খগবেদে কিছু ছিল। সে বীজ 
অধিকাংশ বিনষ্ট হইয়৷ গেলেও কিছু কিছু লৌকিক সাহিত্যে উপচ্তি হৃইয়। 
পরবর্তী কালের সাহিত্যে ফলবান্‌ হইয়াছিল । কোন কোন ব্রাঙ্ণগ্রন্থেও লৌকিক 
সাহিত্যের অঞ্কুর দেখা গিয়াছিল। তাহ। পূর্বে যথাস্থানে উল্লেখ করিয়াছি । 
লৌকিক সাহিত্যের যে রূপ-(0য)) বীজ খগবেদ হইতে সরাসরি 
আসিয়াছিল সে হইল “গাঁথা*। এ শব্দটি খুব পুরানো, আবেস্তায় আছে। স্থতরাং 
ভারতীয় আর্ষের শব্দটিকে তাহাদের অভিজন ইরান হইতে আনিয়াছিলেন। 
গাথা মানে ছিল প্রথমে “গান* অর্থাৎ গেয় ছন্দোবদ্ধ রচনা | তাহার পরে মানে 
হুইল, পূর্বাগত গেয় অথবা] বাচনীয় ছন্দোবন্ধ রচন1। এ রচনার সাধারণত মন্ত্রমূল্য 
ছিল না, গার্স্থ্য উৎসবে ও যক্ঞকাণ্ডের বহিরঙ্গ অনুষ্ঠানে গান কিংব। আবৃত্তি 
কর। হইত । বৈদিক সাহিত্য যেসব লৌকিক আধ্যাঁয়িকা অথব। অন্য প্রসজ 
পূর্বকাল হইতে চলিয়া! আসিয়াছিল সেগুলি গাথার আধারেই সম্পুটিত ছিল । 
ব্রাহ্মণের পরে আর গাথার উল্লেখ পাই ন]। ত্রাহ্ধণে গাথা ও শ্লোক ছুই- 
রকমেরই লৌকিক কবিতা উদ্ধৃত আছে । উপনিষদে কেবল ক্লোক, গাথা নাই । 
সংস্কৃত সাহিত্যেও শ্লোক, গাথা নাই । ব্রাহ্মণের পরে গাঁথা পাই বৌদ্ধ-সাহিত্যে, 
- পালিতে এবং বৌদ্ধ-সংস্কৃতে ৷ তাহার পর প্রাকৃতে ।২ ইহ! হইতে এমন অনুমান 
করা যায় যে ভারতীয় সাহিত্যের শিষ্ট শাখা উপনিষদের পরে হইতে সংস্কৃতের 
(অর্থাৎ সমসাময়িক শিষ্ট ভাষার ) দিকে ঝু"কিয়৷ পাড়য়াছে। এই সময় হইতেই 
শিষ্ট (অর্থাৎ বেদ ও বেদাতিত তত্বময়) ও লৌকিক এই দুই ভাগে ভারতীয় 
সাহিত্য বিশ্লিষ্ট হইয়া পড়ে । শিষ্ট সাহিত্যে অতঃপর ত্রাঙ্ধণের বিবিধ বিদ্যার “মুত্র” 
অর্থীৎ কড়চা বই .13810600%) রচনা হইতে থাকে । তখন লিপিজ্ঞান অবশ্যই 
ছিল। কিন্তু বেদের বস্তু লিপিতে স্থাস্ত হইত ন1। সে বস্ত ব্রাহ্মণের মুখে মুখেই 


১ বোদব সাহত্যের অব্যবাহত পরবতী প্রাচীন ভারতীয় আর ভাষার রচনাগুলিকে সংস্কৃত 
সাহিত্োর মধ্যে ধরা হয় । তখনকার সাহিতে)র ভাষ!| পরব্তঁ কালের মত সমরূপ (171607) 
অর্থাৎ একমাত্র পাণিনি-শাসিত রূপেই দৃশ্ঠমান নয়। “সংস্কৃত' নামটিও তখন সৃষ্ট হয় নাই। এ 
নাম শ্রষ্টজন্মের পূর্বে ব্যবহৃত হইয়াছে বলিয়া নিশ্চিত প্রমাণ নাই ! (রানায়ণে আছে, কিন্ত 
রামায়ণের বর্তমান আকার যে খ্রীষ্টপূর্বাকের তাহা! প্রমাণিত নয় 1) 

২ প্রাকৃতে 'গাথা” নামধাতুরূপে ব্যবহৃত হইয়] সংস্কৃভের গৈ-ধাতুকে বহিষ্ধীত করিরাছিল। 


বৈদিক সাহিত্যের ঠিক পরে ৭৩ 


রচিত, রক্ষিত ও প্রচারিত হইত | সেইজন্য অর্থাৎ মুখস্থ করিধার পক্ষে সহজ হইবে 
বলিয়' স্ত্রগ্রস্থগুলির বাক্য অত্যন্ত সংক্ষিপ্ত হইত | (এই রীতির গোড়াকার নমুন। 
তৈত্তিরীয়-উপনিষদ হইতে দিয়াছি। ) গার্হস্থ্য বিধির জন্য “গৃহ্স্থত্র , ষজ্ঞবিধির জস্য 
“শ্রোত্থত্র” এবং সমাজ ও নীতিবিধানের জন্য ধর্মস্থত্র' রচিত হইল । ব্রাহ্মণের 
তখন ধক্‌ সাম যজুঃ (ও অর্থ) বেদের বহু শাখা-প্রশাখায় বিভক্ত হইয়াছে। সে 
সব শাখা-প্রশাখায় বেদবিধি যথাসম্ভব নিষ্ঠার সহিত পালিত হইত । তাহার। 
নিজের নিজের সম্প্রদায় অনুসারে স্থত্রগ্রন্থ রচনা করিতেন । এইজন্য নীনা নামে 
সুত্রগ্রন্থ পাওয়া যায়। 

বেদবাণী রক্ষা! করিবার জন্য বেদবিগ্যায় যাহাতে অপ্রমাঁদ না ঘটে সে কারণ 
ব্যাকরণচর্চাও সেই সঙ্গে শুরু হইয়াছিল । বেদের উচ্চারণ নির্দেশকস্থত্রগুলি রচিত 
হইল 'শিক্ষান্ত্র নামে । ইহাই আমাদের দেশে প্লীতিমত ব্যাকরণ চর্চার প্রথম 
নিদর্শন | ব্যাকরণস্ত্রও কয়েকটি লেখা হইয়াছিল । কিন্তু ব্যাকরণস্ত্র কি নামে 
পরিচিত ছিল তাহা আমরা জানি না । এমন কি পাণিনির ব্যাক্রণস্থত্র যাহাতে 
“স্ত্র* সাহিত্যের চরম বিকাশ ঘটয়াছে, তাহারও কোন নাম নাই। পাণিনি কিন্তু 
তাহার স্থত্রাবলির মধ্যে কয়েকজন পূর্ববর্তী ধৈয়াকয়ণের ব্যাকরণবিধির উল্লেখ 
করিয়াছেন । পাঁণনির ব্যাকরণন্ুত্র সংখ্যায় চার হাজারের কিছু বেশি । আট 
অধ্যায়ে বিভক্ত বলিয়া ইহা “অষ্টাধ্যায়ী” নামে খ্যাত । রচনাকাল খ্ীষ্টপূর্ব চতুর্থ 
শতাব্দীর মধ্যভাগ বলিয়া মনে হয়। পাঁণিনি শালাতুর গ্রামের» নিবাসী, এবং 
তাহার মায়ের নাম দাক্ষী ।_এই কথ! পাণিনির প্রধান ব্যাখ্যাকার পতঞ্জলি২ 
বলিয়াছেন । তিনি আরও বলিয়াছেন যে পাঁণিনির যশ অল্পবয়সেই চারিদিকে 
ছড়াইয়! পড়িয়াছিল | 

পাণিনির স্থত্র হইতে তাহার সময়ের লৌকিক সাহিত্য সম্বন্ধে কোন বিশেষ 
খবর পাওয়া যাঁয় না। কিন্তু তাহার প্রায় দুইশত বছর পরে আবর্তি পতঞ্জলির 
মহাভাম্তে তখনকাঁর লৌকিক সাহিত্যের বিষয়ে অনেক মুল্যবান টুকর। খবর পাওয়। 
যায়। প্রধানত পতগ্রলির উল্লেখ ও উদ্ধৃতি হইতেই গ্রীষটপূর্ব চতুর্থ হইতে দ্বিতীয় 
শতাব্দী পর্যন্ত কালে-_যেকালে পাণিনি-শাসিত অতি-শি্ ভাষায় সাহিত্য প্রথম 
রচিত হইতেছিল তাহার এবং তৎকালে প্রচলিত পাণিনি-অননুশাসিত ও কথ্যঘে'ষ। 
অনতিশিষ্ট ভাষার-_সাহিত্যের কিছু নমুনা আমর] পাইয়াছি | ব্যাকরণ দর্শন 
ইত্যাদি ও মহাভারতের কোন কোন আখ্যান ছাড়া এহ সময়ে--গ্রীষ্টপৃৰ চতুর্থ 
হইতে দ্বিতীয় শতাব্দী মধ্যে সংস্কৃতে লেখা এমন কোন গ্রন্থের হদিস পাই নাই 
যাহাকে “সাহিত্য” বলিতে পারি। 


১ এই গ্রাম পেশেল্লার অঞ্চলে ছিল বলিয়া নির্ধারিত হইয়াছে । 
২ খ্বীষ্টপৃব দ্বিতার শস্তান্দী | পরে ত্রষ্টব্য। 


৭৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পতঞলির “মহাভাষ্য' পাঁণিনি-ব্যাকরণের সর্বাপেক্ষা! পুরানো এবং সবচেয়ে 
মূল্যবান ব্যাখ্যাগ্রন্থ। পাণিনির শ্ত্রে সিদ্ধ হয় না এমন কিছু কিছু শব ও পদের 
সিদ্ধির জন্য পাঁণিনির পরবর্তা কালে এক বড় বৈয়াকরণ কাত্যায়ন কতকগুলি নূতন 
স্ুত্ররচনা করেন | এই নূতন সুত্রগুলিকে বলে “বাঁতিক-ম্তত্র' ৷ ক্যাতাঁয়নের 
স্মব্রও পতঞরলি তাহার ভাষ্যে আলোচন! করিয়াছেন। এই তিন জন-_পাঁণিনি 
কাত্যায়ন ও পতগুলি-_সংস্কত বৈয়াকরণের সর্বমান্য “ত্রিমুনি* বা ত্রিশরণ | 

পতঞ্জলির গ্রন্থে তাহার কিছু পরিচয় পাওয়া যাঁয় না! । তবে তিনি যেভাবে 
পুষামিত্রের উল্লেখ করিয়াছেন তাহ হইতে সিদ্ধান্ত হইয়াছে যে তিনি পাঁটলিপুত্রের 
সমাট পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন । তিনি যে পূর্বভীরতের অধিবাসী ছিলেন 
তাহাঁও অনুমান করা যায়। 

আঁপুনিক অর্থে “কাব্য” শব্দ পতগুলির একটি উদাহরণে প্রথম পাওয়া গেল। 
অবশ্য কবির সৃষ্টি অর্থে শব্দটি অথর্ববেদে অশছে, “পশ্য দেবশ্য কাঁব্যং ন মমাঁর ন 
জীর্যতি ।” কিন্তু সেখানে “কবি” এখনকার অর্থে ব্যবহৃত নয়, সেখানে শব্দটি যূল 
অর্থে ধরিতে হইবে--“আশ্চর্য-কৌশলী ও তুরীয়-প্রজ্ঞাবান্‌*। পতঞ্রলি বলিয়াছেন, 
“বাররুচং কাব্যম্‌” অর্থাৎ বররুচি প্রণীত কাব্য। তবে এ কাব্য এই নামটুকুতেই 
পর্যবসিত । হয়ত পতঞ্জলির উদ্ধৃত কোন কোন শ্লোক এই কাঁবা থেকে নেওয়। | 
কিন্তু তাহা নির্দেশ করিবার উপায় নাই | 

বৈদিক সাহিত্যে আমরা আখ্যান-আখ্যায়িকা পাইয়াছি । এমন অনেক 
আখ্যান-আধ্যায়িক1 ছিল যাহা বৈদিক কাঁল হইতে চলিয়া আপিয়াছিল কিন্তু 
কোথাও উল্লিখিত হয় নাই। আখ্যান-আখ্যায়িকা বল তখন বৃত্তি বা পেশায় 
পরিণত হইয়াছিল (প্রাচীন ইউরোপের 1120390দের মতো )। কাত্যায়নের 
একটি স্ত্রে আখ্যান-আখ্যাঁয়িকা-কথন-পট্রত্বের প্রথম উল্লেখ পাই । কাঁত্যায়নের 
স্তত্রে আখ্যান-আখ্যায়িকার সঙ্গে ইতিহাস-পুরাঁণেরও উল্লেখ আছে। (ইতিহাস 
পুরাণের উল্লেখ ব্রাহ্ষণে উপশিষণেতও পাওয়া |গয়।ছিল 1) পতজলি এহ হ্ত্রের 
উদাহরণে তাহার সময়ে স্থপ্রচলিত কয়েকটি আখ্যান-আধ্যায়িকার নাম 
করিয়াছেন | যেমন, আখ্যান (নায়ক-নামে) £ যবক্রীত, প্রিয়ঙ্গু, যযাতি। আখ্যায়িকা 
(নায়িকানামে ) £ বাঁসবদত্ব। | 

ইহার মধ্যে পরবর্তী কালে যযাঁতি-আখ্যণন মহাভারতের মধ্যে মিলিয়াছে, 
বাসবদত্তা-আখ্যায়িক! প্রাকতে ও সংস্কৃতে গাথা কাব্য ও নাটক আকারে পুন- 
বিগ্যন্ত হইয়াছে । 

পতঞ্জলি একটি ক্ষুদ্র আখ্যান-গাথা উদ্ধৃত করিয়াছেন । প্রাসঙ্গিক গল্পাট বুঝিয়। 
লওয়! কঠিন নয়। 
রর যন্মিন্‌ দশ সহত্রাঁণি পুত্রে জাতে গবাং দদৌ।। 

্রাহ্মণেভ্যঃ প্রিয়াখ্যেভ্যঃ সৌহ্য়মুঞ্ছেন জীবতি ॥ 


বৈদিক সাহিত্যের ঠিক পরে ৭৫ 


“যে পুত্র জন্মগ্রহণ করিলে (পিতা ) দশ হাজার গোঁরু দিয়াছিলেন 
আশীর্বাদক ব্রাহ্মণদের, এই সে (এখন) উঞ্ৃত্তি করিয়া প্রাণধারণ 
করিতেছে ॥' 
কালিদীসের সময়েও আখ্যান-আধ্যাঁয়িকাঁর খুব চলন ছিল জানপদ সাহিত্যে । 
তাহার সময়ে আখ্যান-আখ্যায়িকার সাধারণ নাম ছিল “কথা” । উদয়ন- 
বাসবদত্তার গল্প আধ্যান-আধ্যায়িক (অর্থাৎ “গাথা” রূপে কালিদাসের কালে 
স্থপরিচিত ছিল । মেঘদূতে অবন্তীর প্রসঙ্গে তাহার এই উক্তি ম্মরণ করি, 
“প্রাপ্যাবস্তীন্‌ উদয়নকথাকে1বিদগ্রামবুদ্ধীনৃ**** | 
পতঞ্জলির উদ্ধৃত উদাহরণগুলি হইতে বুঝিতে পারি যে তখনই সংস্কতকাঁব্যের 
পরিচিত ছন্দোরীতি প্রতিঠিত হইয়া গিয়াছে। বৈদিক অনুূপ--জাত শ্লোক তো 
্রাহ্মণ-গ্রস্থেই সংস্কৃতের মসণতা৷ পাইয়াছিল । উপনিষদের কালে ত্রিষ্ুপ, হইতে 
ইন্দ্ব্্রা-উপেন্দরবভ্রা-উপজাঁতি উৎপন্ন হইয়াছিল । পতঞ্জলির উদ্ধতিতে জগতীজাত 
বংশস্থ পাই । সংস্কৃতের আরও কয়েকটি বিশিষ্ট ছন্দও ( যেমন প্রমিতাক্ষরা, 
প্রহষিণী, মালতী ও বসন্তুতিলক ) পতঞুলিয় সময়ে চলিত হইয়] গিয়াছে 
কৃষ্ণলীল! এবং কুরুপাগুব কাহিনীবিজডিত বচন! হইতে পতঞ্রলির এই 
উদ্ধৃতিগুলি গৃহীত | 
সংকর্ষণদ্ধিতীয়শ্য বলং কৃষশ্ত বর্ধতাম্‌ ॥ 
'সংকর্ষণ১___সহায় কৃষ্ণের বলবুদ্ধি হোক ।” 


জঘাঁন কংসং কিল বাস্থদেবঃ ॥ 
কংসকে বধ করিলেন কৃষ্ণ ।” 


অসিদ্বিতীয়োনুসসার পা'গুবম্‌ 
“অসি সহায় করিয়া (তিনি ) পাণগুবকে অনুসরণ করিলেন ।' 
এখানে পাগুবের নাষ পাইলাম । কুরু নামও পাহতেছি। 
ধর্সেণ ম্ম কুরবে? যুধ্যন্তে ॥ 
'কুরুর] ধর্মত যুদ্ধ করিতেছে ॥' 
কবিতাছত্র-উদ্ধাতির মধ্যে একটি খুব চমৎকার, 
স্মরতি বনগুল্সস্য কোৌকিলঃ ॥ 
(পোষা ) কোকিল বনকুঞ্জের কথা স্মরণ করিতেছে ॥' 
নিম্নে উদ্ধৃত শ্লোক দুইটি হয়ত পাম-কাঁহিনী হইতে উদ্ধৃত নয়, কোন দিসংলাপ 
নীতিকথা-গাঁথ। (-__-বৌদ্ধ সাহিত্যের জাতকের মতো৷__) হইতে লওয়] সম্ভব । 


১ বারামের এক নাম। 


৭৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বহুনামপ্যচিস্তানামেকো ভবতি চিত্তবান্‌। 
পশ্ত বানরসৈস্তেইশ্সিন্‌ যদর্কমুপতিষ্ঠতে ॥ 
মৈবং মংস্থাঃ সচিত্তোইয়মোষইপি হি যথা বয়ম্‌। 
এতদপ্যস্য কাপেয়ং যদর্কমুপতিষ্ঠতি ॥ 
“অনেক নির্বোধের মধ্যেও একজন বুদ্ধিমান্‌ থাকে। 
“দেখ, এই বানর সেম্তের মধ্ো যেহেতু (এ) হুর্য উপাসন1। করিতেছে ॥” 
'এমন ভাবিও না যে এ বুদ্ধিমান । এ যেমন আমরা তেমনিই | 
ইহাও ইহ।র বানর-ন্বভাঁব, তাঁই সুর্যের দিকে (মুখ করিয়া) আছে ॥ 
অনসমাজের জ্ভানভাগার হইতে আহত সদুক্তি শ্লোকও ছুই চারটি মহাভাম্বে 
উদ্ধৃত আছে । যেমন, 
বাতায় কপিলা 'বছ্যদাতপায়াতিলোহিনী। 
পীতা ভবতি বর্ষায় ছুভিক্ষায় সিতা ভবেৎ ॥ 
“কট রঙের বিদ্যুৎ ঝড়, অতিশয় রক্তবর্ণ ( বিদ্যুৎ ) খরা, 
পীতবর্ণের ( বিদ্যুৎ ) বর্ষা, সাঁদ বিদ্যুৎ দুিক্ষ সুচন1 করে ॥ 
চাণক্যঙ্লোকের মতো শিক্ষা-শ্লোকও আছে । যেমন, 
সামৃতৈঃ পাণিভিদ্ররন্তি গুরবো ন বিষোক্ষিতৈঃ। 
লাড়নাশ্রয়িণো দোঁষাস্তাড়নাশ্রয়িণে। গুণাঃ ॥ 
'অমৃতময় হাতে গুরুর! আঘাত করেন বিষময় (হাতে ) নয় ।৯ 
লাঁলনে বন্ধ দোষ জোটে, তাড়নে বহু গুণ ॥২ 


স্ুক্ুক্মুজটকেশেন জুনতাজিনবাসস] । 
সমন্তশিতিরন্ধ্ধেণ দ্বয়োবৃত্তৌ ন সিধ্যতি ॥ 
'অতিশয় সুক্ষ জটাযুক্ত কেশ, অত্যন্ত কোমল চর্নবসন, সীমন্তে সি থির 
গর্ত--ছুটি ব্যাপারে মিল হয় ন]। 
ছুই কর্ণকুহর শাদা, ( এই ) হেতু (?) ছইটি বৃত্তিতে খাপ খায় না ॥' 
অহরহর্নয়মানে। গামশ্বং পুরুষং পশুম্‌। 
বৈবস্বতো। ন তৃপ্যি স্থরায়৷ ইব দুর্মদী ॥ 
'প্রত্যহ গোর ঘোড়া মান্ষ পশু লইয়া! িয়াও 
যম তৃপ্তি পায় নী, যেমন মদখোর মদে ॥? 
সেকালেও বেদ-অবিশ্বাসীর অভাব ছিল ন!, এবং তাহাদের মধ্যে শিষ্ট ব্যক্তিও 
ছিল। প্তঞ্জলি এই লোকয়তিকরদের কবিতাও উদ্ধৃত করিয়াছেন | এ ধরনের 


১ অর্থাৎ গুরুর প্রহার প্রহার নয়, উপ্হার । 
২ দ্বিতীয়ার্ধ চাণকাঙ্লোকে পুন্রাবৃত্ত । 


বেদের পরে ৭৭ 


কবিতাকে পতঞ্জলি বলিয়াছেন 'ভ্রাজ' (“ভ্রীজাঃ স্লোকাঃ" ) অথাৎ চুটকি (হিন্দী 
পফুটকল” ) ছড়।। 
যদুদুপ্ধরবর্ণান1ং ঘটান।ং মণ্ডলং মহৎ | 
পীতং ন গময়েৎ স্বর্গ, কিং তৎ ক্রতুগতং নয়েৎ। 
'বড়,মগ্ুল করিয়া সাজানে। ঘটা ঘটা ডুমুর-রঙ (মদ) পান করিলেও 
যদি তা স্বর্গে না লইয়া! যায়, তবে কি তা যজ্ঞে ঢালিলে লইয়া 
যাইবে ?' 
মনে হয় বেদের সময়ে সংলাপমম্ন আধখ্যান-গাঁথা অভিনয়ের ধরণে গাত ও 
'আবৃত্তি করা,হইত | যে সব গাথায় বীরকর্মের উল্লেখ থাকিত (“নারাশংসী গাথা”) 
তাহীতে,আখ্যাত৷ সেকালের দেবতা অথবা মানুষ বীরের সাজ করিত। এই দুহ 
ধরণের “অভিনয়”হ নৃৎ-ধাতুর দ্বার। ব্যক্ত হহত, এবং এই রকম অভিনেতা- 
অভিনেত্রীকে,খগ বেদের সময়ে বলিত “নৃতু* । পরবর্তী সময়ে, মধ্যভারতীয় আর্য 
ভাষায় প্রথম পদক্ষেপ কালে ৃৎ-ধাতুর হট রূপ দাড়াইয়। যায়, “নট” (€ন্ৃত্যতি) 
আর «নচচ” (€ * নৃত্যতি )৯ এবং এই দহ রূপের যে দুহটি পৃথক অর্থ উৎপন্ন 
হইল তাহ] সংস্কৃত ভাষায় ও সাহিত্যে গৃহীত হইল । সংস্কৃতে 'নটতী” মানে অভিনয় 
করে, “নট” মানে অভিনেতা, আর “নৃতাটি* মানে নাচে “মৃত্য” মানে না» । 
«নাটক**শব্ধ ও নাটক-বস্ত তখনে। হৃষ্ট হয় নাহ । 
তদ্ধিত প্রত্যয়ের প্রসঙ্গে পাণিনির একটি শ্বত্রে নটম্থত্রের উল্লেখ আছে, 
«পারাশর্ধশিলালিভ্যাং ভিক্ষুনটস্ত্রয়ে£ (৪. ৩. ১১০)।” স্ুত্রটির এই ব্যাখ্যা ও 
উদাহরণ দেওয়া হয়, 
পাঁরাশর্য ও শিলালি শব্দ দুইটিতে ণিনি প্রত্যয় হয় ভিক্ষুহ্থত্র ও নটস্ুত্র 
অধ্যয়নকারী বুঝাইলে । যেমন “পারাশপীণো। ভিক্ষবঃ*, “শৈলালিনো। 
নটাঃ” 1২ 
এই ব্যাখ্যা স্বীকার করিয়া লহলে পাণিনির সময়ে নটদের শাস্ত্রের অস্তিত্ব 
স্বীকার করিতে হয় । পণ্ডিতেরাও তাহাহ্‌ করিয়াছেন । কিন্তু এ ব্যাখ্যা সন্দেহাতীত 
, নয়। *ভিক্ষুনটস্ত্রয়ো** বলিতে পা।ণনি ভিক্ষুহুত্র ও নটস্ত্র ন। বুঝাইয়৷ ভিক্ষু 
ও নটস্ত্র বুঝাইতেও পারেন। তা যি হয় তবে “পারাশরিন্* মানে পারাশর 


১ “নট” শবে এই বুৎপত্তি সন্দেহাতীত নয়_-“নৃততি”--এই রকম (তুদাদিগণীয়) পদ 
পাওয়া,যায় নাই । এক বিশেষজ্ঞ (171), ] (3410১01 ) শব্দটির উৎপত্তি অন্-আধ ভাবা হইতে 
সম্ভব বলিয়া! মনে করেন। তাহার মতে সংস্কৃত ' নটাত' পদের অর্থ নাড়ে, ধাহা। হইতে বাংলায় 
“নড়া” আগত । এই বুৎপত্তি গ্রহণ করিলে পুতুলনাচ হইতে নাটকের উৎপত্তি কনার পক্ষে 
নৃতন একট! যুক্তি মিলে । মদীয় “নট নাট্য নাটক" ভরষ্থব্য। 

২ পতগ্রলি এ ব্যাখ্যা করেন নাই। তিন শুধু বলিয়াছেন ,কথং পারাশারণো ভিক্ষব: 
শৈলালিনো। নটাঃ |” 


৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


মতের ভিক্ষু, আর “শৈলালিন্* মানে নটের স্মত্র। এ সুত্র যে কী, শান্তর-স্ত্র 
ন] পুতুল নাচাইবার স্থৃতা, তাহাও নিশ্চয় কর] যায় না। তবে পরবর্তী কালে 
উদ্ভূত সংস্কৃত নাটকে নাট্যাধিকারীর নাম “হ্ত্রধার*১ হওয়াতে শেষের অর্থ গ্রহণ 
করিতে ইচ্ছ] হয়। 
তাহার সময়ে লোৌকচিত্তবিনোদনের যে সব সাহিত্যআশ্রিত ব্যবস্থা ছিল 
পতঞ্জলি তাহার কিছু নির্দেশ দিয়াছেন | ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে 
এই বিষয়ে পতগ্রলির উক্তি অত্যন্ত যূল্যবান্‌। আখ্যান-আখ্যায়িকা বল। (অথব। 
গাওয়। ) তখন বিশেষজ্ঞের অধিকারে আসিয়াছিল এবং তাহাদের মধ্যে সকলের 
না হোক কাহারও কাহারও ইহ জীবিকা ছিল । এই হইল এক ধরনের বিনোদন । 
আর এক ধরনের বিনোদন ছিল হতিহাস-পুরাঁপ পাঠ । এ কাজ ধাহার। করিতেন 
তাহাদের পতগ্রলি “গ্রন্থিক”২ বলিয়াছেন । ইহাদের প্রাচীনতর নাম “এতিহাসিক” 
ও “পৌরাণিক” । 
তৃতীয় এক শ্রেণীর বিনোদনেরও উল্লেখ আছে কিন্তু তাহার নাম কী তাহ! 
পতঞরলি বলেন নাই । যাহারা এ কাজ করিত তাহাদের বলিয়াছেন “শৌভনিক*৩ 
অর্থাৎ যাহার। বিচিত্র সাজ পরিয়া নিজেকে শোভিত করে । ইহারা যে অভিনেত। 
তাহা পতঞ্রলির বর্ণনা হইতে বে1ঝা যায় । অতীত ঘটনার বর্ণনায় বর্তমানকালের 
প্রয়োগ বুঝাইতে গিয়া পঙঞলি বলিতেছেন, 
এহ খাহাদের শৌভনিক নাম এর। প্রত্যক্ষ কংসকে হত্যা করায় এবং 
প্রত্যক্ষ বলিকে বন্দী ক্ষরায় যদিও কংস কত কাল আগে হত এবং 
বলি কত কাল আগে বন্দী (হইয়াছিল) | (তাহা হইলে) কি 
করিয়া ?8 চিত্র সকলেও€ উঠা ও পড়া দেখা যায়, কংসকে টানাটানিও । 
কেহ কেহ কংসের দলে কেহ কেহ বাস্থদেবের দলে দেখা যায় । 
( শৌভশকের। ) বর্ণের |ওন্নতাও গ্রহণ করে । কেহ কেহ রক্তমুখ ২য় 
কেহ কেং কালমূখ ।৬ 
তাহার পরে পতগ্লি যে কথা বণিয়াছেন তাহাতে এখনকার যাত্রাগান-শ্রোত। 
দর্শকের কথ মনে পড়ায় । 


১ যান হৃত। ধারয়া থাকেন। চত্রিশ-পঞ্চাশ বছর আগে যাহার দড়িটান। পুতুলনাচ 
দেখিয়াছেন ভাহারা সুত্রধার নামের মর্ম বুঝিতে পারিবেন ! 

২ এখনকার কথকের পুবপুরুষ। 

৩ ইহারই সম্পকিত “শৌভিক”' শব্খ হইতে আমি আধুনিক “ছউ”* (বা “ছে?” ) নাচের 
বাৎপন্তি কল্পনা করি । পতগ্রলি যে বর্ণন। দিয়াছেন তাহা এখনক'র ছউ নাচের পক্ষে পুরাপুর 
থাটে। 

৪ এথানে স্পষ্টতই পুতুলনাচের নির্দেশ। 

৫ এখানে “চিত্র শবের অর্থ (প্রতিমা-পুত্তলিকা, প্রতিমুতি ) ধরিতে হইবে | 

৬ এখনও ছউ নাচে এই রকম । যবহ্বীপের নাচেও তাই। 


বৈদিক সাহিত্যের ঠিক পরে ৭৯ 


যাও, কংসকে মারা হইতেছে । যাও, কংসকে ( এবার ) মার হইবে। 
( আর ) গিয়া! কি হইবে ? কংসকে মার হইয়া গিয়াছে । 
উপনিষদের ভাষণরীতি হইতে নৃত্ররীতি উদ্ভূত হইয়াছিল । উপনিষদের 
নিজস্ব রীতি কিন্ত লুপ্ত হয় নাই ৷ পতঞ্জলির রচনায় তাঁহার পরিণতি লক্ষ্য করি। 
এ ভাষা যেমন তীক্ষ ও স্পষ্ট তেমনি স্থমিত ও সরস-উজ্জবল। 
পাঁণিনির অন্য একটি স্ত্রের পতগ্রলির প্রশ্নোত্বরময় রচনারীতির পরিচয় পাওয়া 
যাইবে। 
“অনিরবসিতানাম্‌্*৯ বলা হইতেছে । কোথা হইতে অনিরবসিতদের 7 
আর্যাবর্ত হইতে অনিরবসিতদের ৷ 
কিন্তু আর্ধীবর্ত কী? 
আদর্শের পূর্বে কালকবনের পশ্চিমে হিমালয়ের দক্ষিণে পারিষাত্রের 
উত্তরে | 
তাই যদি হয় তবে “কিকিস্বগন্দিকম্‌* “শকযবনম্‌* *শৌর্যক্রৌঞ্চম্* তো 
সিদ্ধ হয় না। 
ঠিক। তাহ] হইলে আর্ধনিবাঁস হইতে অনিরবসিতদের | কিন্তু আর্ধনিবাঁস 
কী? 
গ্রাম ঘোষ নগর সংবাহ_-এই | 
তাহা হইলে এই যে সব বড় বসতি সেগুলির মধ্যে চগ্ডাল ও শবপ্রহরী 
বাস করে । সেখানে “চগ্ডালমৃতপাঃ* তো খাটে ন।। 
ঠিক। তাহ। হইলে যজ্ভীয় কর্ধ হইতে অনিরবসিতদের । 
তাহা হইলে “তক্ষায়ঙ্কারম্‌* “রজকতন্তবায়ম*_ ইহাও থাটে ন]। 
ঠিক। তাহ হইলে (ভোজন-)পাত্র হইতে অনিরবসিতদের | যাহারা 
ভোজন করিলে পর ( ভোজন-) পাত্র ধোওয়1-মাজায় শুদ্ধ হয় তাহারা 
অনিরবসিত, যাহার! ভোজন করিলে পর ( ভোজন-) পাত্র ধুইলে 
মুছিলেও শুদ্ধ হয় না তাহার নিরবসিত ॥ 
আর একটি স্যত্রের ব্যাধ্য৷ প্রসঙ্গে পতগ্রলি একটি ছোট গল্প বলিয়াছেন তাহার 
নিজস্ব স্টাইলে । গল্পটির বিশেষ এঁতিহাসক মুল্য আছে। বাংল! দেশের ছোট 
(অবিবাহিত ) মেয়েদের মধ্যে ইতুপুজার ব্রত চিরকাল ধরিয়। চলিয়া! আসিয়াছে । 
এই কাহিনীতে সেই পুজার প্রাচীনতম নজীর পাইতেছি, এবং ইতু যে “ইছু* হইয়। 
ইন্ত্র” হইতে আসিয়াছে এই অন্ুমানেরও নিশ্চিত প্রমাণ পাইতেছি। পতঞলির 
উক্তির অন্বাদ দিতেছি। 


১ পাপিনি-হত্র, “শৃদ্রাণামনিরবসিতানাম্‌! (২, ৪, ১০ )। 


৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অথব। বৃদ্ধকুমাারীর৯ বাক্যের মতো লইতে হইবে | সে যেমন-_ 

বৃদ্ধকুমারীকে ইন্দ্র বলিলেন, “বর নাও ।” 

সে বর চাহিল, “পুত্রের আমার যেন কাসার থালায় প্রচুর হুগ্ধত্বৃতযুক্ত 

অন্ন খাইতে পায় ।* 

তাহার তে! পতিই নাহ, কোথায় পুত্রেরা, কোথায় গোরু, কোথায় 

ধন। এখানে তাহার এক কথায় পতি একাধিক পুত্র গোরু ধন ইত্যাদি 

সব পাওয়া হইল । 

প্রাচীন সাহিত্যের মধ্যমন্তর 
ভারতীয় আর্ধভাষার প্রাচীন সাহিত্যের আবহমান ইতিহাসে তিনটি স্তরভেদ 

লক্ষ্য কর! যাঁয়। এই স্তরভেদ এতই সুস্পষ্ট, যে ভাষা, বস্তু এবং রচনাশৈলী 
বিবেচনা করিলে স্তরভেদ বিচ্ছিম্রতার মতে] বোধ হয় । প্রথম স্তরভেদ বৈদিক 
সাহিত্য, অন্ত্যস্তরভেদ সংস্ৃত সাহিত্য আর মধ্যমস্তরভেদ পৌরাণিক সাহিত্য । 
ঠিক মতো বলিতে গেলে মধ্যমস্তরের নাম দিতে হয় “ইতিহস পুরাণম্* সাহিত্য 
এই বাক্যটি দিয়া ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদে অনেক প্রসঙ্গ সম হইয়াছে। এটি 
একটি বাঁক্য। মানে হইল “এইরকমই ছিল পুরাকালিক (ব্যাপার )।” বাক্যটি 
অনতিবিলঘ্ষে ঘন সান্নবদ্ধ হইয়] দীড়ায় “ইতিহাসপুরাণম্‌।” কিছুকাল পরে এই 
বাক্য শব্দটি বিচ্ছিম্্র হইয়া দুটি পৃথক শব্দে পরিণত হয়-_-“ইতিহাস” এবং “পুরাণ, 
প্রথম শব্দাটর অর্থ হইল অতীতের ঘটনা আর দ্বিতীয় শব্দটির মানে হইল 
পুরাকালে ঘটন] অর্থাৎ জনশ্রুতি । এই পার্থক্য কিন্ত পৌরাণিক সাহিত্যে স্পষ্ট 
নয় । অধিকাংশ পৌরাণিক রচন1তেই ইতিহাস তলাইয়! গিয়া পুরাণকেই জাকাইয়া 


হুলিয়াছে। 


১ যে কন্যা! দীর্ঘকাল অবিবাহিত 'আছে। পশ্চিমবঙ্গের উপভাষায় “থুবড়ো আইবুড়ো 
নেয়ে ।” ধগবেদের অপালার কথা এই সঙ্গে *নে আপে। 


তৃতীয় পরিচ্ছেদ 
রামায়ণ 


ইতিহাস-পুরাণ শ্রেণীর রচনাগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হইতেছে 'রামায়ণ, 
ও “মহাভারত | এ ছুটি আমাদের এঁতিহা সমথিত জাতীয় মহাকাব্য | মহখকাব্য- 
দ্বয়ের মধ্যে রামায়ণই প্রাচীনতর । তবে ইহার মধ্যে “ইতিহাস*-এর অপেক্ষা 
“পুরাণ”-এর উপাদান এত বেশি যে কাহিনীর মধ্যে ইতিহাসের টুকরাগুলি 
আবিফষার কর] দুরূহ গবেষণ]1 | 

রামায়ণের যে যূল রূপ ছিল তাহাতেই রাম-কথা প্রথম রচিত হইয়াছিল। 
এই কাহিনীর আগে আমাদের দেশে এমন কোন আধখ্যায়িকা, গাথা ব। কাব্য, 
বিরচিত হয় নাই যাহার বিষয় অর্থাৎ গল্প অপরি চিতপূর্ব । অর্থাৎ এই মূল রামায়ণের 
আগে কোন আখ্যায়িকা-গাথার (কিংবা কাব্যের) বিষয় রচয়িতার স্বকল্িত 
€ অর্থধৎ মৌলিক ) ছিল না । তখনকার দিনে একরকম সব রচনাতেই পরম্পরাগত 
উপাখ্যান অবলম্থিত হইত । খাল্মীকির প্রতিভাই প্রথম মৌলিক “কাব্য* সম্তাবিত 
করিয়াছিল । মৌলিক বলিতেছি গাথনির দিক দিয়া কাহিনীর উপাদানগুলি 
নাঁন। স্থানের ও নান। সময়ের বিবিধ গল্পকথা হইতে স্বাভাবিক ভাবে সংকলিত 
হইয়াছিল। এই জন্যই বালীকি “আদি কবি”, তাহার রচনা “আদি কাব্য*। 
বাল্সীকির আগে লেখা অনেক শ্লোক তো! পাওয়া গিয়াছে । কিন্তু সেগুলি 
পরম্পরাগত ছিল বলিয়া অথব। সেগুলির রচয়িতার নাম জানা ছিল না বলিয়াই 
সেগুলিকে “কাব্য* (অর্থাৎ কোন কবির অদ্ভুত সুষ্টি) বল। হয় নাই। এইখানে 
মনে কয়েকটি প্রশ্ন জাগিতেছে । লিপিব্যবহার চলিত হইবার পরেই কি বাল্সীকি 
তাহার কাব্য রচন। করিয়াছিলেন ? বৈদিক সাহিত্যের মতো বান্সীকির কাব্য কি 
মুখে মুখে ধারা-বাহিত হয় নাই? প্রথম হইতেই সে রচন। লিপিবদ্ধ হইয়াছিল? 
মহাভারতের সঙ্গে তুলনীও এখানে মনে পড়িতেছে। মহাভারত হইল সংহিতা 
অর্থাৎ আখ্যান-আধ্যায়িকার সমষ্টি, এবং সেগুলি ব্যাস রচন! করেন নাই, জড়ো। 
করিয়। শিষ্যদের কে সমর্পণ করিয়াছিলেন । মহীভারত-গ্রন্থে কাহিনী বাধা 
পড়িয়াছিল অনেক কাল পরে। সেইজগ্য গণেশকে লেখকরূপে কল্পনা করিতে 
হইয়াছে । রামায়ণের কোনে! লেখক নাই, রামায়ণ ব্যক্তিবিশেষের রচন]। বলিয়া 
রামায়ণের ঠাট ব্যক্তিগত রচনার মত। ( বস্ততঃ বান্সীকি বলিয়া! কোনো ব্যক্তির 
অস্তিত্ব মিলে না।) 

রামায়ণ-কাহিনীর ও বাল্সীকির উল্লেখ বৌদ্ধ সাহিত্যেই প্রথম পাঁওয়। যায় । 
একটি পালি জাতক-গাথায় দশরথের মৃত্যুর পরে রামের কাছে ভরতের আগমনের 


ভা. আ. সা. ই._৬ 


৮২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রসঙ্গ আছে।* খ্রীষ্টপর প্রথম শতাব্দীর বৌদ্ধ কবি পণ্ডিত অশ্বঘোঁষের 'বুদ্ধচরিত”' 
কাব্যে আদিকবি বাল্সীকির স্পষ্ট উল্লেখ আছে এবং ক্রৌঞ্চবধখিশ্ন মুনির মুখ দিয় 
শ্লোক বাহির হইবার ইঙ্গিতও আছে। অশ্বঘোষ লিখিয়াছেন, 
বাল্সীকিনাদশ্চ সসর্জ পছ্াং জগ্রন্থ যন্ত্র চ্যবনে। মহষিঃ | 
“মহঘি চ্যবন২ যাহা গ্রস্থবন্ধ করিতে পারেন নাই (সেই) পদ্য বাল্সীকির 
নাদই হৃষি করিয়াছিল।, 
আমর] যে রামায়ণ জানি তাহাতে হয়ত বাল্সীকির রচনা! কিছু কিছু কিংবা 
অনেকটাই আছে কিন্তু তবুও তাহা খাল্সীকির মূল রামায়ণ নয় । এমন কি স্প্- 
ভাবে পরবর্তী কালের যোজন] উত্তর-কাঁণড বাদ দিলেও নয় | তবে বাল্সীকির মূল 
রচনায় রামের জন্ম হইতে অযোধ্যায় আসিয়া রাজা হওয়া__এই পর্যন্ত কাহিনী 
অবশ্ই ছিল। গোডাতে যে শ্রোক-উৎপত্তি বিবরণ আছে তাহা বদিও প্রাচীন 
কিন্ত বাল্সীকির দেওয়া নয়। তবে গ্লোকটি যেভাবে শ্রদ্ধার সহিত গ্রহণ কর] 
হইয়াছে তাহাতে সেটি যে বাল্সীকির লেখা সে বিশ্বাস অন্তত ছু হাজার বছর 
টাঁন। চলিয়া! আসিয়াছে। ঘটনাটুকু এই | না আসিয়া বাঁল্সীকিমুনিকে নরশ্রেষ্ঠ 
রামের চরিত বর্ণনা করিতে বলিয়া গেলে পর বাল্সীকি তমসাতীরে বেড়াইতে 
বেড়াইতে এক প্ররেমাসক্ত ক্রৌঞ্চদম্পতীর ক্রোঞ্চকে ব্যাধের বাণে পতিত হইতে 
দেখিলেন। ক্রৌঞ্চা শোঁকার্তা হইয়া বিলাপ করিতে লাঁগিল। সেই শোক 
বান্সীকির হৃদয়ে আঘাত করিয়। তাহার ইমৌশন জাগাইয়া দিল। ফলে তাহার 
মুখ হইতে বাহির হইল রামায়ণের বাজ এই আদি গ্লোক ব্যাধের প্রতি 
অভিশাপরূপে 
ম] নিষাদ প্রতিষ্ঠীং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ। 
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধী; কামমোহিতম্‌ ॥ 

“নিষাদ, তুমি কখনো! স্থিত হইতে পারিবে না।৩ 

যেহেতু ক্রৌঞ্চমিথুনের মধ্য হইতে কামমোহিত একটিকে বধ করিলে ॥" 
(এই শ্লোকে একটি অপাঁণিনীয় পদ আছে-_-“অগমঃ”। ) 

রামায়ণে ছয়টি (অথব। সাতটি ) কাণ্ড, প্রত্যেক কাণ্ডে কতকগুলি করিয়। সর্গ । 

সর্বসমেত শ্লোকসংখ্য। ২৪০০০ | মূল রাঁমায়ণে ছিল ছয় কাঁগ্ু_ বাল (বাআদি), 
অযোধ্যা, অরণ্য, কিস্কিদ্ধ্য], সৌন্দর ও যুদ্ধ (ব] লঙ্কা) । উত্তর-কাণ্ড যে পরে 


১ পরে ডরষ্টব্য। জাতক-গাথাটিতে যদি বিকৃতি না ঘটিয়া থাকে তবে বুঝব এই প্রসঙ্গ 
বাল্দীকি-রামায়ণের মতো। ছিল ন1। এখানে ভরতের কথায় রাম সোজাসুজি অযোধ্যায় আসিয়া 
রাজ্যভার গ্রহণ করিয়াছিলেন । 

২ বালীকির পিত! অথব। পুবপুরুষ। 
৩ অর্থাৎ তোমাকে (-নিষাদ জাতিকে ) যাযাবর হইয়া থাকিতে হইযে। “প্রতিষ্ঠা” 
পদটির যে মানে কর] হয় (-ঘশঃ, কীতি ) তাহা নিররথ। 


রাষায়ণ ৮৩ 


সংযৌজিত১ তাহার প্রমাণ প্উত্তর” এবং “সপ্তকাণ্ড” এই ছুইটি বিশেষণেষই্ 
রহিয়াছে । প্রথম কাণ্ডের প্রথম সর্গে নারদ বাল্সীকিকে স্বগ্র রামচরিত সংক্ষেপে 
বর্ণনা করিয়াছেন, তাহাতে অধযোধ্যায় প্রত্যাবর্তনের এবং ১১০০০ বছর ধরিয় 
প্রজাপালনের কথা বলপিয়াই শেষ করা হইয়াছে। 
রাঁমায়ণের কাহিনী বেশ ঠাস-বুনানি, কেবল গোড়াকার খম্যশৃঙ্গ উপাখ্যান 
ছাঁড়1। খধ্যশৃঙ্গের কাহিনী রাম-কথা। অপেক্ষ। প্রাচীনতর । খশ্মশুঙ্গ অর্ধমনুষ্য অর্ধপঞ্ত 
গ্রীক বনদেবতা প্যানের মতো। মোহেঞ্জোঁদড়োর যে সীলমৃতিটি পশুপতি 
শিবের বলিয়। পণ্ডিতের গ্রহণ করিয়াছেন তাহ] খস্তুশঙ্গের মতো! কোন আরণ্যক 
66011 দেবতার হওয়ার বেশি সম্ভাবন1 বলিয়া মনে হয়। রামায়ণে এটি গল্প 
হিসাবে গৃহীত হইয়াছে এবং অপুত্রক দশরথের পক্ষে খম্যশুঙগের সাহায্য গ্রহণ 
সঙ্গতই হইয়াছে । অযোধ্যাঁর রাজার গল্প হইলেও রামায়ণ-কাহিনীর তৃমি প্রায় 
পুরাপুরি আরণ্য । খধ্তশৃর্দের যজ্ভব্যাপারও আসলে আরণ্যই ছিল। বশিষ্ঠ 
ইত্যাদির সহায়ত৷ পরবর্তী কালের অলঙ্করণ বলিয়। মনে হয়। 
খয্যশূ্গ উপাখ্যানে তে বটেই রাম-কথাব মধ্যেও রূপকথার কাঠামো অথব! 
প্রতিবিদ্বন লক্ষ্য করা যাঁয়। স্থয়োরানীর বশীভূত রাজা যে সেরানীর গর্ভজাত 
পুত্রকে রাঁজ্য দিবেন ছুয়ে ( বড়) রানীর ছেলের স্াধ্য দাবি উপেক্ষা করিয়া__-এ 
তে৷ রূপকথার অত্যন্ত সাধারণ মোটিফ | বনে গিয়া নানারকম দুঃখভোগ ও শেষে 
দেশে আসিয়া রাঁজ্যলাভ_ ইহাঁও তাহাই । সীতাহরণ ও রাঁবণবধ কাহিনী দ্বিতীয় 
একটি রূপকথা হইতে লওয়া হইতে পারে এবং কিফিন্ধ্যা-কাহিনী এই দ্বিতীয় 
রূপকথার অংশ অথবা পরিবর্ধন হওয়1 সম্ভব | যাহাই হউক বাল্সীকি তাহার 
সংগৃহীত ও উদ্ভাবিত উপাদানকে একটি স্থসঙ্গত স্থগঠিত মখাকাব্য-আখ্যানে রূপ 
দিয়াছেন । তাহার নিজস্ব কারিগরির একটি প্রধান বাহাদুরি ছিল ভূমিকাগুলির 
নামের মধ্যে রূপক-প্রতীকের ব্যবহার | রাম লক্ষ্মণ সীত। রাবণ এই চারিটিই 
বাল্সীকি অঙ্কিত শ্রেষ্ঠ চরিত্র | “রাম” নামের অর্থ বিরতি শান্তি ও শান্ত অবস্থিতি | 
বলাম বরাবর সেই কাজই করিয়াছেন। তিনি পিতৃসত্য মানিয়া বনে গিয়া পিতার 
ংসারে শাস্তি দিয়াছিলেন, যজ্ডের বিদ্বকারী রাক্ষস বিনাশ করিয়া বনবাসী 
মুনিদের শান্তি দিয়াছিলেন, বালিকে বধ করিয়া! মিত্রকে শান্তি দিয়াছিলেন, 
রাঁবণকে বধ করিয়। সীতা-উদ্ধীরের দ্বার আপনার চিত্তকে শান্ত করিয়াছিলেন, 
এবং উত্তর-কাগ্ডকে ধরিলে, সীতাকে পরিত্যাগ করিয়! প্রজাদের শান্ত করিয়া- 
ছিলেন । “সীতা” নামের যূল অর্থ চষাজমিতে লাঙগলের রেখ|। কৃষিসমৃদ্ধির প্রতীক 
রূপে সীতা বৈদিক সাহিত্যের শেষের দিকে শ্রী-সম্ৃদ্ধির প্রতীকরূঢ হইয়! দেবতায় 
উন্নীত হইতে চলিয়াছিলেন।২ কৃষিলক্ষী শাস্তির অনুগামিনী | তাই “সমগ্র 


"-. ১ সাতকাণ্ রামায়ণের তিনটি পাঠধারা (95107) চজিত আছে__বোম্বাই অঞ্চলের, বাংলা- 
দেশের ও কাশ্মীরের । ২ কৌশিকনুত্র (বুস্ফীলগূড় সম্পাদিত ) ১৪. ১7৯ আ্টব্য 


৮৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


রূপিনী লক্ষ্মী” সীতা রামকে আশ্রয় করিয়াছিলেন | (ভারতবর্ষের ইতিহাসের- 
ধার প্রবন্ধে রবীন্দ্রনাথ ১৯১২ খ্রীষ্টাব্দে ইঙ্গিত দিয়াছিলেন যে রাম যেন *দক্ষিণথণ্ডে 
আর্ধদের কৃষিবিদ্ধা ও ব্রহ্মবিগ্ঠীকে বহন করিয়া লইয়া” গিয়াছিলেন |) 

“লক্ষ্মণ” নামের মানে শুভচিহধারী | লক্ষণ__লক্ষমী-শ্রীর পুরুষ রূপ । তাই 
তিনি শান্তির সহচর | “রাবণ” নামের বুযুৎপত্তিগত অর্থ যুদ্ধ, যুদ্ধবাঁছিনী । তবে 
রাম-কথা রচনার কালে বাল্সীকির মনে নাঁমগুলির প্রতীকতা সবদ। সজাগ ছিল 
কিন। জানি ন1। 

বাল্সীকি-রামায়ণ রচিত হইবার পরে দীর্ঘকাল যাবৎ কাব্যথানি উচ্চ 
সাহিত্যের মঞ্চেই স্থাপিত ছিল | জনসাধারণে যে রাম-কথা জানিত তাহা লৌকিক 
আখ্যায়িকা, নীতিকথা অথবা রূপকথা রূপেই | ঝিষুর অবতার বলিয় গৃহীত হইয়া 
পূজা পাঁইবার পরেই তবে রামায়ণ জানপদ সাহিত্যের ভূমিতে নামিয়) 
আসিয়াছিল। বাল্সীকির কাব্যের নায়ক দেবকল্প নহেন, তিনি স্ুকৃতকর্ম।৷ বীর, 
তাই তিনি আসল অর্থে নারায়ণ । 

বালীকি নামটি কোন আর্যঝষির, বাহার পিতা ( অথবা পিতৃপুরুষ ) চ্যবন | 
তিনিও আর্যধষি | বাল্পীকি সম্ভবত উত্বর-কোশলের, অর্থাৎ আধুনিক উত্তর 
প্রদেশের পূর্বোত্তর অঞ্চলে হিমীলয়-পাদদেশের লোক ।৯ রাম-কথার উৎপত্তিও 
এই অঞ্চলে । দশরথ ইক্ষাকুবংশীয় । ইক্ষাকুরা শাক্যদের (ও পরবতী কালের 
লিচ্ছবিদের ) মতো। উত্তর-কৌশলবাঁসী ছিলেন । দশরথের মৃতদেহ দীর্ঘকাল 
রক্ষিত হইবার জন্য তৈলকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াছিল ।__এ ব্যাপারের অনুরূপ বুদ্ধের 
সৎকার । 

বাল্মীকির নামের বৃযুৎপত্তি ধরিয়া তাহার জীবনী পরবর্তা কালে কল্পিত 
হইয়াছে । চ্যবনের বংশধর চ্যবনের মতে] দীর্ঘ তপস্যাঁয় রত হইবে, খুবই 
স্বাভাবিক । তা ছাড়া বল্সীককপ অনেক সময়ে দূর হইতে মণৃটি-চাঁপা উপবিষ্ট 
মানুষের মতো! দেখায় । তৃতীয়ত অলৌকিক কবিত্বশক্তি, আমাদের ভারতীয় 
চিন্তাঁধার৷ অনুসারে, দৈব অনুগ্রহ ব্যতিরেকে হয় না, এবং সে দৈব অনুগ্রহের 
মাহাত্ম্য অনুগ্রহপাত্রের অযোগ্যতা অনুসারে বাড়ে । খধি বাল্পীকির কবিত্ব- 
নির্ঝরের প্রথম উৎসাঁর ঘটিয়াছিল করুণার বশে । সুতরাং যখন আধ্যাত্মিক পথে 
আসেন নাই তখন তিনি যে নিষ্ঠুর ছিলেন_-এমন কল্পনা, এই যুক্তি অনুসারে, 
সুসঙ্গত | 

বাল্সীকির মূল কাব্য গেয় আখ্যায়িকা রূপে রচিত হইয়াছিল, এবং উত্তর-কাগ্ড 
অনুসারে ইহা রামের অশ্বমেধ-যজ্ঞের অন্তে তাহার সভায় বাল্সীকির প্রযোজনায় 


7. ১ শ্বান্ীকি নাম আসিয়াছে বঙ্গীক (অর্থাৎ উইটিপি ) হইতে । এ শষ গ্ুগবেদে পাওয়া 
খ্বায় “বন্ত্রী (বঞজীক )” রূপে । পুর্ব অঞ্চলের ভাষায় “র" হইত “ল*। 


রামায়ণ ৮৫ 


রামেরই পরিত্যক্ত পুত্র কুশ ও লব বীণা সহযোগে গান করিয়াছিল! কুশ ও লব 
রামের মতোই এতিহাসিক ব্যক্তি ছিলেন না বলিয়া! মনে হয়। এবং এই নামের 
ছুই কুশীলব (অর্থাৎ আখ্যায়িকা-গাঁয়ক ) রামায়ণ কাব্যের আদি গায়ক ছিলেন 
কি না বলা অসম্ভব | অশ্বমেধ-যজ্ঞ শেষ হইয়া গেলে পর এক বৎসর ধরিয়া সে 
রাজার সভায় বীণা সহযোগে আখ্যাঁয়িকা গান করিবার বিধি ত্রাঙ্গণ-গ্স্থে 
আছে। রাজনুয়-যজ্কের অনুষ্ঠানেরও অঙ্গ ছিল আখ্যান-গাঁন । আগে তাহা 
বলিয়াছি। 

যূল রামায়ণের যে আখাায়িকা-গাঁথ। রূপ তাহারই ধার সংস্কৃত ভদ্র-সাহিত্যের 
অগোচরে এবং অপত্রংশ সাহিত্যের ঈষৎ গোঁচরে থাকিয়া অবশেষে বাংল] ভাষায় 
গেয় পাঁঞ্চখালিকা আকারে পঞ্চদশ শতাব্দীতে দেখা দিয়াছিল। সুতরাং এখন 
আমরা যে রামায়ণ-গান (বামমঙ্গল পাঁচালী ) শুনি তাহা মূল গেয় আখ্যায়িকারউ 
অথগ্ডিত ধারাবাহী । 


চতুর্থ পরিচ্ছেদ 
মহাভারত, গীতা ও পুরাণ 


মহাভারতের কাহিনী সকলেরই জানা আছে স্থতরাং তাহার পুনরাবৃত্তি 
করিতেছি না। 

মহাভারত বিষয়ে অনেক জটিল সমস্ত! আছে সেগুলির আলোচনা এখন 
করিতেছি । প্রথমেই মনে আসে তিনটি সমস্থ] । একটি নাম লইয়া, আর একটি 
কাহিনীর গঠন ও গ্রন্থটির আয়তন লইয়1 | 

“মহাভারত নামটির অর্থ সম্থন্ধে মহাভারতের আরম্তেই একটি প্রক্ষিপ্ত 
শ্পলোকে পাওয়া যায়-_ 

মহত্বা্‌ ভারবত্বাচ্চ চ মহাভারত উচ্যতে | অর্থাৎ মহৎ এবং 
ভারবাঁন বলিয়াই মহাভারত বল] হয়। 

গ্রস্থটি বিষয়গৌরবে মহৎ সন্দেহ নাঁই কিন্তু 'ভারত' কথাটির মানে কি? 
কথাটির মানে তিন দিক দিয়া কর যায়। প্রথম ভরতবংশীয় কতিপয় রাঁজার বা 
রাজ্যাধিকীরীর কীতি কাহিনী। দ্বিতীয় “ভরত” অর্থাৎ কথক বা গায়ন ধাহাঁদের 
রাজা অথব। সাধারণ লোকে বৃত্তি দিয়া! ভরণপোষণ করিত তাহাদের গাথাসংগ্রহ | 
এই নামটি যে যথার্থ তাহ! বোঝা যাঁয় মহাভারতের অপর নাম “ভারত সংহিতা+১ 
হইতে | তৃতীয় ভরতমুনির প্রদ শিত ধারার রচনা | প্রথম অর্থ খাটে না যদিও দুম্্ত- 
শকুত্তল! পুত্র ভরত কৌরব-পাগবদের পূর্বপুরুষ বলিয়৷ উল্লেখ আছে, কাহিনীও 
আছে, তবুও মহাভারত কাহিনীর নায়ক-প্রতিনায়কের] যে ভরত বংশীয় বলিয়। 
থ্যাত ছিলেন তাহা সিদ্ধান্ত করা যায় না। ইহারা ছিলেন কুরুবংশীয়। তৃতীয় 
ব্যুৎপত্ভিটিও গ্রহণ করা যায় না। ভরত মুনি বলিয়া! কোন ব্যক্তির অস্তিত্বের কোন 
প্রমাণ নাই নাট্যশান্ত্র প্রণেতার নামরূপেই প্রাচীন জনশ্রুতি ছাড়! । আসলে 
ভরত এই বাক্তি নামটি কল্পিত হইয়াছে দ্বিতীর বুযুৎপত্তিটির ওপর নির্ভর করিয়া! 
দ্বিতীয় বু;ৎপত্তিটি যে ঠিক তাহার আরো একটি প্রমাণ আছে। দেবী সরস্বতীর 
নামান্তর ভারতী নামটির ব্যুৎপত্তি ভরত অর্থাৎ কথক-গাঁয়ন হইতে এই অনুমান 
খুবই সঙ্গত। 

মহাভারত একদিনে রচিত হয় নাই । মোঁট"মুটি যে আকারে অষ্টাদশ পর্ব 
মহাভারত আমাঁদের কালে পৌছিয়াছে তাহা সংকলনের নিম্নতম কালসীমা 
হইতেছে ৬০০ খ্রীষ্টাব্ব । কেনন। অষ্টাদশ পর্ব মহাভারতের উল্লেখ সর্বপ্রথম পাওয়া 
যাইতেছে কান্ককুজরাজ হর্যবর্ধনের রচনায় | অষ্টাদশ পর্ব না হোক মহাভারতের 


ওহ শশী শা শীশিশাীকিটি তি 


১ বিস্তৃত আলোচনার জন্ক মদীয় 'ভারত কথার গ্রস্থিমোচন' (২য় সংগ্করণ ১৯৮২) দ্রষ্টবা। 


মহাভারত, গীতা ও পুরাণ ৮৭ 


নর্বপ্রাচীন সংস্করণ যাহ] অন্থমান করিতে পারি তাং! প্রচালত ছিল শ্রীষটপূর্ব ৪০০ 
সালের দ্িকে। কেনন] পাণিনি তাহার অষ্টাধ্যায়ীর একটি শ্ৃত্রে ( ৬.২.১৮) 
মহাভারত নামটির উল্লেখ করেছেন । ইহ1 ছাড় অন্ত প্রমাণও আছে। পালি 
খুদ্দক নিকায়'-এর 'জাতক' গ্রন্থের অনেকগুলি গাথায় মহাভারতের পাত্রপাত্রীর 
কিছু কিছু উল্লেখ ও ইঙ্গিত আছে । 
পাঁণিনির ভাষ্যকার পতগ্রলির সময় ভারতকথ! যে বেশ প্রচলিত তাহ। আগে 
দেখাইয়াছি। মহাভারতের বর্তমান আকার লক্ষ শ্লোকাত্মক-সেই জন্য মহাভারতের 
পুঁথির পুষ্পিকায় মহাভারতকে “শতপাহস্রী সংহিতা” বলা হইয়াছে ৷ মহাভারতের 
আয়তন ও আলোচন1 পরে করিতেছি । এখানে এইটুকুই বক্তব্য যে প্রথম হইতেই 
রচনাটি ১৮ ভাগ না থাকিলেও কাহিনীর গ্রস্থিতে ছোটখাট অষ্টাদশ পর্ব হিল 
তাহা অনুমান করিবার পক্ষে যুক্তি আছে। সে যুক্তি যথাস্থানে দেখাইতে চেষ্টা 
করিব। 
মহাঁতারতের আয়তন আমর এখন পাইতেছি লক্ষ গ্লোকাত্মরক ! এই আয়তম 
পাইতে কয়েক শতাব্দী লাগিয়াছে, সহস্ব শতাব্দীও হইতে পারে। পাঁণিনি-পতঞ্জলির 
সময় মহাভারতের কি আকার ছিল তাহ! জানি ন। তবে ভারত সংহিতা-র আকার 
যে কালক্রমে বৃদ্ধি পাইতেছিল তাহার প্রমাণ আছে লক্ষক্সৌকাত্মক মহাভারতের 
উপক্রমেই । এ বিষয় “গ্যাত্র যাহ! লিখিয়াছি তাহা এখানে উদ্ধৃত করিতেছি-__ 
“মহাভারতের শেষ সংস্কর্তাদের মনে লক্ষ শ্লোকাত্মক মহাভারত প্রস্তত হয়েছিল 
নরলোকের জন্য । দৈব পিতৃ ও গঞ্ধরবলোকের জন্যে তৈরি হয়েছিল যথাক্রমে তিরিশ 
লক্ষ, পনেরে৷ লক্ষ ও চোদ্দ লক্ষ গ্লোকের সংহিতা । এখানে আরও বল হয়েছে 
যে, প্রথমে কৃষ্দৈপায়ন “ভাঁরতপংহিতা” করিয়াছিলেন চব্বিশ হাজার শ্লোকে। 
ইহার মধ্যে উপাখ্যানও ছিল । সেগুলি বাদ দিলে বলা হইত “ভারত” | এই 
উক্তিতে আমার যুক্তির সমর্থন মিলিতেছে। 
“উপাখ্যানৈঃ সহজ্দেয়াম্‌ আছা-ভারত-সংহিতাম্‌। 
চতুবিংশ-সাহত্রীংতু চক্রে ভারত সংহিতাম্‌ ॥ 
উপাখ্যানৈব, বিন৷ তাবদ্‌ ভারতং প্রোচ্যতে বুধৈঃ | 
॥ ১. ১. ১০২-০৩ ॥* 
মহাভারত সংহিতাগ্রন্থ অর্থাৎ বইটি অনেক রচনার সংকলন । সংকলিত 
রচনাগুলি প্রায় সবই নারাশংসী গাথা বা আধ্যায়িকা, *নারাঁশংসী* শব্দের অর্থ 
বীরত্ব অথব1 মহত্ব জ্ঞাপক। মহাভারতের মেরুদণ্ড অর্থাৎ সবল আখ্যায়িকা হইল 
যে বিরাট নারাশংসী গাথা তাহার বিষয় কৌরব ও পাগুব এই দলের বিরোধ। 
.মহীভারতসংহিতার তুলনা! দিতে পারি অরণ্যের সঙ্গে। অরণ্যে যেমন বনস্পতিকে 
আশ্রয় করিয়া অথব। বনম্পতির আওতায় থাকিয়া ছোট বড় গাছ ও ঝোপঝাড় 
ঘিরিযা থাকে মহাঁভারত-সংহিতায়ও তেমনি ছোটবড় বিচিত্র আখ্যায়িধা খুল 


৮৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


কাহিনী কৌরব পাগুব বিরৌধকে অলম্কৃত করিয়া জণকিয়। বসিয়াছে। আগে 
বলিয়াছি যে কৌরব পাগুব বিরোধ নারাশংসী গাথা । এই গাথার বীজ বৈদিক 
সাহিত্য হইতে আসিয়াছিল। সুতরাং একথা স্বচ্ছন্দে বলিতে পারি যে মহাভারত 
কাহিনী বৈদিক সাহিত্যেরই জের টানিয়! আনিয়াছে। 

মহাভারতের তিনটি পাঁঠধার। (£99975107) আছে,_কাশ্মীরী, দক্ষিণী ও 
সাধারনী। মহাভারত এই আঠারো পর্বে বিভক্ত, আদি সভা আরণ্য (বন) 
বিরাট উদ্ভোগ ভীনম্ম দ্রোণ কর্ণ শল্য সৌপ্টিক স্ত্রী শান্তি অনুশাসন আশ্বমেধিক' 
আশ্রমবাসিক মৌষল মহাপ্রস্থানিক ও স্বর্গারোহণ । গ্লোকসংখ্য। এক লক্ষ । তাহার 
মধ্যে অতি অল্প কিছু অংশ গণ্ভে লেখা । মহাভারতের পরিশিষ্ট “খিল” হরিবংশ ।১ 
খিল মানে অর্গল, অর্থাৎ হরিবংশ যেন মহাভারতের সর্বশেষ পর্ব । “খিল” শব্দের 
তাই গ্োতনা হইতেছে যে ইহাঁতেই মহাভারতের কাহিনী পরম্পর! চুকিয় গেল 
আর কিছু যোগ করিবার নাই ( অথবা যোগ করা চলিবে না )। মহাভারত যে 
তিল হইতে তাল-_ইহা হইতে প্রকারান্তরে তাহাই বোঝা যায়। 

মহাভারতের মূল কাহিনী কুরু ও পাঞ্চালদের বিবাঁদঘটিত, এই সিদ্ধান্ত 
পগ্ডিতেরা করিয়াছেন । ত্রাঙ্মণে ও উপনিষদে যে আভাষ-ইঙ্গিত পাওয়া যায় 
তাহাতে বিচিত্রবার্য ধুতরা ধনঞ্জয় প্রভৃতি নাগ (সর্প) ছিলেন।২ বেদের এই 
নামগুলি যদি মহাভারতের নায়কদের সঙ্গে সম্পকিত হয় তবে কুরু-পাঞ্চাল ব1' 
কুরু-পাগডব সংঘর্ষের কোন এঁতিহাসিক ভিত্তি কিছুতেই কল্পন1 করিতে পাঁরি না। 
যদি সম্পকিত না হয় তাহা হইলেও কিছু বলিবার নাই। আমাদের ভারততাত্বিক 
এঁতিহাঁসিক অনেকে ভারত-যুদ্ধের এতিহাপিকত্বে আস্থাবান। তাহাদের আস্থার 
মূলে রহিয়াছে কৃষ্ণের এতিহাসিকত্বে বিশ্বাস | মহাভারতে হরিবংশে বিষ্ুপুরাণে' 
ধাহার কীতি বণিত মহাভারত নাটোর সেই স্বত্রধারের কল্পন! কোনে ব্যক্তি- 
মানুষেয় আধারে গড়া__ইহা উপনিষদের উল্লিখিত দেবকীপুত্র কৃষ্ণ হইতে ধরিয়। 
লওয়] মাত্রাতিরিক্ত অনুমান ছাড়া কিছুই নয়। 

পাঁণিনি একটি স্যত্রে বাঁস্থদেব ও অর্ডুনের নাম করিয়াছেন । এই অর্জুন মধ্যম 
পাগুব হইলে পাঁণিনির সময়ে মহাভারত-কাহিনী চলিত থাকায় দ্বিতীয় প্রমাণ 
পাই | পতঞ্জলির সময়ে তে। ছিলই । তাহা আগে দেখাইয়াছি। 

মহাভারত ভারতীয় সাহিত্যের ও সংস্কৃতির এনপাইক্লোপীডিয়!। আখ্যান- 
আখ্যায়িকা .কাব্য-গাথা গাথা-স্তব নীতিকথা সাধারণজ্ঞান যুদ্ধবিগ্া রাজনীতি 
ধর্মচিন্তা! অধ্যাত্মভাবনা--সব কিছু এখানে উপস্থাপিত । একদ। আধ্যায়িকা-গায়ক' 
ভরতদের সম্পত্তি ছিল বলিয়া ইহাতে প্রাচীন আখ্যান-আখ্যায়িক অনেকগুলিই, 


১ হরিবংশ ইতিহাস ও পুরাপের মাঝামাবি। 
« কৃ ও বলরামেরও নাগ-সম্পর্ক আছে। 


মহাভারত, গীত] ও পুরাণ ৮৯ 


সঙ্কলিত আছে ।৯ যেমন পৌপর্ণ-আখ্যাঁন উতঙ্ক-আখ্যান যযাতি-আখ্যান শকুত্তলা- 
উপাখ্যান জরুৎকারু-আখ্যান নলদময়ন্তী-উপাধ্যান সাঁবিত্রী-উপাধ্যান ইত্যাদি | 
পৌপর্ণ-আখ্যান (-__কদ্তর-বিনতাঁর ঘন্দ ও গরুড়ের অমৃতহরণ কাহিনী ) ব্রাঙ্মণে 
পাওয়া গিয়াছে ৷ তবে মহাভারতের গল্পে অনেক পরিবর্তন হইয়াছে । নলদময়ন্তী 
ও সাবিত্রী কাহিনী দুইটি চমতকার কাব্য, যেন ধর্ষ ও অর্থশাস্ত্রের ব্যাধ্যান। 
ভীন্মপর্বের অন্তর্ভুক্ত ভগবদৃগীতা৷ (পূর্ণ নাঁম “ভগবদৃগীতা উপনিষদ" )২ উপনিষদের 
সাঁরসংগ্রহ তে! বটেই অতিরিক্ত একাট উৎকৃষ্ট কাব্য-_যদি মানবচিন্তার উচ্চতম 
প্রকীশকে কাব্য নাম দেওয়। চলে--এবং সরল দর্শনগ্রন্থ। 
বিচিত্ররকমের সাঁহিত্যরস মহাভারতের মধ্যে যেমন আছে ভারতীয় সাহিত্যের 
আর কোন একটি আধারে তেমন নাই । মহাভারতের মধ্যে প্রক্ষিপ্ত এই 
শ্লোকটিতে প্রশংসার মাত্র! একটু চড়া হইলেও অন্যাধ্য নয় 
শ্রত্বা তুং ভারতং কাব্যং শ্রাব্যমন্ান্ন রোঁচতে । 
পুংস্কোকিলরুতং শ্রত্ব। ত্রুদ্ধা ধবাংক্ষশ্য বাগিব ॥ 
“ভারত কাব্য শুনিলে আর কোনে কাব্য শুনিতে ভালো লাগে না, 
কোকিলের রব গুনিলে কাকের কর্কশ স্বর যেমন (ভীলে। লাগে না) ॥ 
মহাভারত কোন ব্যক্তির রচনা নয় । বহু ব্যক্তির বন্ু কালের বহু রচনা বনু 
গায়কের কণ্ঠে বু লেখনীর সংশোধন পাইয়া! তবে গ্রস্থবদ্ধ হহয়াছে। রচনীর ও 
সংশোধনের কাজে ধাহাঁদের হাত ছিল তাঁহার যে সবাই বড় কবি অথব। ভালো 
কবি ছিলেন তা নয়। মহাভারতের আধ্যায়িকা-রচনার কাঁলে ছোট কবিও 
নিজের অজানিতে বড় কবির উদ্ভম প্রকাশ করিয়াছিলেন। এ রচনায় ভদ্র-সাহিত্যের 
বাঁছবিচার ছিল না, অলঙ্কার-শাস্ত্রের শাসন মানিবার কোন দায়িত্ব ছিল না, 
পাঁণিনীয়-ব্যাকরণের বেড়ি ছিল না। তাহারা কল্পন1কে নিজের মনোমত পথে 
ছাড়িয়া দিতেন | এই স্বাধীনতার জন্য মহাভারতের মধ্যে স্জীর সাহিত্যের রঙ ও 
রস মাঝে মাঝে এবং অপ্রত্যাশিতভাবে পাঁওয়। যায়। 
মহীভারতের প্রধান চরিত্রগুলি অধিকাংশই মহাকাব্যোচিতউদার ও স্পষ্টভাবে 
আলিখিত এবং নাটকীয় গুণযুক্ত। বর্ণনায়ও উজ্জলতা৷ ও সজীবতা আছে। একটু 
উদাহরণ দিই। 
বিরাট-রাঁজসভায় পাঁগবেরা অজ্ঞাতবাসে আছে, রাজ-সংসারে পরিচারক- 
পরিচারিণীরূপে | রাজার শ্টালক দ্রৌপদীকে দেখিয়া মুগ্ধ হয় এবং দাসী বলিয়া 
তাহাকে ভোগ করিতে চায় । তাহার অনুরোধে ভগিনী-রানী দ্রৌপদীকে মছ্াপুর্ণ 
পাঁনপাত্র লইয়। তাহার কাছে যাইতে আজ্ঞা করিল। অনিচ্ছাঁসবেও দ্রৌপদী 
কীচকের কাছে যাইতে বাধ্য হইল। কীচক তাহার হাত ধরিল। দ্রৌপদী হাত 


১ প্রধানত আদি পর্বে, কিছু বন পর্বে। অন্থান্ত পর্বে ছোটথাট কাহিনী । 
২ অর্থাৎ ভগবান্‌ (কৃষ্ণ) কর্তৃক গীত উপনিষদ্‌। “উপনিষদ্” শব্দ স্ত্রীলিঙ্গ, তাই প্গীতা”। 


৯৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ছিদাইয়া লইয়া রুখিয়! দীড়াইলে কীচক তাহার চুল ধরিয়া লাখি মারিল। 
দ্রৌপদীকে এই অবস্থায় বাহির হইয়া আসিতে দেখিয়া ভীম দীতে দীত ঘষিয়া 
চোথ লাল করিয়া হাত কচলাইতে লাঁগিল। ভীমের পাশেই যুধিষ্টির ছিলেন। 
তিনি আশঙ্কা করিলেন এইবার বুঝি ভীমের অবিবেচনায় আত্মপ্রকাশ হইয়। 
যায়।১ তিনি গোপনে ভীমকে ঠাণ্ডা করিতে চেষ্টা! করিলেন | 
অথাবমৃদূনদ্ুষঠমলুষ্ঠেন যুধিষটিরঃ 
প্রবোধনভয়াদ্‌ রাজ্ঞো ভীমং তত প্রত্যষেধয়ং ॥ 
“তখন যুধিঠির (নিজের পায়ের ) আঙুলের দ্বারা ( ভীমের পায়ের ) 
আঙুলে চাপ দিলেন ! (বিরাট ) রাঁজা যাহাতে ভীমকে চিনিতে না 
পারেন তাই (তিনি ) নিষেধ করিলেন ॥ 
ভীম বাহিরের একটি গাছের দিকে তাঁকাইয়া' আছে দেখিয়া যুধিষ্ঠির তাহার 
মুখভারের অর্থ রাজা না বুঝিতে পারেন এই জঙ্ বলিয়া উঠিল, 
আলোকয়সি কিং বৃক্ষং সদ পাঁককুৃতেন বৈ। 
যদি তে দারুভিঃ কৃত্যং বহির্বক্ষাৎ নিগৃহাতাম্‌ ॥ 
“হে পাঁচক, পাঁককাজের জন্য তুমি কি গাছ খুঁজিতেছ? 
তোমার কাঠের আবশ্যক যদি, বাহিরের গাঁছ হইতে সংগ্রহ কর ॥ 
এমন সময় কাদিতে কীদিতে দ্রৌপদী সভাদ্বারে আদিল এবং বিষগ্চিত্ত 
পতিদের দিকে কটাক্ষ হাঁনিয়! এবং অনেক কষ্টে আত্মসংবরণ করিয়া রাজাকে 
বলিতে লাগিল, 
যেষাঁং বৈরী ন স্বপিতি যষ্টেইপি বিষয়ে বসন্। 
তেষাং মাং মানিনীং ভার্যাং সুতপুত্রঃ প্ীবধীৎ ॥ 
'ধাহাদের বৈরী ছয়টি বিষয়ের তফাঁতে থাকিয়াও ( ভয়ে) ঘুমাইতে 
পারে না, সাহাদের মাননীয় ভার্যা আমাকে সুতপুত্রত পদাঘাত 
হানিল ।” 
যে দছ্যর্ন চ যাচেযুব্রদ্বিণ্যাঃ সত্যবাদিনঃ। 
তেষাং মাং মানিনীং ভার্যাং স্থতপুত্রঃ পদাবধীৎ ॥ 
'ধাহার। দিয়া আসিয়াছেন__( কখনো) যাচঞা করেন না, ধাহীর। 
ব্রাহ্মণের মতো (শ্রদ্ধসন্ব) ও সত্যবাদী, তাহাদের মাননীয় ভার্যা 
আমাকে স্তপুত্র অর্থাৎ (চুতারের পুত্র ) পদাঘাত হানিল !” 


১ অজ্ঞাতবাদের লময়ে পরিচয় প্রকাশ হইলে পাগুবদের আবার বারে। বছর বনবাস করিতে 
হইত । 

২ “বিষয়” এখনকার জেলা! অথবা ডিভিপনের মতো] । অর্থাৎ রাজধানী হুইতে বহুদরে 
থাকিলেওড। 

৩ ক্ষত্রিয়ের তুলনায় নীচকুলোভ্ডব । 


মহাভারত, গীতা ও পুরাণ ৯১ 


যেষাং ছুন্দুতিনিধধোযো জ্যাঘোবঃ শ্রয়তেইনিশমৃ। 
তেষাং মাং মানিনীং ভার্যাং স্বতপুত্রঃ পদাবধীৎ ॥ 
'ধাহাদের দুন্্ুভির ধ্বনি ও ধনুকের টঙ্কার দিবারাব্রি শোন যায়, 
শাহাদের মাননীয় ভার্ষ। আমাকে স্থৃতপুত্র পদাঘাত হানিল !' 
যে চ তেজস্বিনে] দস্তা বলবন্তোইভিমানিনঃ। 
তেষাং মাং মানিনীং ভার্ষাং স্তপুত্রঃ পদাবধীৎ ॥ 
'ধাহার] তেজন্বী সংযত বলবান্‌ অত্যন্ত অভিমানী, 
তাহাদের মাননীয় ভার্য। আমাকে সুতপুত্র পদাঘাত হাঁনিল!' 
সর্বলোকমিমং হন্ছ্যরর্ষপাশাসিতান্ত যে। 
তেষাং মাং মাঁনিনীং ভার্যাং স্থতপুত্রঃ পদাবধীৎ ॥ 
'ধাহাঁরা ধর্মপাশে বদ্ধ না! হইলে এই লোক ধ্বংস করিতে পারিতেন, 
তাহাদের মাননীয় ভার্যা আমাকে সৃত্রপুত্র পদাঁঘাত হানিল !' 
আর একটি অংশের অনুবাদ দিতেছি। কৃষ্ণ সন্ধি করিতে আসিয়া ব্যর্থ হইয়া 
. পাঁগুবের কাছে ফিরিবার পূর্বে পিতৃধস! কুন্তীর সহিত দেখ! করিতে গেলেন । কুত্তী 
তাহাকে দিয়! পুত্রদের 'ও পুত্রবধূর কাছে সময়োঁচিত বার্তা পাঁঠাইতেছেন। 
যুধিচিরের প্রতি 
বুয়াঃ কেশব বাঁজানং ধর্ষাত্মানং যুধিঠিরম্‌। 
ভূয়াংস্তে হীয়তে ধর্সো মা পুত্রক বৃথা রুথাঃ ॥ 
শোত্রিয়স্তেব তে নাঞন্‌ মন্দকস্যাঁবিপশ্চিতঃ | 
অন্ুবাকহতা৷ বুদ্ধিধর্মমেবৈকম্‌ ঈক্ষতে ॥ 
'হে কেশব, তুমি ধর্মীত্মা৷ রাজ! যুধিষ্ঠিরকে বলিও, “তোমার ধর্ম অত্যন্ত 
হ্রাস পাইতেছে। হে পুত্র, তুমি বৃথা ( ধর্মপাঁলন ) করিও না ॥ 
“নির্বোধ অপগ্িত শ্রোত্রিয়ের মতো, হে রাজন, তোমার 
বেদীভ্যাসজড় বুদ্ধি কেবল ধর্মের দিকেই তাকাইয়! আছে ॥” 
জুন ও ভীমের প্রতি 
যদর্থং ক্ষত্রিয়৷ হতে তশ্য কালোইয়মাগতঃ | 
নহি বৈরং সমাঁসাগ্ সীদন্তি পুরুষর্ষভাঃ ॥ 
“যে উদ্দোশ্টে ক্ষত্রিয়নারী পুত্র প্রসব করে এই তাহার কাল আসিয়াছে। 
বৈর উপস্থিত হইলে বিক্রমশালী পুরুষ অবসন্ন থাকে না ॥' 
মাত্রীপুত্র নকুল ও সহদেবের প্রতি 
বিক্রমেণাজিতান্‌ ভোগান্‌ বুণীতং জীবিতাদপি ॥ 
'জীবনের বিনিময়েও অজিত বিস্তের ভোগই বরণ করিও | 
প্রৌপদীকে অনুযোগ করিবার কিছু ছিল না, তাঁহ কুত্তী তাহাকে প্রশংসা- 
বার্তাই পাঠাইলেন | 


৯২ ভারতীয়-আর্য সাহিতোর ইতিহাস 


যুক্তমেতনসহাভাগে কুলে জাতে যশস্থিনি । 
যন্মে পুত্রেষু সর্ধেষু যথাবৎ ত্বমব তিথাঃ | 
“হে মহীভাগা, যে যশন্বী কুলে (তুমি ) উৎপন্ন তাহার পক্ষে ইহা যুদ্তি- 
যুক্তই যে তুমি আমার পুত্রের সম্পর্কে যথাযোগ্য আচরণ করিয়াছ 1” 

মহাভারতের কাহিনী জনমেজয়ের অশ্বমেধ-যজ্জে বৈশম্পায়ন কর্তৃক গীত 
হইয়াছিল । কিন্তু আখ্যান-আখ্যায়িকাগুলি বিভিন্ন মুনিখষির উক্তি বলিয়া! লেখা 
আছে। মহাভারত যে সঙ্কলনগ্রন্থ তাহা ইহা হইতেও উপলব্ধি হয় । 

মহাভারত-কাহিনীর সঙ্গে রামায়ণ-কাহিনীর মূল বিষয়ে কোথাও কোথাও 
নিগুঢ় এঁক্য আছে, এবং কোথাও কোথাও সুস্পষ্ট অনৈক্য আছে। আগে এঁক্যের 
কথা বলি। 

দুইটিই আসলে অশ্বমেধ-যজ্ঞে গেয় ও গীত গাঁথা ৷ উপসংহারে অথব1 উপক্রমে 
অঙ্থমেধে গানের কথা ছুই মহাকাব্যেই আছে। ছুই মহাকাব্যেরই নায়ক- 
ভূমিকাগ্জলির জন্মগ্রহণ-ব্যাপারে অসাধারণত্ব। রাঁম-লক্ষমণ-ভরত-শক্রত্ের জন্ম 
পুত্রে্টি-যজ্ঞের ফলে। যুধিঠির-ভীম-অর্ভুন-নকুল-সহদেবের জন্ম নিয়োগের ফলে_ 
পিতার রসে নয়। ছুই মহাকাব্যেরই নায়কদের মৃত্যু স্বাভাবিকভাবে ঘটে নাই। 
উভয়ত্রই নায়িকা বাহুবল-পরীক্ষাঁয় লব্ধ । এবং উভয়ন্রই নায়িকা একটিমাত্র এবং 
তাহাকে লইয়াই বিরোধ । দুই মহাঁকাব্যেই রূপকথার সাজ কিছু আছে_- 
রাজ্যনাশ ও বনবাসে দুঃখভোগ। 

এখন অনৈক্যগুলি দেখাই । 

মহাভারতের বস্তুতে মিথলজি ও কাঁলাগত জনশ্রতি মিশ্রিত । রামায়ণের 
বস্তুতে লোকায়ভ-কাহিনী ও কবিকল্পন] মিশ্রিত । মহাঁভীরতের আবেদন ধর্মের, 
রামায়ণের আবেদন নীতির । মহাঁভীরতের শান্্কার অবৈদিক খবি ব্যাস, 
রামায়ণের শান্ত্রকীর বৈদিক খধি-_বশিষ্ঠ বিশ্বামিত্র ইত্যাদি । মহাভারতের 
নায়কদের নাম ট্র্যাডিশন-লধ, রামায়ণের শাঁয়কদের নাম রূপকাশ্রিত। মহাভারতের 
নায়কের! কুরুপাঞ্চালের লোক, রামীয়ণের নায়কের কোশল-কেকয়ের। 

মহীভারত-কাঁহিনীর চরম রূপ যে কতকট! রাঁমায়ণের সঙ্গে মিল ও অমিল 
রাখিয়। গঠিত হইয়াছিল তাহ! অত্যন্ত অনুমান হইলেও অসম্ভব নয় । 

মহাঁভীরত-কাঁহিনীর চরম রূপ গ্রীষীয় ৪০০ পালের আগে ফুটে নাই। অশ্বঘোষ 
রামায়ণের ইঙ্গিত করিয়াছেন, কষ্ণলীলারও ইঙ্গিত করিয়াছেন, কিন্তু মহাঁভারত- 
কাহিনীর উল্লেখ করেন নাই । মহাভারতের অনেক কাল আগেই রামায়ণ পরিণত 
রূপ লইয়াছিল। 

কুরু-পাগুব কাহিনী কতকগুলি বৈদ্দিক ও প্রাকবৈদিক এতিহোর গাঁটছড়]। 


মহাভারত, গীতা ও পুরাণ ৯৩ 
গীতা 
মহাভারতের ভীন্ষপর্বের (অধ্যায় ২৫-২৪ ) মধ্যে এমন একটি উৎকৃষ্ট কাব্য গ্রথিত 
আছে যাহাতে ভারতীয় অধ্যাত্মচিন্তা হীরার মতো! ঘনীভূত ও সমুজ্জল হইয়া 
প্রকাশিত। কুরুক্ষেত্র-যুদ্ধের প্রারস্তে রণক্ষেত্রে আসিয়া অদ্ুনি ও কৃষ্ণের যে 
সংলাপ হইয়াছিল তাহাই এই আঠারে1 অধ্যায়ে লেখা “ভগবদৃগীত1 উপনিষদ এর, 
সংক্ষেপে ভিগবদগীতা'র, আরও সংক্ষেপে শীতা'র বিষয় ।১ উচ্চগ্রামের অধ্যাত্ব- 
বাঁণী যে কবিত্বের বাশিতেই বাজে তাহার এক বড় প্রমাণ এই গীতা । 
উপনিষদের ব্রহ্মবোধ ও জ্ঞানযোগের পরে ভারতীয় অধ্যাত্মচিন্তায় ভর্তি 
যোগের সঞ্চার হইয়াছিল | গীতায় ত্রহ্মবোধ ও জ্ঞানযোগের সঙ্গে ভক্তিযোগের 
সমন্বয় চেষ্টা আছে, এবং ধগবেদের দশম মণ্ডলে যে-পুরুষবাদের আরম্ত তাহা 
ইতিমধ্যে যেভাবে ব্যক্তি-ঈশ্বরত্বে সমুন্নীত হইয়া! অবতারবাদের দিকে ঝু"কিয়াছিল 
তাহার প্রতিফলনও গীতায় আছে । আগেই বলিয়াছি যে গীতার কয়েকটি শ্লোক 
প্রায় যথাযথভাবে কঠ-উপনিষদ্‌ হইতে লওয়]| গীতা “উপনিষদ্‌" নামেই প্রকাশ 
যে গ্রন্থটিতে উপনিষদের জের টাঁন। হইয়াছে। 
গীতার পটভূমিক বেশ নাটকীয় গোছের । যুদ্ধক্ষেত্রে নামিয়া প্রতিপক্ষদের 
দেখিয়া! অুনের মন আর্রু হইল। ভাবিল, “এই সবই আমার প্রিয় আত্মীয়- 
বান্ধব, যাঁহাদের যত্বে ও স্সেহে মানুষ হইয়াছি, যাহাঁদের সঙ্গে খেলীধুল! করিয়াছি । 
ইহাদের সহিত ঘুদ্ধ করিতে চাহি না” তখন কৃ্ঝ তাহাকে যে প্রত্যুত্তর দিলেন 
তাহা মনম্তত্ববিদ্‌ আপুনিক বৈজ্ঞানিকেরই উপযুক্ত । 
যদহস্কারমাতরিত্য ন যে!ৎসে ইতি মন্যসে | 
মিথ্যেব ব্যবসায়াস্তে প্ররুতিস্থাং নিযোক্ষ্যতি ॥ 
'আমিত্বের উপর ভর করিয়া তুমি যে বলিতেছ-__“যুদ্ধ করিব না” 
তোমার এ সঙ্কল্প বৃুথাই । তোমার স্বভাব তোমাকে যুদ্ধ করাইবে |, 
সব:দেশের সকল অবস্থার সব মানুষের জন্য গীতায় যে অভয়বাণী আছে 
তাহার:তুল্য আর কোথাও আছে কিন। জানি না। 
বুদ্ধে৷ শরণমন্বিচ্ছ কৃপণাঁঃ ফলহেতবঃ | 
বুদ্ধির আশ্রয় লও । যাহার ( ধর্ের, স্থকর্ের) ফল খোঁজে তাহারা 
কপার পাত্র ।' 
উদ্ধরেদাত্মনাত্মানাং নাত্মানমবসাদয়েৎ | 
“নিজেকে নিজেই উদ্ধার করিবে, কখনে। নিজেকে অবসন্ন করিবে .ন11” 


১ 'শীতা' বা 'ভগবদগীতা' বইটির নাম নয় বিশেষণ । আসল নাম হইল 'ভগবধ্গীতোপনিষৎ 
$ (অর্থ ভগবান্‌ কর্তৃক গীত অধ্যাত্মরহন্ত )। মুল গ্রস্থের অধ্যায়সমাপ্তি-বচন রষ্টব্য, “ইতি 
'জীমদ্ভগবদ্হীতাহ্পনিষৎহ'**” | 


৯৪ ভারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


নেহাভিক্রমনাশোইস্তডি প্রত্যবায়ো৷ ন বিদ্যাতে। 
্বল্পমপ্যশ্য ধর্মশ্য ব্রায়তে মহতো ভয়াৎ ॥ 
এই যে মানব-ধর্ম) ইহাতে অভিক্রম-নীশ নাইং প্রত্যবায়ও৩ নাই । 
এই ধর্মের অল্পমাত্রাও বিপুল ভয় হইতে ত্রাণ করে ॥" 
মানবের ধর্মের, তাহার সব চিন্তার সব উম্নতিপ্রগতির পক্ষে এই সংজ্ঞা! অত্যন্ত 
সমীচীন | মানব-ধর্মে প্রয়াসই আছে অগ্রগতিই আছে, সব শেষে কি আছে না! 
আছে সে খোঁজ অনাবশ্যক ! কেন না 
অব্যক্তনিধনান্যেব তত্র কা পরিদেবন] ॥ 
(“এই হৃঠি আদিতে অবংক্ত, মাঝটুকু ব্যক্ত ), 
আবার শেষ অব্যক্ত | স্থতরাং এখানে কল্পনাজল্পনার স্থান কই ?, 


পুরাণ 


“ইতি হ আস পুরীণম্”_-এই রকমই ছিল সেকালের ব্যাপার' ৷ এই বাক্যটি পরে 
ঈড়াইল একটিমাত্র পদে_-“ইতিহাসপুরাণম্* | পদটিকে সমাহারদন্থ সমাস মনে 
করিয়া এবং ভাঙ্গিয়া দুইটি শব্দ পাওয়া গেল-_-“ইতিহাস” ও “পুরণ । বেদের 
পরবর্তী কালে এইভাবে প্রাচীন কিছু কথাবস্ত বিভিন্জাতের ছুইটি শ্রেণীতে বিভক্ত 
হইল । যাহাকে 'ইতিহ]স' নাম দেওয়া হইল তাহাতে মানুষ লইয়াই কারবার, 
সেখানে দেবতার প্রত্যক্ষ আবির্ভীব নাই । দেবতা মান্ুষরূপে অবতীর্ঘ হইয়। 
যোগ দিতে পারেন তবে তাহার ভূমিকা কিছু গৌণ। তবে মানুষ কিছু কিছু 
অলৌকিক কাজ করিতে পারে | ইতিহাসের পাত্রপাত্রী মানুষই ৷ ইতিহাসের 
ঘটনায় বাস্তবের রঙ থাকিবে কিন্তু সে ঘটনায় বাস্তব ও কল্পন] পৃথক করা যাঁয় না। 
এই জন্য “মহাভারত, ইতিহাস । পুরাণের কারবার প্রধানত দেবতা ও অসুর, 
কখনও কখনও দেবকল্প বা অনস্থরকল্প মান্য লইয়া] | পুণের মানুষকে ইতিহাসে 
ধরা যাঁয় না, বাস্তবে তো নয়ই | মে মন্পুর্ণভাঁবে মিথলজির | ইতিহাসের তুলনায় 
পুরাণে দেবতার অবতারের ক্ষেত্র অনেক প্রশস্ত । 

“পুরাণ”__নাম দেওয়া গ্রন্থগুলি ধিভন্ন কালে রচিত ও সংকলিত হইয়াছিল। 
প্রাচীনতম পুরাণের সংকলনকাল ৪০০ খ্রীষ্টাব্বের আগে যাইবে না। অর্বাচীনতম 
পুরাণ উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে লেখা ! পুরাণগুলিতে বিবিধ দেবতার 
মাহাত্ম্য স্থাপিত হইলেও বিষ্ু্ুহ সমস্ত পুরাণের অধিদেবতা | পণ্তিতেরা মনে করেন 
যে শিব প্রতৃতি দেবতার মাহা ত্ব্যকাহিনী সংবলিত পুরাণগুলি পরবর্তী কালে 


১ রবীন্ত্রনাথের ইংরেজীতে 151/2101 06102) | 
২ অর্থাৎ আরস্ভ করিয়1 বিরত হইলে যতটুকু হইয়াছে ততটুকু থাকিয়। বায়। 
৩ অর্থাং আরম্ভ করিয়া! বিরত হইলে পণ্ড ধজ্জকাও ও তাস্ত্রক-ত্রিয়ার মতো অনিষ্ট করে ন|। 


মহাভারত, গীতা ও পুরাণ ৯৫ 


বিষ্ুদৈবত পুরাঁধে পরিবতিত হুইয়াছে। এ নেহাৎ অনুমান মাত্র। অধিকাংশ 
পুরাণে বিষ্ণুর অবতারবাদ প্রকাশ্ত অথব। পরোক্ষ ভাবে স্বীকৃত । মহাভারতে 
সংকলিত হয় নাই এমন অনেক আখ্যান পুরাণগুশিতে আছে, অন্ত অনেক 
কাহিনীও আছে। সে সব কাহিনী সৃষ্টি স্থিতি প্রলয় লইয়া দেবতাদের ও 
অস্ত্রের জন্ম কর্ম বিরোধ লইয়া সুর্য ও চন্দ্রবংশের রাজাদের কল্পিত ইতিহাস 
লইয়া! ও চতুর্দশ মনুর অধিকার কাহিনী লইয়া । তাই পুরাণকে বল৷ হয় 
“পঞ্চলক্ষণ” | 
সর্গশ্চ প্রতিসগশ্চ বংশমন্বন্তরাণি চ। 
বংশান্চরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণমূ্‌ ॥ 

ইতিহাস-পুরাণসীঁহিত্যে আঠারো এই সংখ্যাটির একটি বিশেষ তাংপর্য 
আছে । হয়ত “অষ্টাদশ বিদ্যা" এই সর্জে জড়িত। মহাভারতের পর্ব-সংখ্যা 
আঠারো, গীতার অধ্যায় সংখ্যাও আঠারো, পুণের সংখ্যাও আঠারে।। আসলে 
পুরাণগ্রস্থ্র সংখ্যা আঠারোর বোশ। তাই কোন কোন অর্বাচীন পুরাণে পুরাণ- 
গঁলকে “পুরাণ” এখং “উপপুরীণ* এই ছুই ভাগে ফেপা হইয়াছে । কোন কোন 
পুরাণ মতান্তরে উপপুরাঁণ গণ্য হইয়াছে, কোন কোণ পুরাণে বিপরীতও দেখা যায়। 
যেমন এক মতে বাযুপুরাণ উপপুরাণ, আগ এক মতে অগ্লিপুরাঁণ উপপুরাঁণ। সব রজঃ 
তম:-_এই ত্রিগুণের প্রভাব এবং এই ত্রিগুণের দেবতাত্রয় খিষু ব্রহ্ম! ও শিবের 
মাহাত্ম্য ধরিয়। অষ্টাদশ পুরাণ তিন ভাগে বিভক্ত । সাত্বত ভাগের অন্তর্গত হইল 
বিষুপুরাণ, ভাগবতপুরাঁণ, নারদীয় পুরাণ, গরুড়পুরাণ ও পদ্মপুরাঁণ। রাজদ ভাগের 
মধ্যে পড়ে ব্রন্মপুর1ণ, ব্রহ্ধবৈবর্ত (অথবা! ব্রহ্ধকৈতর্ত ) পুরাণ, ভবিষ্যৎপুরাণ ও 
বামণপুরীণ | তামস ভাগের অন্তর্গত অগ্নিপুরাণ ( মতান্মরে বাঁরুপুরাণ ), শিব পুরাণ, 
লিঙগপুরাঁণ, কৃর্মপুরাঁণ, মংস্যপুরাণ ও ক্ষন্মপুরাঁণ। উপপুরাণ হইল নৃসিংহপুরাণ, 
সৌরপুরাণ, দেবীপুরাণ, ধর্মপুরাণ, কক্কিপুবীণ ইত্যাদি | কয়েকটি পুরাঁণে পরপর 
অনেক অংশ ( “খণ্ড” ) নতুন সন্িবিষ্ট হইয়াছে। যেমন পদ্মপুরাণে ও ক্ষন্দপুরাঁণে। 

পুরাণ-গ্ন্থগুলি পছ্ে বিরচিত। তবে কোন কোন পুরাণে দৈবাৎ অক্পস্বল্ 
গছ্ের ব্যবহার দেখা যায় । এমন গণ্ঠের প্রয়োগ মহাভারতের আদিপর্বেও আছে । 

সবচেয়ে পুরানে। পুরাণ যাহা আমরা পাইয়াছি তাহাতে কাল্পনিক ইতিহাসের 
ভাগ অল্প নয়। সে হুইল 'হরিবংশ” । ইতিহাসের বস্তুর অল্পতার জন্মই হরিবংশ 
মহাভারতের “খিল” ( অর্থাৎ অর্গলবৎ নিঃশেষ ) পর্ব বলিয়া গণ্য হুইয়াছিল। 
হরিবংশকে পর্বদূপে মহাভারতে যুক্ত করিয়া মহাভারতের শেষ সম্পাদক (বা 
সম্পাদকের। ) ইহাই জানাইতে চাহিয়ছিলেন যে অতঃপর মহাভারতে আর কোন 
নৃতন পর্বের স্থান রহিল ন]। 

হরিবংশের শ্লোকসংখ্যা ষোল হাজারের বেশি । এই মহ্াকাব্যবৎ পুরাঁণটি 
তিন পর্বে বিভক্ত-_হুরিবংশ-পর্ব, বিষু-পর্ব এবং ভবিষ্য-পর্ব | অধ্যায়সংখ্য। যথাক্রমে 


৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইভিহাঁস 


পঞ্চানন, একশ আটাশ ও একশ পয়ত্রিশ | হরিবংশ-পর্বের প্রথমে স্ৃষ্টিকথা স্থপ্রাচীন 
রাজবংশ ও দেবান্্রযুদ্ধ বণিত। বিষু-পর্বে কৃষ্+-অবতারের কথা ভবিষ্য-পর্বের 
বিষয় বিমিশ্র১__জনমেজয়ের অশ্বমেধ, মধুকৈটভ-কাহিনী, পৃথুর অভিষেক, বরাহ- 
অবতার কাহিনী, বামন-অবতার কাহিনী, কিছু কিছু কৃষ্ণলীল। কথ (যেষন কৃষের 
কৈলাসযাত্রা, পৌগু ক বাস্থদেব বধ, হংস ও ডিগ্বকের সঙ্গে কৃষের যুদ্ধ ইত্যাদি ), 
ত্রিপুরবধ, ইত্যাদি । 

হরিবংশে সংক্ষেপে পুরূরবা-উর্বশীর কাহিনী আছে (হরিবংশ-পর্ব চব্বিশ 
অধ্যায় )। যিনি এই কাহিনী লিখিয়াছিলেন তাহার খগ.বেদ-স্থক্তটি পড়া ছিল ।২ 
এ কাহিনী অনুসারে পুূরব1 ক্ষমাশীল ধর্মজ্ঞ সত্যবাদী ও ব্রহ্মবাঁদী বলিয়াই উবশী 
তাহার প্রতি অনুরক্ত হইয়াছিল । অন্যথা কাহিনী শতপথ-ব্রাহ্ষণেরই মতো । তবে 
হরিবংশের মতে উর্বশীর গে পুরূরব। সাঁত পুত্র লাভ করিয়াছিল-_আযু, অমাবন্থু, 
বিশ্বায়ু, শ্রতায়ু, দৃঢ়াযু$ বনীযুও শতামু। 

হরিবংশ-সঙ্কলনের সময়ে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলের ভাষায় কৃষ্ণলীলা-গাথা 
প্রচলিত ছিল । সেই গাথা গাহিয়৷ মেয়ের] নাটগীত করিত। দ্বারকাঁয় কুষ্ণ-বলরাম 
'সমেত যাদবের? ও তাঁহাদের পাগুব-বন্ধুরা এই রকম নৃত্যাঁভিনয় করিয়াছিলেন 1৩ 

হরিবংশের কথা বাদ দিলে প্রাচীনত্বের ও বিষয়গোৌরবের দিক দিয়া“বিষুপুরাণ' 
প্রথম । হরিবংশে কৃষ্ণলীলা বিস্তৃতভাবে আছে। বিষ্ুপুরাণেও আছে। সম্পূর্ণ 
কৃষ্ণলীলাঁর প্রাচীনতম আকরগ্রন্থ এই ছুইটি পুরাঁণ। পুরাণের যে পঞ্চ লক্ষণ উল্লেখ 
করিয়াছি তাহ! ধরিলে বিষুপুরাণকে অগ্রে স্থান দিতে হয়। বিষুপুরাঁণ ছয় 
“অংশ”এ বিভক্ত | গ্লোকসংখ্য। হরিবংশের প্রায় অর্ধেক | 

প্রাঈীনত্বের দিক দিয়া বিুপুরাণের পরে 'বাযুপুরাণ' উল্লেখযোগ্য । এ পুরাঁণে 
প্রধান দেবতা বিষ নয় শিব । বাঁধুপুরাণ চাঁি কাণ্ডে ১১২ অধ্যায়ে বিভক্ত । 
গ্লোকসংখ্য। প্রায় এগারে। হাজার । 

বির প্রথম তিন অবতারের নামে তিনটি পুরাণ আছে-_কুর্মপুরাণ, মৎস্ত- 
পুরাণ ও বরাহপুরাণ । এ পুরাণগুলি যেন উক্ত অবতারদের মুখপদ্ম বিনির্গত । 
কুর্মপুরাণে গ্লোকসংখ্যা আনুমানিক ছয় হাজার | মংশ্যপুরাঁণ ২৯১ অধ্যায়ে 
বিভক্ত। শ্লোকসংখ্যা চৌদ্দ হাজারের উপর । বর'হ্পুরাণ চারি খণ্ডে বিভক্ত। 
'ল্লৌকসংখ্য। পনেরো হাজার | শেষ অবতারের নামে কক্কি-পুরাণ' পাওয়া গিয়াছে । 
কিন্তু উহ অর্বাচীন গ্রন্থ এবং মহাপুরাণের তালিকায় নাই । বিবিধ দেবতার নাঁমে 


১ সম্ভবত পরে সংযোজিত । 

২ “জায়েহ তিষ্ঠ মনসা ঘোরে বচসি তিষ্ঠ হ। 
এবমাদীনি হুক্তানি পরম্পরমভাঘত ॥&” 

৩ 'নট নাট্য নাটক' (২য় সং ১৩৯১ পৃঃ 5৫ দ্রষ্টব্য ) 


মহাভারত, গীত। ও পুব্রাণ ৯৭ 


'এই পুরাণগুলি পাওয়া গিয়াছে-_অগ্নিপুরাঁশ, দেবীপুরাণ, ব্রদ্ধপুরাণ (নামান্তরে 
আদিপুরাণ), ধর্ষপুরাপ, শিবপুরাণ, সৌরপুরাণ, ভাগবতপুরাণ, পদ্মপুরাণ ইত্যাদি । 

অধ্রিপুরাণ ৩৮৩ অধ্যায়ে বিভক্ত । গ্লোকসংখ্যা এগারে। হাজারের উপর । 
এটিকে পুরাণ না বলিয়া বিশ্বকোষ-গ্রন্থ বলাই সঙ্গত, যেহেতু ইহার বিষয়বস্তর মধ্যে 
ব্যাকরণ ছণ্দঃ অলঙ্কার জ্যোতিষ ইত্যাদিও আছে। দেবীপুরাঁণের নামান্তর 
দেবীভাগবত-পুরাঁণ। হৃহা! ভাগবতপুরাঁণের অন্থকরণে দেবীমাহাত্ম্প্রতিপাঁদক 
অর্বাচীন উপপুরাণ গ্রন্থ । ধর্মপুরাণ সাধারণত 'বৃহদধর্নপুরাণ' নামে প্রচলিত । 
বেশ অর্বাচীন সংকলন | “শিব-পুরাঁণ”১ কালিদীসের অনেককাল পরে রচিত, কেন 
না ইহাতে কুমারসম্তব হইতে বহু গ্লোক উদ্ধত আছে। সৌরপুরাণ ব্রন্ষ- 
পুরাণেরই পরিশিষ্টের মতো৷ ৷ ক্ষন্দপুরাঁণ অত্যন্ত অর্বাচীন গ্রন্থ । অষ্টাদশ শতাব্দীর 
শেষ পর্যন্তও সঙ্কলনটি সম্পূর্ণ হয় নাই: 

ভাগবতপুরাণের২ বিস্তৃত পরিচয় দেওয়া আবশ্তক। প্রাচীন হোক আর 
অর্বাচীন হোক পুরাণগুলি মধ্যকালের বাংল। সাহিত্যে প্রচুর বিষয় যোগাইয়া- 
ছিল: তাং। ছাড়া পুরাণগুলির মধ্য দিয়াই মুসলমান-অধিকারকালে হিন্দুধর্মের রূপ 
ও প্রকৃতি অনেক পরিমাণে নিদিষ্ট হইয়ছিল। ভাগবতের প্রভাব তাহার মধ্যে 
সবচেয়ে বেশি । পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে যে ভক্তিধমম বাংল! দেশ হইতে 
উৎসারিত হইয়। ভারতবর্ষকে প্লাবিত করিয়াছিল তাহার প্রধান শান্ত্রভিত্তি ছিল 
দুটি, গীতা আর ভাগবত 1৩ চৈতন্তের ধর্ম, তাহার গুরুদের ও তাহার অনুচরদের 
ধর্ম, ভাগবতের উপর নিষ্ঠিত হইয়। দেশী সাহিত্যে জীবনসেক করিয়াছিল । কৃষণ- 
কথ, যাহা হরিবংশে ও বিষুপুরাঁণে পাওয়া গিয়াছিল, তাহ! স্থানে স্থানে 
পরিবধিত ও কবিত্বাভিষিক্ত হইয়া ভাঁগবতে যেভাবে উপস্থাপিত হইল তাহাই 
বৈষ্কবতা ও ভক্তিধর্সের মধা দিয়া ভারতীয় ভাবনায় ও সাহিত্যে থিতাইয়া 
আসিয়াছে। 

ভাগবতকে পুরাঁণগ্রন্থের প্রতিনিধি বলিতে পারি । ইহা বারো স্কন্ধে, ৩৩৫ 
অধ্যায়ে বিভক্ত । শ্লোকসংখ্য। আঠারে। হাঁজার। রচনাকাল ত্রয়োদশ শতাব্দী 
এবং রচনাস্থান দাক্ষিণাত্য বলিয়া অনুমিত হয়। শ্রীধরস্বামীর টীকা ভাগবত বুঝিবার 
পক্ষে অত্যন্ত সহায়ক । ৃ 

প্রথম স্কন্ধে উনিশ অধ্যায় । এই ্কন্ধ ভীগবতের ভূমিকার মতো | ভগবানের 
অবতারপ্রসঙ্গ করিয়! নারদের পূর্বজন্মের কথ। বলিয়া যুধিঠিরের রাজ্যলাঁভ হইতে 
পরীক্ষিতের ব্রহ্মশাপপ্রাপ্তি ও তাহার সভায় শুকদেবের আগমন পর্যন্ত বর্ণন1 আছে। 


১ কোন কোন পু'খতে বায়ুপুরাণের নামাস্তর “শিব-পুরাণ' পাওয়া যায়। 
২ ভাগবতপুরাণ ব্যাসের পুত্র শুক কর্তৃক প্রোক্ত। তাই গ্রন্থটির এক নাম 'বৈয়াসফি- 


সংহিতা।।' 
৬ “হরি গুরু বৈষব ভাগবত গীতা+--এই হইল গৌড়ীয় বৈকবধর্মে পূজাতম । 


সভা, আ. সা. ই._-৭ 


৯৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দ্বিতীয় স্কন্ধে দশ অধ্যায় । বিষয়-_যোগী মহাপুরুষ ও ভগবানের লীলা-আঅবতার 
প্রসঙ্গ এবং পরীক্ষিতের প্রশ্নের উত্তর রূপে ভাগবতকথা আরম্ত। তৃতীয় স্ষন্ধে 
তেত্রিশ অধ্যায় । বিষয় বিচিত্র । বিদুরের তীর্ঘপর্যটন, বিদুর-উদ্ধব সংবাদ, কৃষ্ণ- 
লীলার উত্তর ভাগ, ব্রহ্মার ভগবদৃ-দর্শন, ৃষ্টির্ণন, পৃথিবীর উদ্ধাথ, জয়-বিজয়ের 
অধঃপতন, হিরণ্যাক্ষবধ, মনুচরিত, কর্দমের তপস্যা, কপিল-কর্তৃক সাংখযোগ 
কথন । চতুর্থ ক্কন্ধে একত্রিশ অধ্যায় | বিষয়-_-বংশবর্ণন, দক্ষযজ্ঞ ও সতীর 
তনুত্যাগ, ফ্বচপ্রিত, পৃথু-উপাখ্যান, প্রচেতাগণের উৎপত্তি ও রুদ্রন্ত্রতি, পুরঞ্জনের 
রূপক-উপাখ্যান, প্রচেতাগণের বিবাহ ও রাজত্ব । পঞ্চম ক্দ্ধে ছাব্বিশ অধ্যায় । 
বিষয়__প্রিয়ন্রতের বংশবর্ণন, অগ্রীপ্ধ খাষভদেব ও জড়ভরতের বিবরণ, ভরত- 
ংশবিবরণ, ভুবনকোষ বর্ণন, বর্ষ সমুদ্র ও দ্বীপ বিবরণ, ভারতবর্ষের প্রীধান্তখ্যাপন, 
জ্যোতিশ্ন্র-বিবরণ, সপ্তপাতীল-বিবরণ, সংকর্ষণ-মাহা তস্য, নরকবর্ণন1 | যষ্ট স্কন্ধে 
উনিশ অধ্যায় | বিষয়-- অজীমিলের উপাখ্যান, নারদেব প্রতি দক্ষের অভিশাপ, 
দক্ষকন্ত।দের বংশবিবরণ, বিশ্বরূপের পৌরোহিত্য, বৃত্রের উপাখ্যান, চিত্রকেতুর 
উপাখ্যান, আদিত্য প্রভৃতি দেবগণের বংশবিবরণ হত্যাদি। সপ্তম স্কন্ধে পনেরো! 
অধ্যায় । বিষয়__প্রহলাদ-চরিত্র | অষ্রম স্কন্ধে চব্বিশ অধ্যায় | বিষয়_-গজেন্দ্র- 
মোক্ষণ-কাহিনী, সমুদ্রমন্থন-আখ্যান, মন্বন্তর-বর্ণন, বলিবামন উপাখ্যান, মৎচ্যা- 
বতার-কাহিনী | নবম স্কদ্ধেও চব্বিশ অধ্যায় । বিষয়__-ইলণর উপাখ্যান, অন্বরীষের 
কাহিনী, সৌভরির কাহিনী, হরিশ্ন্দ্রের উপাখ্যান, সগরের উপাখ্যান, রামায়ণ- 
কাহিনী, রামের বংশবর্ণন, নিমির বংশবিবরণ, পুরূরবার কাহিনী, পরশুরামের 
কাহিনী, বিশ্বামিত্রের উপাখ্যান, যযাঁতির উপাখ্যান, পুরুবংশবর্ণন, বাবধ রাজ- 
বংশ-বর্ণন, বলরাম ও কৃষ্ণের উৎপত্তি । দশম স্বন্ধে নব্বই অধ্যায় | বিষয়-_কৃষ- 
লীলা ৷ একাদশ স্কন্ধে একত্রিশ অধ্যায়! বিষয়_-কৃষ্ণলীলার প্রসঙ্গে বিবিধ 
আখ্যান ও তত্বকথা | যেমন বস্থদেব-নারদ সংবাদ, নিমি-জয়ন্ত সংবাদ, অবধূত- 
উপাখ্যান, পিক্গলার উপাখ্যান, উদ্ধবের জিজ্ঞাসায় বিভূতি যতিধর্ম যোগ ইত্যাদি 
বিষয়ে কৃষ্ণের উপদেশ. পুরূরবার নির্বেদ, উদ্ধবের বদরিকাশ্রমে প্রস্থান, যছবংশ- 
সংহরণ | দ্বাদশ স্কন্ধে তেরে অধ্যায় । বিষয়_-ভবিষ্য রাঁজবংশ-বর্ণন, কলিযুগের 
বর্ণনা, পরমতত্ব-নির্ণয়, বেদের শাখাবিভাগ, পুরাণলক্ষণ, মার্কগেয়ের ভগবৎমায়া- 
দর্শন, শিব-মার্কগ্েয় সংবাদ, অন্ুক্রমণিক] | 
উপরে দেওয়। নির্ঘণ্ট হইতে ভাগবতের বিষয়বৈচিত্র্য ও বিষয়গৌরব বোঝ! 
যাইবে । . ভাগবতের রচনায় এবং সংকলনে জ্ঞান বুদ্ধি ও পাণ্ডিত্যের পরিচয় 
বেশ আছে। সংকলনকাঁলে প্রাচীন বিছ্ভায় কোন কোন বিষয়ে ও কোন কোন 
প্রাচীন কাহিণীতে যে রূপান্তর ঘটিয়াছিল তাহার সাক্ষ্য ভাগবতপুরাণের মধ্যে 
আধৃত আছে। এখানে প্রাচীন ও অর্ধাচীন দুইটি বৈদিক কাহিনীর উল্লেখ করিতেছি, 
পুরূরবা-উর্বশীর এবং মন্ু-মৎস্যের | 


মহাভারত, গীত। ও পুরাঁশ ৯৯ 


পুররবার কাহিনী নবম ক্কন্ধের চতুর্দশ অধ্যায়ে আছে। একাদশ স্বদ্ষের 
ছাব্বিশ অধ্যায়ে সেই কাহিনীর আধ্যাত্মিক উপসংহার জুড়িয়া দেওয়া হইয়াছে । 
ভাগবতের মতে উর্বশী ইন্দ্রপভায় পুরূরবার রূপ-গুণ-বীরত্বের গাথা শুনিয়া না 
দেখিয়াই তাহার প্রেমে পড়ে । তাহীর পর মিত্রাবরুণের শাঁপে সে নরলোকে 
আসিয়া! এবং উপযাঁচিক৷ হইয়া পুরুরবাকে প্রেম নিবেদন করে । 

তশ্য রূপগুণৌদার্যশীলদ্রবিণবিক্রমান্‌ ॥ 
শ্রুত্বোর্বশীন্দ্রভবনে গীয়মীনাঁন্‌ স্থরষিণ। | 
তদন্তিকমুপেয়ায় দেবী ম্মরশরাদিত। ॥ 
মিব্রাবরুণয়োঃ শাপাদীপন্না নরলোকতাম্‌। 
নিশাম্য পুরুষশ্রেষ্ঠং কন্দর্পমিব বূপিণম্‌ ॥ 
ধৃতিং বিষ্টভ্য ললন। উপতস্থে তদন্তিকে। 
রাজা আকাশের চাদ হাতে পাইয়। বলিল, 
স্বাগতং তে বরারোহে আশ্যতাং করবাম কিম্‌। 
সংরমন্ব ময়। সাকং রতি শাশ্বতীঃ সমাঃ ॥ 
স্বাগত তোমাকে সুন্দরী উপবেশন কর কি করিব । আমার সঙ্গে 
চিরকখল সহবাস করিতে থাক । 
উধশী বলিল, বেশ । এই ছুইটি মেষশাঁবক তোমার কাছে গচ্ছিত রহিল | আমার 
আর দুইটি সর্ত তোমাকে স্বীকার করিতে হইবে । এক, আমি ঘ্বৃত ছাড়া কিছু 
খাইব না| এবং অসময়ে তোমাকে বিবস্ত্র দেখিব না । রাজা স্বীকার করিল ।২ 
কিছুকাঁল যায় । উর্বশীহীন পভায় ইন্দ্র স্থখ পাইতেছেন না। তিনি গন্ধদের 
দিয় একদা ঘনান্ধকার রজনীতে উর্ধশীর লাঁপিত মেষশাবকদুটিকে চুরি করাইলেন। 
অপহ্রিয়মাণ মেষের ডাকে উর্বনী ব্যথিত হইয়া বলিল, 
হতাম্্যহং কুনাথেন নপুংসা বীরমানিন] ॥ 

'বীর-অভিমানী ক্লীব অক্ষম ভর্তার হাতে পড়িয়া আমি বিনষ্ট হইলাম ।, 
তাড়াতাড়িতে রাজ। বিবস্ত্র হইয়াই ছুটিয়া আসিল । গন্ধর্বেরাও অমনি মেষ ছাড়িয়া 
দিয়। বিদ্যুৎ জালাইল | উর্বশী দেখিল রাঁজ। বিবস্ত্র । তাহার পর পুরূরবা-উর্বশী- 
সংবাদ বেদের কাহিনী অনুসরণ করিয়াছে। উর্বশী চলিয়া! গেলে রাজ! বিভ্রান্ত 
হইয়1 বেড়াইতে বেড়াইতে কুরুক্ষেত্রে গিয়া তাহার নাগাল পাইল । দেখিল সে 
পঞ্চ সখী লইয়। সরস্বতীর জলে বিহার করিতেছে । 

ভাগবতে ( অষ্টম ক্ষন্ধ চব্বিশ পরিচ্ছেদ ) ষে মংম্য-অবতার কাহিনী আছে. তাহা 


১ “এতাবুরণকে রাজন্‌ স্তাসৌ রক্ষম্ব মানদ।” 
২ প্ঘৃতং মে বীর ক্ষ্যং স্তানেক্ষে ত্বান্থত্র মৈথুনাৎ | 
বিবাসসং তৎ তথেতি প্রতিপেদে মহামনাঃ ॥” 


টি ভারতীয়-আধ সাহিত্যের ইভিহাস 


অতপথ-ত্রাহ্ষণের কাহিনীর মতো হইলেও কয়েকটি বিষয়ে উল্লেখযোগ্য পাথক্য 
দেখি। প্রথমত-_-ভাগবতের কাহিনী দক্ষিণ ভারতের । দ্বিতীয়ত-_-নায়ক সত্যত্রত 
মনু নয়, মনুপত্ব বলিতে পারি। তৃতীয়ত-_হিমালয়ের উল্লেখ নাই (€ দক্ষিণ 
ভারতের বলিয়া তাহা হইবারও কথা নয় )। চতুর্থত--মৎস্য পরমেশ্বর | গল্পটি 
সংক্ষেপে বলি। 
দ্রাবিড়ের রাজা খধিকল্প সত্যব্রত কৃতমাল1 নদীতে স্নান করিতেছেন তখন 
একটি শফী (পুঁটি মাছ) তাহার হাতে উঠিলে তিনি তাহ] জলে ফেলিয়া দিতে 
যান । তখন শফরী তাহাকে রক্ষা করিতে বলে। দয়ালু রাজা তাহাকে কলপীতে 
র|/থেশ। মাছ রাতারাতি এত বাড়িল যে তাহাকে ডোবায় রাখিতে হইল । কিন্তু, 
শফরী বাড়িয়াহ চলিল। অবশেষে সত্যব্রত তাহণকে সমুদ্রে ছাড়িয়া দিতে গেলেন । 
মৎস্য বলিল, এখানে ছাড়িও না, প্রবলতর মৎস্য আমাকে খাইয়া ফেলিবে | তখন 
সত্যব্রত বুঝিলেন, এ তো সামান্য নয়৷ নিশ্চয়ই পরমেশ্বর ৷ তাহার মনের ভাব 
বুঝিয়া মৎস্য তাঁহাকে অচিরাগামী বন্যার বিষয়ে সাবধান করিয়া এবং বন্যা 
আসিলে তাহাকে রক্ষা করিবার প্রতিশ্রতি দিয়া চলিয়! গেল । যথাসময়ে বস্তা 
আসিল এবং একখানি নৌকাও আসিল খষি মুনি ও যাবতীয় প্রাণী ও উত্ভিদ 
লইয়া! সত্যব্রত নৌকায় উঠিলেন। মাছের শিডে নৌকা] বাধা হইল। নৌকায় 
থাকিয়] সত্যব্রত মংস্যরূপী পরমেশ্বরের কাছে অধ্যাত্ব-উপদেশ চাহিলেন | তিনিও 
তত্ববিদ্ধ। উপদেশ করিলেন । সত্যব্রত পরে বৈবস্বত মনু হইয়াছিলেন । 
ভাগবত-পুরাণের এই কাহিনী শশপথ-ত্রান্ষণের মন্-মৎস্যসংবাঁদ ও মধ্য বাংলা 
সাহিত্যের মতস্যন্্রনাথ ও শিবপার্বতী-সংবাদের সংযোগ সাধন করিয়াছে 
€ মংস্যেন্্রনীথের কাহিনীতে মাছ বক্তা নয় গোপন-শ্রোতা । ) 
ভাগবতের প্রায় সর্বত্র রচনাকুশলতার পরিচয় ছড়াহয়। আছে। তবে কৃষের 
ব্রজলীলার বর্ণনায় কবিত্বের প্রকাশ স্বভাবতই বেশি। রাসপঞ্চাধ্যায়ের একত্রিশ 
অধ্যায়ে গোপীগীত হইতে ছুইটি শ্লোক উদাহরণ রূপে উদ্ধৃত করিতেছি । অন্তহিত 
কষ্ণকে খুঁজিয়া বেড়াইতে বেড়াইতে গোপীর] কৃষ্ণের উদ্দেশে বিলাঁপ করিতেছে । 
জয়তি তেইধিকং জন্মন। ব্রজঃ শ্রয়ত ইন্দির। শশ্বদত্র হি। 
দয়িত দৃশ্ঠতাং দিক্ষু তাবক] স্বয়ি ধৃতাঁপব স্ত্বাং বিচিন্বতে ॥ 
'তোমার জন্ম হইত ব্রজের অধিক উন্নতি, যেন লক্ষী এখানে স্থিরবাঁস 
করিয়াছেন । হে প্রিয়, দেখ দাঁও । তোমাতে প্রাণ ধরিয়া আছে যে 
( তোমাং কিস্করী ) তাহার] দিকে দিকে তোমাকে খুঁজিতেছে 1; 
তব কর্থামৃতং তপ্তজীবনং কবিভিগীড়িতং কল্মযাঁপহম্‌। 
শ্রবণমঙ্গলং শ্রীমদাঁততং ভুবি গৃণস্তি ষে ভূরিদ] জনাঃ & 
'কবিদের দ্বার বণিত তোমার কথা৷ অম্বতের মতো, ক্রিষ্টকে উৎফুল্প করে, 
পাপ দূর করে, শুনিলে মঙ্গল হয়, এবং মধুর । পৃথিবীতে ( তোমার 


মহাভারত, গীতা ও পুরাশ ১৪১ 


কথা) ধঘে বাকিরা বিস্তারিত করিয়া! উদ্‌ধাটন করে তায়ারা 
বছদাতা ॥ 
মথুর। হইতে কৃষ্ণ একবার উদ্ধবকে ব্রজে পাঁঠাইয়াছিলেন খবরাখবর করিতে । 
কষ্ণপ্রিয় গোপীর! উদ্ধবের কাছে অনুযোগ করিয়! যাহা বলিয়াছিলেন তাহা বৈষব- 
সাহিত্যে “ভ্রমরগীতা নামে প্রসিদ্ধ।৯ দশটি শ্লোক, মালিনী ছন্দে লেখা । যর্বসমেত 
একট ভালে! কবিতা । গোপীর। কুষ্ণকে পলাতক ভ্রমর বলিয়। উল্লেখ করিয়াছে । 
শেষ গ্লোকটি উদ্ধৃত করিতেছি । 
অপি বত মধুপুর্যামার্যপুক্রোশধুনান্তে 
রতি স পিতৃগেহান্‌ সৌম্য বন্ধুংশ্চ গোপান্‌। 
কচিদপি স কথ] নঃ কি্করীণাং গৃণীতে 
ভুজমগুরুসগন্ধং মূর্ধাধাস্যৎ কদ! হু ॥ 
'আর্ধপুত্র কি এখনও মথুবায় আছেন? হে সৌম্য, পিতৃগৃহের কথা 
বন্ধু গোপদের কথ তীহার মনে পড়ে কি? কখনও কি তিনি কিস্করী 
আমাদের কথ! বলেন? হায়, কবে তীহার সেই অগুরুম্থররভিত বাহু 
( আমাদের) মাথায় দিবেন ॥' 


১ দশম স্বদ্ধ সাতচল্লিশ অধ্যায় প্লোক ১২-২১। 


পঞ্চম পরিচ্ছেদ 
প্রাচীন প্রাকৃত ও পালি 


ভারতীয় আর্য ভাষায় প্রাচীন অবস্থা বদল হইয়া মধ্য অবস্থা কখন দেখা দিল 
তাহা ঠিক করিয়া বল] সম্ভব নয়। ভাষার বদল অল্পে অল্পে ঘটে এবং কোন 
সময়েই অব্যবহিত পূর্ব অবস্থার ভাষা পরবর্তা অবস্থায় অবোধ্য হইয়। পড়ে না । 
তবে দীর্ঘকালব্যাঁপী পরিবর্তনের হিসাব ধরিলে অবস্থান্তরে ভাষার অবোধ্যতা 
স্বীকার করিতে হয়| প্রাচীন-আর্য মধ্য-আর্ষে পরিণত হইবার কল্পিত কালসীমা- 
রেখা ধর! হয় ৫০০ খ্রীষটপূর্বান্ধ | এই অনুমান হইয়াছে প্রধানত অশোক-অনুশাসনের 
ভাষা বিচার করিয়া ৷ ভারতবর্ষের উত্তরে ও দক্ষিণে বিভিন্্র স্থানে গিরিগাত্রে ও 
স্ন্তগাত্রে উৎকীর্ণ অশোকের অনুশাসনগুলিতেই আমর মধ্য ভারতীয় আর্য 
ভাষার প্রথম অকৃত্রিম ও সমসাময়িক নিদর্শন পাই ।৯ অশোক খ্রষ্টপূর্ব তৃতীয় 
শতাব্দীর মধ্যভাগে বর্তমীন ছিলেন । তাহার অনুশাসনগুলি সেই সময়েরই 
( তৃতীয় শ্রষ্টপূর্বাব্ের মধ্যভাগের ) রচনা । এই অন্থশাসনে আর্য ভাষায় যে 
পরিবর্তন দেখা দিয়াছে তাহা অনুধাবন করিয়া বিশেষজ্ঞ পণ্ডিতের] স্থির 
করিয়াছেন যে ভারতীয় আর্ধ ভাষার মধ্য অবস্থান্তরপ্রাপ্তির উর্ধতন সীমারেখা 
আরও দুই শত আড়াহ শত বছর আগে (অর্থাৎ শ্রীষ্টপুৰ পঞ্চম শতাব্দীতে ) টানা 
যুক্তিসঙ্গত । 
ভারতীয় আর্ষের প্রাচীন অবস্থায় মোটামুটি দুইটি ভাষা-ছাদ পাইয়াছিলাম। 
একটি বৈদিক ছাদ, আর একটি সংস্কৃত ছাদ । দুইটি ছাদের মধ্যে যথেষ্ট মিল 
আছে। সেই জন্য সাধারণ ব্যবহীরে প্রাচীন ভারতীয় আর্ষের নামান্তর “সংস্কৃত 
ভাঁষ!' বলা হয়৷ ভারতীয় আযের মধ্য অবস্থায় ভাষাবিভাগ স্পষ্ট, গভীর এবং 
বহুল। মধ্য-ভারতীর ভাষাগুলিকে কাল ও পরিণমন অনুসারে তিন পংক্তিতে 
সাজানে। যায়৷ প্রথম পংক্তিতে পড়ে অশোক-অনুশাসনগুলির ভাষা ও পালি। 
দিতে প২ক্ততে পড়ে *ত্বত নংমে পাবিত িিন্ধ ভীষা_ম'হবরস্্র, 
শৌরসেনী, অর্থমণগধী, পৈশীচী, মীগধী ইত্যাঁদি । তৃতীয় পংক্তিতে পড়ে অপত্রংশ 
ও অবহট$ প্রথম ও বিভা পংক্ির মাঝখানে গড়ে 'বৌদ্ধ মিশর সংস্ৃত' | 
এখন অশোৌক-অনুশীসন, পালি ও বৌদ্ধ মিশ্র সংস্কৃত-_এই ভাষাগুলি ধরিয়া 
সাহিত্যকর্মের পরিচয় দিতেছি । 
অশোকের অনুশাসনগুলি ব্যবহারিক প্রয়োজনের রচন। । সাহত্যের ছ'ীচে 


১ সমসাময়িকতার িচার করিলে অশোকের অনুশাসনই ভারতীয় আর্ধ ভাষার প্রথম কথ্য 
নিদর্শন। রাজার অনুজ্ঞা বলিয়া অশোকের নীতিতে সাহিত্যের ছাচ আছে। 


প্রাচীন প্রাকৃত ও পালি ১৪৩ 


ঢালা এবং বিনোদনের উদ্দেশ্টে লেখা না হইলেও অশৌক-অনুশীসনগুলিকে 
সাহিত্যরসবজিত বলা যায় না । শ্বীষটপূর্ব তৃতীয় শতাব্দীর সমসামস্থিক গগ্যরীতির 
নিদর্শন এগুলিতে আছে। ইংরেজীতে যাহাকে বলে হিউম্যান ডকুমেন্ট তাহার 
মূলা অশোকের অনুশীসনে যথেষ্ট পরিমাণে বিদ্ভমান | 
অশোকের সময় থেকে শুপু আমাঁদের লিপি-ব্যবহাঁবেরই নমুন1 মিলিতেছে তা 
নয় সমসাময়িক ভাষার, খোদাইচিভ্রের এবং গৃহতক্ষণেরও নিদর্শন পাইতেছি | 
অশোকের কাশসি অন্ুশাসনের শিরঃস্থানে একটি হাতি আকা আছে, ধৌলি 
অনুশাসনের শীর্ষেও হাতির মৃতি খোদিত আছে । অশোকের ্তস্তণীর্ষে খোদাই 
গো অশ্ব সিংহ হস্তী ও যুগ তক্ষণশিল্পের ভালে! উদাহরণ । গয়ার কাছে বরাবর 
পাহাড়ে গুহার দ্বারে সেকালের কাঠখড়ের বাঁঙির আদল পাই । 
বুদ্ধের ও অন্য বৌদ্ধ এবং ত্রাক্ষণ্য দেবতার যৃতি গঠন করিয়া তাহার পূজার 
জন্য অর্থসংগ্রহ মৌর্যযুগেই শুরু হইয়াছিল । এই কথা পতঞ্জলি তাহার মহাভাষে 
বলিয়া গিয়াছেন। পঙগুলি গ্রীষ্টপূর্ব দ্বিতায় শতাব্দীর লোক । 
অশোকের অনুশীসনের সমকালের একটি গুহালিপিতে ্রীষ্টপূর্ব তৃত্বীয্ 
শতাব্দী সমকালীন পদ্রচনার এবং প্রত্যুৎপন্ন পছ্রচনার নিদর্শন রহিয়াছে । 
এখানে ছুইটি কবিতা আছে, কোন এক নিরাশ প্রণয়ীর উচ্ছাসের বাণী। তাহার 
মধ্যে প্রথম কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রথম পদটির অনুসারে কবিতাটি 
স্থওগৃকা-লিপি নামে পরিচিত হইয়াছে । ভাঁষ। পুর অঞ্চলের এক উপভাষ! । 
ছন্দ খৈদিক জগতী, তবে চতুষ্পাদ নয় ত্রিপাদ | কবিতাটি অনুবাদে উদ্ধৃত 
করিতেছি । 
স্থতন্থকা* নামে দেবদাঁসিকা 
তাহাকে ভাঁলোবাসিয়াছে বাবাণসেয়২ 
দেবদিন্নও নামে বূপদক্ষ৪ । 
পুরানো ভারতীয় ভাষায় চলতি মুহুর্তের স্বচ্ছন্দ রচন। অত্যন্ত দুর্লভ, নাই বলিলেই 
কয়। দেবদিন্রের ভণিতাযুক্ত এই কবিতাটি সেই স্থদুর্লভ রচনার সবচেয়ে পুরানো 
ধুনদর্শন বলযু অত্ততন্ত ম্ল্যবখন 
বুদ্ধ তাহার মাতৃভাষার শিষ্য ও ধর্মার্থীদের উপদেশ দিতেন । বুদ্ধের মাতৃভাষা 
ছিল কপিলবস্ত অঞ্চলে ( নেপাল তরাইয়ে ) ব্যবহৃত তৎকালীন (অর্থাৎ শ্রষটপূর্ 


পঞ্চম খতাবীর ) এক ভারতাঁয় আর ভাষা যাহা তখন মধ্য অবস্থার উপসর্ণিত 
হইয়াছিল । পরবর্ত কালে যাহা অর্থমাগধী প্রাকৃত নাম পাইয়াছিল সেই মধ্য 


১ নামটির মানে, যে সুন্দরী ও তন্বী । ২ অর্থাৎ বেনারসের অধিবাসী । 
৩ এখনকার বেনারস-অঞ্চলের ভাষায় নামটি হইবে দেওদীন । 
৪ মানে মুত্রাপরীক্ষক অথবা মুত্রানি্মাপটু । 


১০৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ভারতীয় উপভাষার যে গোড়াকার রূপ ছিল তাহাই বুদ্ধের মাতৃভাষা, অনুমান 
কর! গিয়াছে। বুদ্ধের জীবৎকালে তাঁহার কোনে| কোনে! শিষ্য গুরুর উপদেশাঁবলী 
নোঁট ব1 কড়চা করিয়া! লইয়াছিলেন কিন্তু তখনই কোনে! গ্রন্থে তাহা সঙ্কলিত 
হইয়াছিল কিনা জানা যাঁয় না। তবে সেই সব কড়চা বুদ্ধের তিরোধানের ছুই- 
এক শত বৎসরের মধ্যে গ্রস্থাকারে লিখিত ও বিস্তারিত হইতে শুরু হইয়াছিল। 
এই গ্রন্থগুলিহ বৌদ্ধধর্মের মূল শান্ত্। কোন্‌ ভাষায় বুদ্ধের বাণী ও তাহার প্রবতিত 
ধর্মের তত গ্রস্থবদ্ধ হইবে, বুদ্ধ শিষ্ানুশিষ্যাদের মধ্যে তাহা লইয়া মতভেদ 
হইয়াছিল । এক দলের মতে সমগ্র দেশের শিষ্ট ভাষা সংস্কৃতই বুদ্ধ-বামীর বাহক 
ও বৌদ্ধধর্মের ধারক হওয়ার যোগ্য । অপর দলের মতে সাধারণের বোধগম্য 
ভাষা_অর্থীৎ মধ্য ভারতীয় আর্যভাঁষা এ কাজের সমুপযুক্ত। অন্য কারণে আগে 
হইতেই বৌদ্ধনেতাদের মধ্যে মতভেদ ও দলভেদ শুরু হইয়াছিল । (অবশ্য এই 
মতের ও দলের ভেদ গোড়ার দিকে ভাসা ভাা রকমেরই ছিল ।) এখন ভাষ৷ 
লইয়! বিডিন্ন দলগুলি দুইটি শ্রেণীতে পৃথক্‌ হইয়া! পড়িল। এক শ্রেনী গ্রহণ করিলেন 
সংস্কৃতকে, আর এক শ্রেণী সমসাময়িক মধ্যতারতীয় আর্য ভাষাকে । কিন্ত 
গোঁড়াতেই ছুই শ্রেণীরই কিছু কিছু অস্থবিধ৷ ছিল এবং সে অস্ত্বিধা এক রকমের 
নয়। বুদ্ধ তাহার ধর্মমত শিট ও পণ্ডিতদেরই বোধগম্য করিয়। রাখিতে চাহেন 
নাই, সাধারণ অ-শিষ্ট লোৌকেও যাহাতে তীহার ধর্মে সহজ প্রবেশপথ পায় সেই 
দিকে তাহার লক্ষ্য ছিল। সংস্কৃত ভাষ। শিষ্টের ভাষা পণ্তিতের অনুশীলিত, 
দীর্ঘকাল ধরিয়া অভ্যাঁস না! করিলে সে ভাষায় অধিকার জন্মায় না। সুতরাং 
সংস্কৃত ভাষায় বৌদ্ধশান্ত্র লিপিবদ্ধ হইলে তাহাতে সাধারণ লোকের প্রবেশ 
সরাসরি নিষিদ্ধ হইবে। যাহার! সংস্কৃতকে গ্রহণ করিলেন তাহারা অভিনব 
কৌশলে এই বাঁধা কাটাইলেন। পাঁণিনির ব্যাকরণশাসিত নয় এমন সহজ ও 
শিথিল অ-সংস্কৃত ভাষায় রচিত আখ্যায়িকা ও পুরাণ-কাহিনী সেকালে অল্পশিক্ষিত 
জনসমাজে ব্যবহৃত ছিল । এই লৌকিক সংস্কৃত গ্রহণ কর! হইল এবং এই পরি- 
গৃহীত ভাষার ব্যাকরণবন্ধন আরও শিথিল কর] হইল আর তাহাতে সমসাময়িক 
মধ্যভারতীয় ভাষার শব্দ পদ ও ইডিয়মের যথেচ্ছ প্রবেশ নির্বাধ রাখা হইল । 
উত্তর ভারতের অধিকাংশ বৌদ্ধ সম্প্রদায় এই শিথিল মিশ্র-সংস্কৃত ভাষা গ্রহণ 
করিলেন। 

ধাহার। সংস্কৃত অথবা মিশ্র-সংস্কৃত গ্রহণ করিলেন ন। তাহাদের সমস্য! কিছু 
কম কঠিন ছিল নী । মধ্য ভারতীয় বলিতে কোনে একটিমাত্র ভাষ! ছিল না, ছিল 
অনেকগুলি উপভাষ।। সেই উপভাষার মধ্যে একটি হইল বুদ্ধের নিজের ভাষা! । 
কিন্তু সে ভাষ৷ এ কাজে চলিবে না । তাঁহার দুইটি প্রধান কারণ । এক, এ ভাষা 
নিতান্ত গ্রাম্য ভাষার মতো, সাহিত্যচর্চা অব! ধর্মকথা ও দর্শনচিন্তা করিবার 
মতো! পামর্ঘ্য সে ভাষার ছিল না| ইতিমধো একাধিক শ্রেণীর বৌদ্ব-সপ্প্রদায় 


প্রাচীন প্রাকৃত ও পালি ১০৫ 


ভারতবর্ষের সর্বত্র এবং ভারতবর্ষের বাহিরেও নান! দেশে ছড়াঁইয়া গিয়াছে । 
তাহারা বিভিম্ন ভাষাসপ্্রদায়ের লোক ৷ বুদ্ধের মাতৃভাষা! তাহাদের সকলের 
ব্যবহারের উপযোগী ছিল না, বিশেষ কোনে! একটি মধ্য ভারতীয় উপভাষারই তা 
ছিল না| এ সমন্যাঁর সমাধানও সহজে ঘটিল। সে সময়ে__অর্থীৎ অশোকের প্রায় 
শতাঁখ কাল পরে ভারতবর্ষে বাণিজ্যের ও সংস্কৃতির হুৎকেন্দ্র হইয়াছিল মালবের 
রাজধানী উজ্জয্রিনী। সেখানে দেশদেশীন্তর দূরদূরান্তর হইতে লোক আসিত নানা 
কাজে। ভারতবর্ষের সমস্ত রাজধানীর সঙ্গে উজ্জয্মিনীর পথবীধা যোগাযোগ ছিল। 
এই সব কারণে উজ্জয়িনী অঞ্চলের, মালবের, উপভাষ। নানা প্রদেশের নান! দেশের 
লোকের নান কাজে ব্যবহৃত হইয়া একটি সর্বপাধারণের ভাষায় (যাহাকে বলে 
লিঙগুআ৷ ফ্রাঙ্কী ) পরিণত হইয়াছিল । দক্ষিণ ভারতের বৌদ্ধ-সম্প্রদায়গুলি এই 
ভাঁষাকেই গ্রহণ করিলেন এবং তাহাকে মাঁজিয়। ঘষিয় ক্রমাগত সংস্কৃত ভাষার 
ধার-করা পালিশ চড়াইয়! শাস্ত্রের উপযুক্ত বাহন করিয়া তুলিলেন। এই ভাষাই 
এখন পালি" নামে পরিচিত। অধিকাংশ প্রকাশিত বৌদ্ধশান্ত্র এই পালি 
ভাষাতেই লেখা । 

দক্ষিণ ভারতের বৌদ্ধ-কেন্্র ক্রমশ পিছু হটিতে হটিতে অবশেষে ভারতবর্ষের 
বাহিরে সিংহলে গিয়া! ঠেকে । পালি সাহিত্যের শেষের দিকের গ্রন্থগুলি (গ্বীষটীয় 
চতুর্থ শতান্বী হইতে ) সব সিংহলে সঙ্কলিত ও রচিত। উত্তর ভারতের বৌদ্ধ- 
কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন হইয়। যায় এবং বৌদ্ধ মত ধীরে ধীরে ব্রাহ্গণ্য মতের মধ্যে 
মিলাইয়া আসে । তাহার আগেই উত্তর ভারতের বৌদ্ধ-মতে অসাধারণ বিশিষ্টতা_ 
যোগাচার ও তান্ত্রিকত। দেখ দিয়াছিল। সেই বিশিষ্টতা বৌদ্ধধর্ম লুপ্ত হইবার 
কিছু কাল পূর্ব হইতে ব্রাহ্মণ্য ধর্মে সঞ্চারিত হইতেছিল। সে কথা যথাস্থানে বলিব । 


মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যবহার খ্রষ্পূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথম পাওয়। 
গেল, বিশেষ করিয়া অশোকের অনুশাসনে | সেগুলি তাহার প্রাদেশিক 
কর্মচারীদের ও প্রজাপাধারণের জন্য লেখা। পচন! পুরাপুরি কথ্য ছাদের নয়, 
অনেকটাই লেখ্য রীতি । সংস্কৃতের সঙ্গে মিলাইলে অশোক-অন্ুশাসনের রচনার 
মধ্যে সাহিত্য বীজ ধরা পড়ে । অথচ সংস্কৃতের অনুবাদ নয়, সংস্কৃতের অনুকরণও 
নয়। বেদজ্ঞ পণ্ডিত-সমাজের বাহিরে সাধারণ শি ব্যক্তির! প্রাচীন ভারতীয় 
আর্য ভাষার যে সমসাময়িক সাধু রীতি ব্যবহার করিতেন সেই রীতিরই মধ্য- 
ভারতীয় ত্মার্য ভাষায় এই প্রতিফলন অশোৌক-অনুশাসনের ভাষা শিষ্টের রচনা 
তবুও অ-শিষ্টের অনধিগম্য ছিল না । অশোক-অন্থশাসনকে সকলে সাহিত্য বলিয়া 
স্বীকার করিবেন কিনা জানি না । তবে এ রচন1 যদি সাহিত্য না হয় তবে 
সাহিত্যের সংজ্ঞা! সাহিত্যদর্পণের দ্বারাই নির্দিষ্ট করিতে হয় । অশোক-অনুশাসনের 
ছুইটি উদাহরণ মূলনিষ্ঠ অন্থবাদে উদ্ধত করিতেছি । 


১৩৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অশোকের রাজ্যতোগকালের দ্বাদশ বৎসর পূর্ণ হইলে পর তিনি এই অনুশাসন 
জারি করিয়। তাহার রাজ্যে ধর্মের ও নীতির প্রতিষ্ঠা কল্পে তিনি কী করিয়াছেন, 
করিতেছেন ও করিবেন এবং প্রজাদের কী কর? উচিত সে সমন্ধে বলিতেছেন । 
বনুশত বৎসরের কালাত্তর গেল বাড়িয়াই চলিয়াছে প্রাণিহত্য। আর 
জীবদের মধ্যে হানাহানি জ্ঞাতিদের মধ্যে অসম্্রীতি ব্রাহ্মণ ও 
শ্রমণদের১ মধ্যে অসম্প্রীতি। তবে আজ দেবতাদের প্রিয় প্রিয়দরশা 
রাঙ্জার ধর্মাচরণের হেতু ভেরীঘোষ হইয়াছে ধর্ষঘোষ বিমানদর্শন আর 
ইস্তিদর্শন আর অগ্নিকাণ্ড এবং অন্য অলৌকিক দৃশ্ত জনসাধারণকে 
দেখাইয়া ।৩ যে রকমটি বহু শত বর্ষের মধ্যে ঘটে নাই তেমনটি আজ 
বাঁড়িয়াছে দেবতাদের প্রিয় প্রিয়দর্শী রাজার ধর্মাহুশাসনের ফলে 
_ প্রাণীদের হত্যানিরোধ জীবদের মধ্যে অবিরোধ জ্ঞাতিদের সঙ্জ্ীতি 
ব্রাহ্মণ ও শ্রমণদের মধ্যে সম্প্রীতি মাতার ও পিতার আনুগত্য বয়োবৃদ্ধের 
আম্থগত্য। এই এবং অন্য বহুবিধ ধর্মকাঁজ বাঁড়িয়াছে। বাড়াইবেনও 
দেবতাদের প্রিয় প্রিয্নদর্শী রাজা এই ধর্মকাঁজ দেবতাদের প্রিয় প্রিয়দরশ 
রাজার পুত্রের! ও পৌত্রেরা ও প্রপৌত্রেরাও বাঁড়াইবেন এই ধর্মকাজ 
প্রলয়কাল অবধি। ( তাহার ) ধর্সে ও সদাঁচরণে রহিয় ধর্ম অনুশাসন 
করিবেন । ইহাই শ্রেষ্ট কর্ম যাঁহা ধর্মান্ুশীসন | ধর্কীজ কিন্ত শীল- 
বিহীনের দ্বার] হয় না অতএব এই ব্যাঁপারে বৃদ্ধি এবং না-কম। ভাঁলো । 
এই উদ্দেস্তে এই (ফরমান) লেখানো হইল এই উদ্দেস্টের পৌঁধকতায় 
লাগা হোক বিপরীত যেন মনেও ন। আনা হয় । 
ঘাদশ বর্ষ হইল যাহার অভিষেক হইয়াছে ( সেই ) দেবগাদের 
প্রিয় প্রিয়দর্শী রাঁজা কর্তৃক ইহা লেখানে। হইল 1৪ 
কলিঙ্গ-বিজয়ে বু প্রাণনাশ হইয়াছিল, তাহাতে অশোকের মনে পরিবর্তন 
আসিয়াছিল। কলিঙ্গ ও কলিগের প্রত্যতবাপীদের প্রতি হুশংস আচরণের জঙ্কয 
অশোক অন্তপ্ড হইয়াছিলেন। এই অঞ্চলের প্রজাদের প্রতি তিনি অনুকম্পা 


১ ব্রাহ্মণ- ধর্মনি্ সাধুশীল ত্রাহ্মণজাতীয় গৃহস্থ বাক্তি। শ্রমণ -তপন্থী সন্্যাসী, যতী । 

২ অশোকের অনুশাসনে তাহার নামের স্থানে পপ্রিযদশশ" অভিধানই পাওয়া যায় শুধু ছুরি 
অন্ুশাসনে তাহার ব্যক্তিনাম “অশোক” পাওয়া গিয়াছে । 

৩ এই বাক্টির অর্থ কিছু সংশয্লিত। এক মানে হইতে পারে--অশোক ধর্মপ্রচারের জন্য 
শোভাবাত্র। ( “যাত্রা” ) বাহির করিতেন। তাহাতে ধর্মের গ্লোগান থাকিত ( “ধর্ম ঘোষ” ), ভেরী 
বাজিত, তিনচারি তল! রথ ব1 তাজিয়া! থাকিত, হাতি থাকিত, আতশবাদ্ধি হইত এবং নানারকম 
চমৎকার পুতলবাজি দেখানো হইত। অগ্ মানে হইতে পায়ে-_ধর্মাচরণ করিয়া অশোকের এত 
দৈবশক্তি লাভ হইয়াছিল যে তিনি আশমানে এই সব অলৌকিক বাাপার দেখাইঠে পারিতেন। 

& গিরনার শিল! অনুশাসনমালার চতুর্থ অনুশাসন । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১০৭ 


জানাইয়! তাহাদের সাত্ববনা দিয়া অশোক দুইটি বিশেষ অনুশাসন লিখাইয়াছিলেন। 
এই দুইটি অন্ুশাসন তাহার রাঁজ্যের অন্থাত্র উৎকীর্ণ হয় নাই । এই বিশেষ কলিঙ্গ 
অনুশীসনের দ্বিতীয়টি অনুবাদে উদ্ধৃত করিতেছি । “আমার প্রজার আমার সন্তান” 
--অশোঁকের এই উদার বাণী, যাহা কোনো দেশের কোনো রাজা কখনে। বলেন 
নাই, তাহা! এইখানেই আছে । এটি যে অত্যন্ত সন্গদয় ভাষণ এবং সেই হেতু 
সাহিত্যরসত্সিপ্ধ তাহা পডিলেই বোঝা যাইবে । 
দেবতাদের প্রিয় এই (কথা) বলিতেছেন । সমাপার৯ মহামাত্রদের 
রাঁজ-মুখের আদেশ জানাইতে হইবে 1 _যত কিছু দেখিতেছি আমি 
তাহাতে ইচ্ছ! করিতেছি আমি যে কি কর্ম আমি ত্বরিত করিতে পারি, 
(কি)উপায়ে আমি সিদ্ধকাম হইতে পারি | ইহাই আমি প্রধান 
উপায় মনে করি এই বাঁপারে য' তোমাদের প্রতি দৃঢ় আদেশ । 
সব মানুষ আমার সন্তান | যেমন আমার (নিজের ) সন্তানদের 
বিষয়ে (আমি) চাই যেন (তাঁহারা ) ইহলৌকিক ও পারলোকিক 
সকল কল্যাণ ও স্থখ লাঁভ করুক তেমনি আমার হচ্ছ। সব মানুষেরই 
হোক । 
যে প্রান্ত দেশগুলি (আমার খাশ ) দখলে ( তাহার। যেন ভাবে ) 
_-কেমন মনোভাব রাজার আমাদের প্রতি ।' এইটুকই আমার ইচ্ছা 
প্রান্তবাসীদের বুঝাইয়া দিতে হইবে-__রাজ। এইমাত্র ইচ্ছা করেন (যে 
সকলে ) অনুদ্বিগ্জ ঠৌঁক আমার দিক থেকে আশ্বস্ত থাকুক, আর আমার 
কাছ থেকে স্ুখই লাভ করুক আমার কাছে যেন ( কথনে।) দুঃখ না 
(পায়)। ইহাও...বুঝাইয়া দিতে হইবে- রাজা আমাদের প্রতি 
ক্ষমাশীল হইবেন যাহারা ক্ষমার যোগ্য এবং আমার মিমিত্ত২ ধর্মীচরণ 
করিতে হইবে | ইহলোক এবং পরলোক আঁরীধন করিতে হইবে । 
এই উদ্দেশ্তেই আমি তোমাদের৩ আদেশ দিতেছি । এই উপায়ে 
আমি ঞ্ণমুক্ত (হইব )- তোমাদের আদেশ দিয়া এবং অভিপ্রায় জ্ঞাত 
করাইয়া! যাহা আমার অবিচলত। ও অচল প্রতিজ্ঞ! । অতএব এমন কর্ম 
করিয়া! চলিতে হইবে যাহাতে (প্রজারা ) আশ্বস্ত হয় এবং যাহাতে 
তাহারা আমার (বাণী) বুঝিতে পারে-- যেমন পিতা তেমন রাজা 
আমাদের ।-_এই (কথা ) “যেমন / তিনি ) নিজেকে অন্ুকম্পা করেন 





আহ সমল 


১ কলিঙ্গপ্রদেশের দক্ষিণ অংশের রাজধানী ৷ ইহারই অদূরে (আধুনিক গঞ্রাম জেলায় 
জৌগড়ে ) শিলার এই অনুশাসন উৎকীর্ণ আছে। দ্বিতীয় পাঠ উত্তর কলিঙ্গের প্রধান নগর 
তোসলীর কাছে ( আধুনিক ভূবনেশ্বরের নিকটবর্তাঁ ধৌলীতে ) শিলায় উৎকীর্ণ আছে । 

২ অর্থাৎ আমার খাতিরে ব! আদর্শে। ৩ মহামাত্রদের। 


১০৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


সেই ভাবে আমাদের অনুকম্পা করেন যেমন সন্তান তেমনি আমর 
রাজার ।***। 

এমন করিলে ( তোমর1) স্বর্গ আরাধন করিতে পারিবে আমারও 
ধণশোধ করিতে পারিবে । 

এই লিপি চাতুর্মাশ্য ধরিয়। শুনিতে হইবে,১ তিষ্যু নেক্ষব্র) ছাড়াও 
শানতে হইবে । এইরকম করিলে কার্যসিদ্ধিতে সমর্থ হওয়া যায়। 


তি্য (অর্থাৎ পুষ্য!) নক্ষত্র পবিত্র গণ্য হইত। শশ্য রোপণ ও বপন 
উপলক্ষ্যে পূর্বভারতের জনপদবাসীর1 তিষ্য নক্ষত্রে উৎসব করিত | এই উৎসব 
কালধারাবাহিত হইয়া বাংল দেশে আধুনিক দিন পর্যন্ত চলিয়। আসিয়াছে । 
এখনকার “তুহ্থ ( টুহ্ন ), তোসল।”_তিত্য নামটি বহন করিতেছে। পুষ্যা হইতে 
“পোষলা” আদিয়াছে। “ভাছ্ু* (“ভাজে”) পরব ও “ইতু* ব্রত এই সঙ্গে 
সম্পকিত। 

এইসব কারণে ভারতীয় সংস্কৃতির ইতিহাসে অশোকের দ্বিতীয় কলিঙ্গ 
অন্থশাসনের একটু বিশেষ মূল্য আছে। 


নিয়। প্রাকৃতে পত্রাবলী 


অশোকের পরেও দীর্ঘকাল ধরিয়৷ অনুশাসন ও বিবিধ ব্যবহার-লিপি মধ্য ভারতীয় 
ভাষায় উৎকীর্ঘ হইত | এ কাঁজে সংস্কৃতের ব্যবহার প্রথম দেখা দিয়াছে দ্বিতীয় 
ধ্ীষ্টশতান্বীর মাঝামাঝি । কিন্তু তাহার পরেও ছুই তিন শতাব্দী, কোনো কোনো 
অঞ্চলে চারি পাঁচ শতাব্দী ধারয়। মধ্য ভারতীয় ভাষার ব্যবহার চলিয়াছে | 
কিন্ত অশোকের সময়ের অল্পকাল পরে হইতেই এই সব উৎকীর্ণ লিপির ভাষায় 
সংস্কতের প্রভাব ও অনুকরণ দ্রুত বাড়িয়াছে । অশোকের অনুশাসনের পর মধ্য 
ভারতীয় আর্য ভাষায় লেখা কোন অন্থশাসনের সাহিত্যমূল্য প্রায় নাই বলিলেই 
হয়। কেবল একটি বিশেষ ব্যতিক্রম আছে। 

্বীষ্টিয় তৃতীয় শতাব্দীতে চীনীয় তুকীস্থানে নিয়ায় € ও পার্শ্ববর্তী স্থানে ) ষে 
রাজশাসন প্রতিষ্ঠিত ছিল তাহার ভাষা ছিল মধ্য ভারতীয় আর্য। ভারতবর্ষের 
উত্তনপশ্চিম অঞ্চলে অশোকের যে অনুশাসন পাওয়] গিয়াছে সেই অন্ুশাসনের 
ভাষার সঙ্গে নিয়! অনুশাসনের ভাঁষ। ঘনিষ্ঠভাবে সম্বদ্ধ। এ ভাষার নাম দেওয়! 
হইয়াছে নয় প্রাকত' ! সে ভাষায় লেখ! বনু রাজকীয় চিঠিপত্র পাওয়া গিয়াছে। 


১ এইখানে একটু বাদ গিয়েছে। সেটুকু ধোঁলী অনুশাসনে আছে--“তিত্য নক্ষত্রে শুনিতে 
হইবে" । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১৬৯ 


এই চিঠিপত্রের মধ্যে আধুনিক ভারতীয় আর্য ভাষার ( যেমন বাংলার ) আধুনিক 
চিঠপত্রের ছ'দের পূর্বাভীস লক্ষ্য করা যায়। স্তরাং ভারতীয় সাহিত্যের 
ইতিহাসে পত্ররচনারীতির প্রাচীন এবং খীঁটি-_অর্থাৎ 'পত্রকৌমুদী'র মতো 
পাঠ্যগ্রস্থের আদর্শ লিপির নয়- নিদর্শন বলিয়। এগুলির মূল্য আছে। 
একটি উট বিক্রয়ের দলিলের যথাযথ অনুবাদ দিতেছি । 
সংবৎসরে ১০ মাসে দিবস .৮ এমন ক্ষণে খোতন মহারাজ 
রাজাতিরাজ হিনস অবিজিতসিংহের এই কালে২- আছে মান্থষ নীগরিক 
খর্নস নাম এমন মন্ত্রণা দ্িতেছে--৩ আছে আমার উট নিজের। সে 
উট অভিজ্ঞীন৪ বহন করে। তাহাতে অঙ্কিত দৃঢ় ব শো।৫ কিন্তু সে 
উট বিক্রয় করিতেছি দাম মাষা হাজার আট ১০০৮ স্থলিগ৬ বজিতি 
বধজের কাছে। সেই উটের জগ্য বজিতি বধজ নিরবশেষণ মূল্য মাষ। 
দিয়! খর্সসের কাছে লইয়। শুদ্ধি পাইয়াছে । আজ হইতে সে উট 
বজিতি "বধজের নিজের হইল | কাম করাইবে সব কাজ করাইবে । 
যে পরবর্তী কালে সে উট লইয়া! গোলমাল করিবে” বিবাদ উঠাইবে* 
তাহাঁদের তেমন দণ্ড দেওয়1 যাইবে যেমন রাঁজবর্ম হইবে । 
আমি বহুবিধ এই দলিল লিখিলাম খ্বর্নসের আগ্রহে সম্মুখে-** ১০ 
বধজ পাঁক্ষী সচিবক সাক্ষী স্পনিয়ক সাক্ষী ॥ 


পাল গাথ। 


বুদ্ধের তিরোধানের (৪৮৩ শ্রীষটপূর্বাব্ ) পরে বুদ্ধ-শিষ্বের৷ রাঁজগৃহে সম্মিলিত 
হইয়া! € “সঙ্গীতি* করিয়। ) বুদ্ধবচন প্রথম সঙ্কলন করিয়াছিলেন । বুদ্ধ উপদেশ 
দিতেন নিজের মাতৃভাষায় । সে ভাষা আঞ্চলিক মধ্য ভারতীয় আর্য ভাষা । 
পরবর্তী কাঁলে সেখানের ভাষা অর্ধমাগধী নাম পাইয়াছিল । স্থতরাঁং বুদ্ধের 
মাতৃভাষাকে প্রাচীন অর্ধমাগধী বলা যায় । বুদ্ধবাঁণীর প্রথম সংহিতা এই ভাষাতেই 
হইয়াছিল কিনা বল] যায় না| তবে প্রথম সংকলনের পরেও বুদ্ধবচন জমিতে 
থাকে, বুদ্ধবচনের ব্যাধ্য। করিয়। বুদ্ধশিস্তবচন রচিত হইতে থাকে, বুদ্ধীগম-শান্ত্রের 
বিস্তার ঘটিতে থ:কে । রাঁজগৃং-সঙ্গীতির একশত বৎসর পরে বৈশাপীতে দ্বিতীয় 
*সজী তি" হয় । তখন বুদ্ধশান্ত্রে বিভিন্ন মত মাথা তুলিতেছে। তৃতীয় সঙ্দীতি হয় 
অশোকের রাজ/কালে (২৩৭-২৬৪ গ্রীষ্পূর্বা্ঘ ) তাহার পূর্বেই বৌদ্ধধর্মের দুইটি 


ূ ১ অথ]ৎ সময়ে । ২ অর্থাৎ রাজ্যকালে। ৩ অর্থাৎ আঞ্জি দিতেছে । 
৪ অর্থাৎ মার্কা, ছাপ। ৫ এই অক্ষর দুইটি উটের গায়ে দাগ! ছিল। 
৬ জাতিনাম,- 50501271 ৭ অর্থাৎ পুরা। ৮ মূলে “চুদিয়তি বিদিয়তে' | 


৯» অর্থাৎ নালিশ করিবে। ১* এইথানে কত কগুণি সই-এক্ষর সাতে । 


১১০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বড় শাখা পরস্পর হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। একটি শাখাশ্রয়ীদের নাষ 
"মহাসাজ্ঘিক* | অপর একটি শাখাশ্রয়ীদের নাম “থেরবাদী”। তৃতীয় সঙ্গীতিতে 
থেরবাদীদের শাস্ত্রের শেষ সংস্করণ হইল। অশোকের পুত্র মহেন্দ্র (পালিতে 
মহিন্দ )সিংহলে থেরবাদী বৌদ্ধশান্ত্র প্রচার করিয়াছিলেন । সেই শান্তর সিংহলে 
দুই-তিন শতাব্দী মধ্যে যে রূপ লইয়াছিল তাহাই পালি সাহিত্যের প্রাচীন 
স্তর । অশোকের সময়ে থেরবাঁদী শাস্ত্রের ভাষা ঠিক পালি ছিল কিন! বল! যায় 
না । তবে অশোকের ভাবরা-অন্ুশাসনে ভিকৃখু-ভিকৃখুণীদের অবশ্ঠপাঠ্য বলিয়া যে 
কয়টি “মত্ত” উল্লিখিত আছে তাহার ভাষ। পালির মতোই । কিন্ত পালি সাহিত্যের 
কোন পুঁথি ভারতবর্ষের ভিতরে পাওয়। যায় নাই, এবং থেরবাদ এখানে বেশ 
কিছুকাল প্রচলিত থাকিলেও তাহাদের সে শাস্ত্র যে ৩খন সব পালিতেই লেখা 
ছিল তাঁহারও প্রমাণ নাই ।১ ভারতবর্ষে পালি শান্তর যখনই আস্থক তাহা সিংহল 
হইতে আসিয়াছিল অথব। সিংহল হইতে প্রচারিত হইয়। চীনে গিয়া সেখান হইতে 
ঘুরিয়া আসিয়াছিল। 

পাঁলির মুখ্য শাস্ত্গ্রস্ধ তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত । পালি শাস্ত্রমতে 
শ্রেণী না বলিয়। রত্ব-আধার (“পিটক” ) বলা হইয়াছে ।২ তাই এ মতে শান্ত 
“তিপিটক” (সংস্কৃত ত্রিপিটক ) নামে প্রসিদ্ধ। তিন পিটক এই-_স্থত্ব-পিটক, 
বিনয়-পিটক ও অভিধম্ম-পিটক । স্থৃত্ত-পিটকে সংলাপ, বুদ্ধের উপদেশ ও তাহার 
ক্ধরব্যাধ্যা। এবং বিবিধ পুরানো পদ্ধ ও গণ্য রচন। সঙ্কলিত আছে। পালি শাস্ত্রে 
সাহিত্যের পর্যায়ে যা কিছু আছে তা বেশির ভাগ স্থত্ব-পিটকেই । বিনয়-পিটকে 
আছে ভিক্ষু-ভিক্ষণীদের আচরণীয় ও অনাচরণীয় বিধি'নষেধের বিস্তারিত বিবরণ। 
অভিধন্ম-পিটকের বিষয় দর্শন ও নীতিঘটিত তত্বালোচন] । 

প্রাচীনত্বের ও সাহিত্যরসের দৃষ্টিতে স্ত্ব-পিটকের এই গ্রন্থগুলি সবিশেষ 
মৃল্যবান্‌__ধন্মপদ, স্বত্তনিপাত, থেরগাথা, থেরীগাথা, উদান ও জাতক । 

'ধম্মপদ” বৌদ্ধদের সবচেয়ে মান্য গ্রন্থ, ব্রান্মণ্য ধর্ষে যেমন গীতা । ইহাতে 
৪২৩ সদুক্তি শ্লোক আছে। সব ঙ্সোকই বৌদ্ধ ধর্মের ভাঁববিজড়িত নয়। পূর্বকাল 
হইতে আগত এবং সমপাময়িক ধর্মনিরপেক্ষ নীতি ও বহুদশিতা-যূলক অনেক 
ভালো স্ক্তি ইহার মধ্যে গ্রথিত আছে। বইটি সর্বদেশের সর্বকালের সর্বধর্ষের 
সপথগ'মী ব্যক্তির অবশ্তপঠনীয় | সছুক্তি যেমন 

বৈরের দ্বারা ( বৈরকর্ের ) প্রশমন এ সংসারে কখনই করা যায় না। 
অবৈরের দ্বারাই ( বৈর ) প্রশমিত হয় ।-_-ইহাই সনণতন ধর্ম ॥ 


১ খেরবাবীর। সাধারণত “হীনযানী” বলিয়। প্রসিদ্ধ । আগে ইহাদের অধিষ্ঠান দক্ষিণ ভারতেই 
ছিল। 
২ এখানে মনুসংহিতার এই উক্তি তুলনা করিতে পারি 
বিভ। ব্রাহ্মগমাগত্য শেবধিস্তেহশ্মি রক্ষ সাম্‌। 


প্রাচীন প্রাকৃত ও পালি ১১১ 


অপরের দোষ, অপরের কাজ-অকাজ ( লক্ষ্য করিও ন। )। 
লক্ষ্য রাখিতে হইবে নিজেরই কাজে ও অকাজে ॥ 


যে €( লোৌক ) ঘুদ্ধে হাজার মানুষ জয় করে ( তাহার তুলনায় ) 
যে জয়যোগ্য আত্মাকে জয় করিতে পারে সেই শ্রেষ্ঠ যুদ্ধজয়ী ॥ 


সকলেই শাস্তি ভয় করে। প্রাণ সকলেরই প্রিয়। 
নিজেকে দৃষ্টান্ত করিয়া (কাহাকেও ) আঘাত করিবে ন। হত্য। করিবে না॥ 


( পূর্বে) কৃত পাপ কাজ যে ভালে! কাজ দিয়। ঢাকা দেয় 
সে ইহলোক উজ্জ্বল করে, যেমন মেঘমুক্ত চন্দ্র ॥ 


জয়ে বৈর জন্মায় । পরাজিত দুঃখে থাকে । 
উপশান্ত২ যে সে সুখে থাকে__জয়পরাজয় এড়াইয়া ॥ 


প্রিয়ের সহিত তোমার সমাগম না| হোক | কখনো অপ্রিয়ের সঙ্গেও না। 
প্রিয়দের অদর্শন দুঃখকর, দর্শনও তাহাই ॥ 


অক্রোধের দ্বার! ক্রুদ্ধকে জয় করিবে । সাধুত্বের দ্বারা অসাধুকে জর করিবে । 
নীচকে দান দ্বার! জয় করিবে ৷ সত্য দ্বার। মিথ্যাবাদীকে ॥ 


তাহাতে পণ্ডিত হয় না যদি ( কেউ) বহু ভাষণও দেন। 
(যিনি) ক্ষেমস্কর, বৈরহীন-__( তাঁহাকেই ) পণ্ডিত বলি ॥ 


বন কাটো, গাছ নয় | বন থেকে ভয় জন্মায় । 
বন ও আগাছ। কাটিয়া, হে ভিক্ষু, তোমরা “নিব্বণ”৪ হও ॥ 


কর্মে যদি শৈথিল্য থাকে, শীল-সংকল্লে যদি কষ্ট ভাখন। থাকে, 
্রহ্মচর্য যদি বিশুদ্ধ না হয়, ( তবে) কিছুতে মহৎ ফল দেয় না ॥ 


হস্তী যেমন সংগ্রামে ধন্ু-নিক্ষিপ্ত শর ( সহ করে, তেমনি ) আমি 
অন্যায় দোষারোপ সহ্য করিব, ( কেন না) বেশির ভাগ লোকই দৃরৃত্ত ॥ 


১ অর্থাৎ সংশোধন করে । 

২ অর্থাৎ জয়পরাজয়ে নিষ্পৃহ। ৩ অর্থাৎ শান্ত্রব্যাধ্যান । 

৪ পালি “নিববণ”স্সংস্কৃত (১) “নির্বন” অর্থাৎ নির্বঞাট, অগ্রালহীন, অথব। (২) 
নির্বাপপ্রাপ্ত, অথবা (৩) “নিত্রণ” অর্থাৎ ব্রণহীন, নীরোগ । এখানে বন শৰের সিশ্বলিক অর্থ 
কামনাজালজঞ্লাল। 


১১২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


গীতার উক্তি_-“উদ্ধরেদাত্মনাত্বানং নাত্মানমবসাদয়েং*১- ধর্মপদের এই দুই 
শ্সোকার্ধের সঙ্গে ভাবে মিলিয়া যায় 
অত্তন। চোদয় "স্তানং পটিমংসেথ অত্তন1 | 
শনজেকে নিজে ঠেল। দিবে, নিজেই নিজেকে বিচার করিবে ।' 
অত্তা হি অত্বনে নাথো! অত্ত। হি অন্তনো৷ গতি। 
'আত্মাহ আত্মার প্রভু, আত্মাই আত্মার গতি।” 
প্রহেলিকার ধরণের সিম্ঘলিক অর্থময় শ্লোক ( “গাথা” ) ধন্মপদে এক সঙ্গে ছুহ 
তিনটি মাত্র পাইয়াছি। একটি যেমন 
মাতরং পিতরং হত্ব। রাজানে। দ্বেচ সে!খিয়ে। 
রট্‌ঠং সান্ুচরং হত্বা অনীঘে। যাতি ব্রাহ্মণো ॥ 
“মাতা ও পিতাকে হত্য। করিয়। ছুই যজ্ঞপরায়ণ রাজাকে (এবং) 
অন্ুচর সমেত রাষ্ট্রকে হত্য। করিয়। ব্রাহ্মণ শান্ত মনে চলিয়। যায় ॥"২ 
ধর্মপদ সংস্কৃত ভাষায় এবং গান্ধারীতে অর্থাৎ উত্তরপ।শ্চম অঞ্চলের কথ্য মধ্য 
ভারতীয় আর্য ভাঁষায়ও পাওয়। গিয়াছে । শেষোক্ত পাঠ ্রীহীয় প্রথম শতাব্দীতে 
লেখ! পুথিতে মিলিয়াছে। তাই তাহার একটু বিশেষ মূল্য আছে। একটি 
পাথার পালি ও গান্ধারী পাঠ উদ্ধৃত করিয়৷ ছুইটির ভাষায় ও পাঠে ভিন্নতা 


দেখাইতেছি। 


পালি গান্ধারী 

অভিবাদনধীলস্স অহিবদনশিলিস 

নিচচং বদ্ধাপচায়িনে। | নিচ ব্রিদ্ধবয়ারিণে। | 

চত্তারে ধম্মা বডচত্তি চত্বরি তস বর্ধন্তি 

আয়ু বনে! সথখং বলম্‌॥ অয়ে। কীর্ত স্থহ বল ॥ 
“যে অভিবাদনশীল (ও) “যে অভিবাদনশীল (ও) 
নিত্য বৃদ্ধ-পুজীকাঁরী, নিত্য বুদ্পরিচধাকারী 
চারটি ধর্ম বাড়ে-_ চারটি তাহার বাড়ে 
আফুকান্ত স্থখ বল ॥' আয়ু কীতি স্থখ বল॥ 


স্ত্ব-নপাতে স্ুত্ত৩-সংখ্যা তিয়াত্তর | প্রাচীনত্বের হিসাবে স্থত্ত-নিপাতেরঃ 
কবিতাগুলি মূল্যবান এবং সাহিত্য হিসাবে অনেকগুলিই উৎকৃষ্ট । খগ.বেদে যে 


১ “নিজেই নিজেকে উদ্ধার করিবে, নিজেকে অবসাদে ফোঁলও না” । 

২ গাথাটির ভালে! ব্যাখা পাওয়। যায় নাই। সাধারণত মানে করা হয় এইভাবে,--মাতা 
থাননা, পিতা অহঙ্কার, রাজছ্ব়-জন্ম ও মৃত, সানুচর রাষ্ট্র-সংসার। 

ও শব্দটির মূল সংস্কৃত ধর হয় “হৃত্র” | “শৃক্ত'* ধরিলে ভালো হয়। 

৪ সংন্বত করিলে হুজ্নপাতে শব্ের অর্থ সহুক্তি সংগ্রহ । স্মরণ করিতে হইবে খগবেদের 


কবিতার নামও সুঞ্ত। 


প্রাচীন প্রাকৃত ও পালি ১১৩ 


'পংলাপময় আখ্যান পাইয়াছিলাম তাহার অনুবৃত্তি পরবর্তী বৈদিক সাহিত্যে 
'সামান্ই আছে, সংস্কৃত (পৌরাণিক ) সাহিত্যে আরও কম আছে। এবং পরবর্তণ 
বৈদিক সাহিত্যের ও সংস্কৃত পৌরাণিক সাহিতোর আখ্যান খ্গ.বেদের আখ্যানের 
মতে। নয় । কিন্তু স্ুত্ব-নিপাতে প্রাঞ্চ দুইএকটি আধ্যানে যেন খগ.বেদের আখ্যানের 
উত্তরাধিকার সোজানস্থজি আসিয়াছে বলিয়। মনে হয় । এ উত্তরাধিকার বস্তুতে নয় 
ভাবেও নয়, আধারে গঠনে | উদাহরণ হিসাবে ধনিয়-ক্ত্ত (স্থত্ব-নিপাতের 
দ্বিতীয় স্বত্ব ) যথাযথ অনুবাদে উদ্ধৃত করিতেছি। 
এক সম্পন্ন চাষী গৃহস্থের সঙ্গে নিলিপ্ত বুদ্ধের এই সংলাপ গাহস্থ্স্থখের সঙ্গে 
প্রত্রজ্যাস্থখের তুলন1 যেন প্বাদাবাদি তরজা” | বর্ধাকাল। তাই বর্ষণোন্থুখ 
ঘেঘকে উদ্দেশ করিয়া ধুয়া ছত্র, "এখন যদি ইচ্ছা কর তবে ঢালিতে পার, 
দেবতা ।' 
ধন্য১ গোপ ভাত রীঁধ। হইয়াছে ছধ দোহ] হইয়াছে আমার । 
মহী২-তীরে স্থায়ী বাঁস। 
ঘর ছাওয়া আছে, আগুন জ্বালানো আছে। 
এখন যদি ইচ্ছ1 কর ঢালিতে পার দেবতা ॥ ১ ॥ 
ভগবান্ত ক্রোধবিহীন, ক্লেশশূম্য আমি । 
মহী-তীরে বাঁস (আমার ) এক রাত্রির জন্ত | 
ঘর খোলা, আগুন নিভানে1। 
এখন যদি ইচ্ছ1 কর, ঢালিতে পার, দেবতা ॥ ২ ॥ 
ধন্ত গোপ ডাশ মশা নাই। 
ক্াসগজানে। সৈকতে গোর চরিতেছে। 
বু্টি আপিলে সহিতে পারিবে । 
এখন যদি ইচ্ছা কর, ঢালিতে পার, দেবতা ॥ ৩ ॥ 
ভগবান তৃণ আসন৪ ভালো করিয়। বাধা আছে। 
শোঁত সহ্য করিয়া] নদী-পারে আসিয়াছি। 
তণ-আসনে আর প্রয়োজন নাই । 
এখন যদি ইচ্ছ! কর, ঢাঁলিতে পার, দেবত] ॥ ৪ ॥ 
ধন্য গোপ পত্রী আমার বশীভূত, অচঞ্চল, 
অনেক রাতের সহবাসিনী, প্রিয়া । 
তাঁহার কিছুমাত্র দোষ শুনি না। 
এখন যদি ইচ্ছ1 কর, ঢালিতে পার, দেবতা ॥ ৫ ॥ 
১ নাম হইতেন্পাঁরে, বিশেধণও হইতে পারে । পালি ''ধনিয়” | 
২ মদী-নাম। ৩ অর্থাৎ প্রভু বুদ্ধ । ৪ এখানে মানে সোলার ভেল1। 


ভা. আ. সা. ই._৮ 


১১৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ভগবান চিত্ত আমার বশীভূত, বিমুক্ত, 

অনেক রাতের (ধ্যানে ) পরাভূত, স্থদান্ত৯। 

পাপ তে। আমার নাই । 

এখন যদি ইচ্ছ1 কর, গলিতে পার, দেবতণ ॥ ৬ ॥ 
ধন গোপ নিজেরই বেতনে খাই পরি আঁমি। 

পুত্রেরাও আমার ভদ্রমতো', সুস্থকায় | 

তাহাদের আমি কোন দোষ শুনি না। 

এখন যদি ইচ্ছ! কর, ঢালিতে পার, দেবতা] ॥ ৭ ॥ 
ভগবান আমি কাহারও বেতন খাই ন1। 

বেগার২ আমি সর্বলোঁকে বিচরণ করি । 

আমার খোরপোষের আবশ্যক নাই । 

এখন যদি ইচ্ছণ? কর, ঢালিতে পার, দেবতা ॥ ৮ ॥ 
ধন্চ গোপ বীঝা গাই আছে, সবৎস গাই আছে। 

গোঠ আছে, চালাঘরও আছে। 

পালের গোদ। ষড়ও এখানে আছে । 

এখন যদি ইচ্ছ! কর, ঢালিতে পার, দেবতা ॥ ৯ ॥ 
ভগবান নাই বাঝা গাই, নাই সবৎস গাই । 

গোঠ (নাই ), চালাঘরও নাই। 

পালের গোদা ষশড়ও এখানে নাই । 

এখন যদি ইচ্ছ। কর, ঢালিতে পার, দেবতা ॥ ১০ 
ধন্য গোপ গৌঁজ পোতা হইয়াছে, অনড় | 

মুঞ্জ ঘাসের দড়ি, নূতন সুঠাম । 

তাহ ছি'ড়িতে সবৎস গাইও পারিবে না। 

এখন যদি ইচ্ছ] কর, ঢাঁলিতে পার, দেবত! ॥ ১১ ॥ 
ভগবান ষাঁড়ের মতো বাধন ছিড়িয়া 

হাতির মতে। পুতিলতা৷ দলন করিয়। 

আমি আর কখনে। গর্ভশয্যায় শুইব ন1। 

এখন যদি ইচ্ছা কর, ঢালিতে পার, দেবতা ॥ ১২ ॥ 
ধন্ত ও বুদ্ধের বাকোঁবাক্য এই পর্যন্ত আসিলে আকাশ ভাঙিয়। বৃষ্টি নামিল। 
তখন | 

ধন্য গোপ আমাদের লাভ তো অল্প নয় 
যে আমরা ভগবান্কে দেখিলাম । 


পি শীীসপশএস্পজ২ 


১ অথাৎ উত্তমরূপে দমন করা। ২ সংস্কৃত “বিষ্টি” লবেগার খাট । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১১৫ 


“হে চক্ষুম্বান্,৯ তোমার শরণ লইলাম। 
হে যহামুন, তুমি আমাদের গুরু হও |" ১৪ ॥ 
পত্তী আর আমি বিশ্বস্ত ( হইয়া) 
স্থগতের২ অধীনে ব্রহ্বচর্য আচরণ করিব । 
জন্ম-মরণের পরগামী (এবং) 
ছুঃখের যূলন।শকারী হইব ॥ ১৫। 
ধন্যের এই সংকল্প শুনিয়! মার৩ তাহীকে ভুলাইতে চেষ্টা করিল । 


মার পাপী পুত্রবাঁন্‌ (ব্যক্তি ) পুত্রদের লইয়া স্থধী হয়। 
গোঁপেরা তেমনি গোরু লইয়। সুখী হয়। 
বাসন] মানুষের সুখ-হেতু । 
সে কখনো সুখ পায় না, যাহার বাঁপন। নাই ॥ ১৬ ॥ 
মারের প্রলোভনের উত্তর দিলেন বুদ্ধ ভগবান্‌। 
ভগবান পুত্রবান্‌ (ব্যক্তি ) পুত্রদের লইয়। দুঃখ পাঁয়। 
গোপের1 তেমনি গোরু লইয়। দুঃখ পাঁয়। 
বাঁসনাই মানুষের দুঃখের হেতু । 
সে কখনে। দুঃখ পায় না, যাহার বাসনা নাই ॥ ১৭॥ 


প্রবীণ ও শ্রদ্ধেয় বুদ্ধশিষ্যান্ুশিষ্যদের গাথার সংগ্রহ থেধগাথা” ও “থেরীগাথা? | 
থেরগাথা৪ ভিক্ষুদের রচনা, থেরীগাঁথা৪ ভিক্ষুণীদের। এই ছুই গ্রন্থে এমন কিছু 
কিছু কবিতা আছে যাহাতে বৌদ্ধধর্ম অথবা অপর কোন ধর্মেরই রঙ চড়ে নাই । 
এই কবিতাগুলি রচয়িতাদের ধর্মের পরে আসিবার আগে লেখা হইয়াছিল বলিয়। 
অনুমান হয়। তাহাদের পরবর্তী, ধর্মঘটিত, রচনার সঙ্গে এগুলিও প্রতিফলিত 
মাহাত্্যযোগে সংগ্রহধ্যে স্থান পাইয়াছে। এ ধরণের কবিতা সবই খুব ছোট। 
( কয়েকটি গাথার পাঠান্তর ধম্মপদে পাওয়া যায়। ) 
একটি ছোট ভালো গাঁথা উদ্ধত করিতেছি । রচয়িতার নাম বিমল। বর্ষার 

প্রসন্নত1 জলে স্থলে আকাশে ব্যাপ্ত হইয়া মানুষের মনের উগ্রতা প্রশমিত এবং 
কবির চিত্ত একাগ্র করিতেছে। 

ধরণী চ সিচ্চতি বাতি মালুতো। বিজুতা চরস্তি নতে | 

উপসম্মস্তি বিতক্ক। চিত্তং স্থপমাহিতং ময়া ॥ 


১ অর্থাৎ দিব্যজ্ঞাপবান। ২ বুদ্ধের এক নাম নুগত, যেহেতু তিনি উত্তম গতি অর্থাৎ 


নির্বাণপথ অবলম্বন করিয়াছিলেন । 

৩ বৌদ্ধমতে শয়জান (5502) স্থানীয় । 

৪ থের-্ সংস্কৃত স্থবির ( বৃদ্ধ ), থেরী » স্থবির ( শ্বৃদ্ধা )। পালি যে বৌদ্ধমতের শান্ত্রভাষা 
তাহাতে থের থেরী ভিক্ষু-ভিক্ষুণীদের সবোচ্চ শ্রেণী । 


১১৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ধরণী সিক্ত হইতেছে, বাতাস বহিতেছে, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। 
বিতক থামিয়া যায় । চিত্ত আমার সুসমাহিত & 
প্রায় আধুনিক কালের কবিতার মতোই চমৎকার বর্ধাশোভার ছবি. রহিয়াছে 
সপ্পক (বা সব্বক ) কবির গাথায়। কবিতাটির চার ক্লোকের। 
যদ বলাকা স্থচিপণুরচ্ছদ] 
কালস্স মেঘস্স ভয়েন তজ্ভিতা। | 
পলেহিতি আলয়মালয়েসিনী 
তদ] নদী অজকরণী রমেতি মং ॥ ১ ॥ 


'চিশুত্র-পক্ষ বলাকা যখন কালে মেঘের ভয়ে তাড়িত (ও) আশ্রয়কামী 
(হইয়া) আশ্রয় খুঁজিতে ছুটিবে তখন নদী অজকর্ণী আমাকে মুগ্ধ করে 1” 
যদ বলাকা স্থবিস্দ্ধপণ্তরা 
কালস্স মেঘস্স ভয়েন তজ্জিতা | 
পরিয়েসতি লেণমলেণদস্সিনী 
তদ] নদী অজকরণী রমেতি মং ॥ ২ ॥ 


'স্বিশুদ্ধ শুত্রকাঁয় বলাকা যখন কালো মেঘের ভয়ে তাড়িত (হইয়া) 
নীড় ন। দেখিয়! নীড় খু'জিয়া ফিরে তখন নদী অজকর্ণী আমাকে মুগ্ধ 
করে ॥ 

কং নু তথ ন রমেত্তি জন্বুয়ে৷ উভয়ে! তহিং। 

সৌভেত্তি আপগাকৃলং মম লেণস্স পচ্ছতো। ॥ ৩॥ 


'কাহাকে না৷ মুগ্ধ করে| সেখানে ছুই দিকে জামগাঁছের শ্রেণী নদীতীরে 
শোভ পায়--আমার বাসগুহার পিছনে ॥, 

তা মতমদসজ্বনুপ্লহীন1১ ডেকা মন্দবতী পনাঁদয়স্তি | 

নাঁজ্জ গিরিনদীহি বিপ্লবাসসময়ো! খেম। অজকরণী সিবা সুমনা ॥ ৪ ॥ 


“*-***অণ্ডুকেরা বাঁপা বাঁজাইতেছে। আজ আর গিরিনদী হইতে দূরে 
থাঁকিবার সময় নয়। অজকর্ণী এখন কল্যানী মঙ্গলময়ী সুন্দরী ॥ 
থেরী-গাথাগুলি প্রায় সবই রচয়িত্রীদের প্রব্রজ্যাগ্রহণের পরে লেখা | তাই 

সেগুলিতে ধর্সের ফলশ্রতি আছে । তবুও বর্ণনার গুণে কোন কোন গাথা মনোরম | 
যেমন বণিক মধ্যের কন্তা অনুপম! (মূলে “অনোপমা” ) থেরীর গাথা । যথাযথ 
অনুবাদ দিতেছি । 

উচ্চকুলে আমি জন্বিয়াছি। অনেক সম্পত্তি অনেক ধন । 

আমার রঙ আছে রূপ আছে। মধ্যের নিজের মেয়ে আমি ! ১॥ 


১ এই অংশের অর্থগ্রহণ হয় না। পাঠে ত্রম থাকা সম্ভব । 


প্রাচীন প্রারৃত ও পালি ১১৭ 


রাজপুত্রের। প্রার্থন। করিয়াছিল, বণিকপুত্রেরা৷ লোভ করিয়াছিল । 
( তাহার! ) পিতার কাছে দূত পাঠাইয়াছিল, 'অনুপমাকে দাও? ॥ ২। 
“যতটা তোমার মেয়ের--এই অনোপমার__-ওজন, 
তাহার আটগুণ দিব--সোনায় ও রত ॥ ৩ ॥ 
সেই আমি লোকজ্যেষ্ঠ অনুত্তর সনুদ্ধকে দেখিয়। 
তাহার পদঘ্য় বন্দন। করিয়। একধারে বসিলাম ॥ ৪ ॥ 
তিনি, গৌতম, অনুকম্পা করিয়া আমাকে ধর্ম শিক্ষা দিলেন । 
সেই আসনে বসিয়াই আমি (সাধনার ) তৃতীয় ফল পাইলাম ॥ ৫ ॥ 
তাঁহাঁর পর কেশ মুড়াইয়৷ গৃহহীন প্রত্রজ্যা লইলাম। 
আজ আমার সপ্তম রাত্রি । এখন তৃষ্ণ। শুথাইয়া। গিয়াছে ॥ ৬ ॥ 
উদান* বুদ্ধের সুক্তি, স্ৃতরাং নীতিগর্ভ | যেমন 
নোদকেন সুচী ঠোতি বহ্বেথ স্থায়তী জনে] । 
যম্মি স্চং চ ধন্মো চ সো সুচী সো চ প্রাহ্ধণো | 
'জলে পবিত্র হওয়। যায় না । এখানে তো! বনু লোকেই স্রান করে । 
যাহার অন্তরে সত্য ও ধর্ম (আছে ) সেই পবিত্র সে-ই ত্রাহ্ধণ ॥' 


জীতক 


'জাতক' বলিতে নীতিকথামূলক গল্প, যাহার বীজ সাধারণত গাথায় পাই । 
এ গল্পে যিনি নায়ক ( সর্থাৎ বুদ্ধিতে শক্তিতে সাহসে ধৈর্যে ক্ষমায় সহিষ্ণতায় 
কর্তব্যকর্মে পরোপকারে নীতিতে ও ধর্মজ্ঞানে ধাহারই শ্রেষ্ঠ ভূমিকা ) তিনি 
পশ্ড পক্ষী অথবা মানব যে রূপধারীই হোন--বিগত সেই সেই জন্মে ভবিষ্য-বুদ্ধের 
অবতার ছিলেন । মানুষের চরিত্র লইয়া! নীতি-গল্প রচন? আমর। বৈদিক গন্ধ 
সাহিত্যে লক্ষ্য করিয়াছি । পশুপক্ষী লইয় নীতিগল্পের আভাস সেখানে অল্পই 
পাইয়াছি। তবে খণ্বেদের একটি খকে পক্ষিঘটিত একটি নীতিগল্প আভাষিত আছে 
যা পরবর্তী সাহিত্যে একটু অন্যভাবে পাই । এই খকৃটি উপনিষদে সিশ্বলিক অর্থে 
গৃহীত এবং উপনিষদের হ্ত্রেই প্লোকটি এখন আমাদের পরিচিত ।১ পঞ্চতন্ত্ 
হিতোপদেশের “ভারগুপক্ষিকথা” বোধ হয় অনেকেরই জান! আছে। এই গল্পেরই 
যে বীজ ধগবেরদের কবিতায় আছে তাহা প্রমাণ করিতে খকৃটির অনুবাদ উদ্ধৃত 
করিতেছি । | 

দুইটি পক্ষী তাহার] সংযুক্ত ও বন্ধুভাবাপন্ন। 

একই গাছের ডালে বসিয়া! আছে। 


রক” ______-- -_- _ -- টা শি শশী 


১ ধগবেদ ১. ১৬৪. ২৭। 


১১৮ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইত হাঁস 


তাহাদের এক জন মিষ্ট ফল থাইতেছে। 
ন1 খাইয়! অপরটি চারিদিক নিরীক্ষণ করিতেছে ॥ 
যে সব নীতিকথা ও গল্প বৌদ্ধ জাতকে, বৌদ্ধ ও সংস্কৃত পুরাণে ও পঞ্চতন্ত 
প্রভৃতি আখ্যায়িকাগ্রস্থে গণ্ভে-পদ্ভে পুরাপুরি গল্পের আকারে পাই সেগুলি সেকালে 
ধর্মমতনিবিশেষে সকলের সাধারণ সম্পত্তি ছিল। ব্রাহ্মণের শান্ত্র-উপদেশ শিষ্টের 
জন্য, সাধারণের পড়িবার শুনিবার জন্য নয়। কিন্তু ধোঁদ্ধের শাস্ত্র উপদেশ পণ্ডিত- 
যূর্থ সকলেরই পড়িবার শুনিবাঁর জন্ ৷ তাঁই লোকপ্রচলিত গল্পগুলি ব্রাহ্মণ্য শাস্ত্রে 
উপেক্ষিত এবং বৌদ্ধ শাস্ত্রে সাদরে সংগৃহীত ও পরিমাজিত | মহাভারতের মতো 
ইতিহাস-পুরাণগ্রস্থ অনেকটা অল্পশিক্ষিত ব্যক্তিদের জন্য রচিত। তাই সেখানে 
নীতিগল্প বজিত হয় নাই । পরব্তণ কালে শিক্ষাপাঠ্য গ্রন্থের প্রয়োজনে নীতিগল্প 
লইয়] সংস্কৃত গ্রন্থ লেখা হইয়াছিল, সেকথা আগে বলিয়াছি। ভাক্কর্যশিল্পে জাতক- 
গল্পের ব্যবহার গ্রষটপূর্ব দ্বিতীয় শতাব্দীতে ভারহুত ভূপে মিলিয়াছে। 
জাতক-গাথাগুলি লোকপ্রচলিত নীতিগল্পের মতো এক ছুই বা ততোধিক 
ক্লোকের আকারে চলিয়া আসিয়াছিল। এবং বৌদ্ধ শাস্ত্রে জাতকগুলি প্রথমে 
গাথার আকারেই সংগৃহীত হইয়াছিল । পরে তা গাথারূপ আঠির গায়ে গণ শাস 
লাগাইয়। বিস্তারিত রূপ পাইয়াছিল খ্র্ীয় পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময়ে | 
পালি খুদ্দক-নিকায়ে সংগৃহীত জাতকগুলি সংখ্যায় ৫৪৭ | সখচেয়ে ছোটগুলি এক 
শ্লোকের, আর সবচেয়ে বড়টিতে ৭৬৮ শ্লোক আছে । জাতকে সবশুদ্ধ ২৪৪০ 
শ্লোক (গাথা )আছে।১ 
যূল গাথারূপে জাতকের কিছু উদাহরণ দিই । মিতচিন্তী জাতক । 
বুবিস্তী অগ্নচিন্তী উভে! জালে অবজঞঝণে | 
মিতচিন্তী প্রমোচেসী উতো। তথ সমাগত ॥ 
'বনুবুদ্ধি ও অল্পবুদ্ধি উভয়েই জালে বদ্ধ হইল। 
পরিমিতবুদ্ধি পলাইল । উভয়ে সেখানে আনীত হইল ॥২ 
যিনি পঞ্চতন্ত্রে প্রত্যুৎপন্নমতি মৎস্তের গল্প পড়িয়াছেন তিনি, কিছু কিছু অমিল 
থাকিলেও, সহজেই পালি জাতকটির বস্তটুকু বুঝিতে পারিবেন । পঞ্চতন্ত্রে গল্পের 
বীজ এই শ্লোক 
অনাগতবিধাতা চ প্রত্যুৎপন্নমাতিস্তথ। | 
দ্বাবেতৌ সথথমেধেতে যদৃভবিষ্যো বনশ্যুতি ॥ 
'যে ভবিষ্যতের প্রতিকার ভাবিয়া রাখে আর যাহার বুদ্ধি সঙ্গে সঙ্গে 


দশ তীপীটিতি  শপিম্াস্পাাপীপপী শী শিশিপাশশ 


১ বিহার গভর্নমেন্ট পালি প্রকাশন বোর্ড প্রকাশিত ও ভিক্ষু জগদীশ কাশ্াপ সম্পাদিত গ্রস্থ 


অনুসারে । 
২ অর্থাৎ বহুবুদ্ধি-অল্পবুদ্ধিকে বিক্রয়ের জন্য হাটে আনা হইল । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১১৯ 


খেলে, এই ছুই জন স্থখ ভোগ করে । যে ভবিষ্যৎ সম্বন্ধে উদীসীম 
সে বিনষ্ট হয় ॥ 
পঞ্চতন্ত্রে 'মকরবানরকথা' আমাদের অনেকেরই পড়া অথব। শোনা আছে । 
এই দীর্ঘদিন ধরিয়া কাঁহিনীটির খুব চল ছিল। ভুবনেশ্বরে মুক্তেশ্বর মন্দিরের 
বহিভিত্তিতে ভাক্কর্যচিত্রণে এই গল্পটি অস্ষিত আছে, দেখিয়াছি। পালি জাতকে 
গল্পটির রূপাত্তর খুব সামান্যই | সেখানে নাম 'নুস্থমারজাতক' । ছুইটি গাঁথা আছে, 
উপসংহারে নায়কের উক্তি । 
অলমেতেহি অদ্বেহি জম্বুহি পনসেহি চ। 
যানি পারং সমুদ্দস্স বরং মষ,হং উদ্ুম্বরো। ॥ ১॥ 
প্রয়োজন নাই (আমার ) এই সব আম জাম কাঠালে, 
যাঁ( আছে) সমুদ্রের ওপারে | ডুমুরই আমার ভালো” ॥ ১ ॥ 
মহতী বত তে বোন্দি ন চ পঞ.এ9| তদুপিকা । 
স্থন্থমার৯ বঞ্চিত! ভেসি গচ্ছ দানিং যথাস্থখং ॥ ২ ॥ 
“বিরাট তোমার ভুড়ি, বুদ্ধি কিন্ত তাহার মাপে নয়। 
হে শিশুমার,১ তুমি ঠকিলে ৷ এখন যেখানে হচ্ছ! চলিয়া যাও ॥' ২ ॥ 
ঈসপ.স্‌ ফেবল্সের মতো বিদেশী নীতিগল্প-সংগ্রহের কোন কোন কাহিনীর 
সঙ্গে জাতক-কাহিনীর আশ্চর্য মিল দেখা যাঁয়। ভারতবর্ষের গল্প যে কিছু কিছু 
ইউরোপে গিয়াছিল তাহা এঁতিহাসিকেরা স্বীকার করেন। তবে ভারতবর্ষে ও 
ইউরোপে (অথবা অন্তদেশে ) একই নীতিবাহী গল্পের কতকট। একই রূপ নেওয়ায় 
সর্বদ1 খণসম্পর্ক নাও থাকিতে পারে । পভ্য মানুষের সত্য ও সাহিত্য-চিন্তার মূলে 
সাধারণ মানুষের যে মৌলিক বুদ্ধি ক্রিয়াশীল তাহা সব দেশে প্রায় একই রকম। 
স্তরাং মিল থাকিলেই যে দেনা-পাঁওন। সম্পর্ক ধরিতে হইবে তাহ। নয়। মনে হয় 
এমন একটি আকম্মিক মিল ঈসপের সোনার ডিম-পাঁড়। হাঁসের গল্পের ও ম্বন্ন- 
হংস' জাতকের মধ্যে রহিয়াছে । জাতক গাঁথাটি এই 
যং লব্ধং তেন তুটঠব্বং অতিলোভে। হি পাপকে]। 
হংসরাঁজং গহেত্বান সুবগা। পরিহায়থা ॥ 
“যাহা পাওয়া গিয়াছে তাহাতে তুষ্ট থাক। উচিত। অতিলোভ পাপ 
কাজ। রাঁজহংসকে গ্রহণ করিয়া (তুমি ) সোনা হারাইলে | 
এই জাতকবীজটি অবলথ্ন করিয়া পরে হে গদ্য-গল্প নিমিত হইয়াছে তাহাতে 
আছে যে কোন এক পূর্বজন্মে বোৌধিসত্ব* স্থবর্ণহংস রূপে জন্মিয়াছিলেন ! তাহার 
আগেকার জন্মে তিনি ব্রাহ্ধণ ছিলেন । হংস-জন্ম পাইয়াও তিনি ব্রাঙ্ধণ-জন্মের কথা 
ভুলেন নাই । তীহার ব্রাদ্ধণ-জন্মের স্ত্রী-কন্যারা দাসীবৃত্তি করিতেছে জানিয়া 


এজ ০ পা পাপে পিপল সা ০৯ 


১ শুশুক। পালিতে “স্ুংন্মার” পাঠও আছে । 
২ বুদ্ধত্ পাইবার পূর্বে বুদ্ধের অবস্থা ও সাধারণ নাম । 


১২০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তিনি একদিন তাহাদের কাছে গিয়া বলিলেন, আমি রোজ তোমাদের গ্রকটি- 
করিয়া সোনার পালক ফেলিয়। দিয়া যাইব ৷ সেই সোনার পালক বেচিয়। স্বচ্ছন্দে 
ংসার চালাইও |” এই উপায়ে ব্রান্ষণী ধনী হইল কিন্তু তাহার লোভ বাডিতে 
লাগিল। সে প্রত্যহ একটি করিয়া পালক পাইয়া আর সন্তষ্ট রহিল না। 
একদিন সে হংসরূপী বোধিসত্বকে পাকড়াইয়৷ তাহার সমস্ত পালক ছি'ড়িয়! লইল। 
বোধিসত্ব স্বেচ্ছায় পালক পরিত্যাগ করেন নাই বলিয়া! সে পালক সোনার 
রহিল ন1 সাধারণ হাসের পালকের মতো শাদ] হইয়া গেল | গাথাটি এই 
সময়ে বোৌধিসত্বের উক্তি । 

গছ্য-গল্পে কাহিনীকে আরও বাড়ানো হইয়াছে । পালক ছি'ড়িয়া লওয়ায় 
রাজহংস উড়িতে পারিল না । তখন ব্রান্ধণী তাহাকে ঘত্ব করিয়৷ পুষিতে লাগিল । 
ক্রমশ তাহার পালক গজাঁইল কিন্তু সোনার নয়, বকের পালকের মতোই শাদা । 
বোধিসত্ব উড়িয়া গেলেন । বিগত জন্মের স্ত্রী-কন্তাকে আর কখনে। দেখিতে 
আসেন নাই। 

গাথার গল্পবীজ হইতে সোনার ডিমের কল্পনীও সহজে আসিতে পারে । 
ধাহার। হাসের ভিম আহার করেন না তাহাঁদের পক্ষে পালক কল্পনাই সঙ্গততর | 
তাছাড়া ডিম নেওয়! মাঁনে ভ্রণ নষ্ট করা । অহিংস বৌদ্ধশাস্ত্রের পক্ষে তাহা 
অকরণীয়। তবুও সোনার পালক কল্পনাকে অর্বাচীন বলা চলে না। ল 
ফন্ত্যানের গল্পে সোনার পালকের কথা আছে। বাংলাদেশের রূপকথাতেও 
এমন এক গল্প চলিয়া আসিয়াছে যাহার বীজ হয়ত জাতকের গাথা হইতে নয়, 
গাথারও আগেকার স্মৃতিভাগ্ডার হইতে আগত ।১৯ নীতিকথা-বূুপকথার তৌলন 
আলোচনায় অপ্রাসঙ্গিক হইবে না মনে করিয়া! বাংলা রূপকথার আঁসল অংশটুকু 
ঘলিতেছি। 

ছুই ভাই থাকে পাশাপাশি বাড়িতে । বড় ভাই ধনী, ছোট ভাই গরীব । 
ছোট ভাইয়ের যমজ পুত্র । একদিন ছোট ভাই বনে শিকার করিতে গিয়া এক 
সোনার পাখি দেখিল এবং তাঁহার দিকে তীর ছু*ড়িল। তাহাতে একটি পাঁলক 
ফেলিয়। পাখি উড়িয়া? গেল । সে দেখিল পালক সোনার | ঘরে ফিরিয়া দাদাকে 
দেখাইলে দাদা তা কিনিয়া লইল এবং পরের দিন পখিটাকে ধরিয়া আনিতে 
বলিল। পরের দিন শিকারে গিয়া ছোট ভাই পাঁখিট ধরিল এবং আনিয়া 
দাদাকে দিল। দাঁদ1 ভাবিল পাঁখিটাকে খাইলে সে প্রত্যহ সৌন। পাইবে । 
মে তাহার স্ত্রীকে পাখিটা! বীধিয়া দিতে বলিল। রান্না হইবার পর বড় 
ভাইয়ের স্ত্রী অন্য ঘরে গিয়াছে এমন সময়ে ছোট ভাইয়ের পুত্র দুইটি আসিয়! 


১ মুলে কি ন্বর্ণবিষ্ঠা ত্যাগের কথা৷ ছিল? মহাভারতে ুতর্ণস্ীবী রাজার গল্প আছে । সে খুভু 
ফেলিলে ত সোনা হইয়া যাইত। 


প্রাচীন প্রারৃত ও পালি ১২১ 


পাখির মেটে ও ফুসফুস খাইয়া! ফেলিল। বড় ভাইয়ের স্ত্রী আসিয়৷ ব্যাপার 
বুঝিল, এবং স্বামীর রোষ এড়াইবার জগ্য অন্য এক পাখি মারিয়া তাহার মেটে 
ও ফুসফুস রীধিয়া মোনার পাঁখির মাংসের মধ্যে মিশাইয়া দিল। অতঃপর 
যমজ ভাই ছুইটি প্রত্যহ সকালে ঘুম ভাঙ্গিয়! উঠিয়া বালিশের নীচে ছুইটি 
করিয়া সোনার মোহর পাইতে লাগিল । বড ভাই একেবারেই বঞ্চিত হইল। 
ধূর্ত বড় ভাই ছোট ভাইকে বুঝা ইল যে তাহার ছেলে ছুইটিকে ভূতে পাইয়াছে। 
বোকা ছোট ভাই তাহাদের তাড়াইয়া দিল। কিছু দূর এক সঙ্গে গিয়া যমজ 
ভাইদের ছাড়াছাড়ি হইল । তাহার পর কাহিনীতে শুধু ছোট যমজ ভাইটির 
কথাই আছে। সে বুদ্ধি ও সাহস বলে এক রাজকন্তাঁকে বিবাহ করিয়। সুখে বাস 
করিতে লাগিল । 
দীর্ঘতর জাতক-গাঁথাগুলি অনেকটাই স্বয়ংসম্পূর্ণ । এগুলির গঠনে যে বৈদিক 
আখ্যান-গাথারই কালেচিত রূপান্তর তা সহজে বোঝ যাঁয়। এ গাথাগুলির বিষয় 
্রাহ্মণ্য পুরাঁণ-ইতিহাঁস ও জাঁনপদ কথা হইতে সংগৃহীত । 
ব্রাহ্মণ্য পুরীণ-ইতিহাস ও প্রাচীন কাব্যগাথা হইতে নেওয়। জাতকগুলির 
মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য “ঘটপণ্ডিত' (8৫৪) ও “দসরথ' (৪৬১) জাতক 
ছুটি । প্রথমটির বিষয় কৃষ্ণকথা, দ্বিতীয়টির বিষয় রামকথ। । 
ঘটপত্তিত-জাতকের গাঁথাগুলিতে কৃষ্ণের শৈশবলীলার সামান্য কিছু উল্লেখ 
আছে । কিন্তু অন্য দিক দিয় এই জাতকটি বিশেষ যূল্যবান। এথানে বলরামের 
নাম ঘটপণ্ডিত এবং তিনি কৃষ্ণের কনিষ্ঠ | ছুই ভাইকেই কেশব বল। হইয়াছে। 
কৃষ্ণের পোষা খরগোঁস মরিয়াছে, কৃষ্ণ তাহার শোকে মুহমান হইয়া শুইয়া 
আছে । ঘট তাহাকে উঠাইয়। প্রবোধ দিয়া বলিল খরগোসের অভাব কি। 
সোবঞরময়ং মণীময়ং লৌহময়ং অথ রূপিয়াময়ং 
সঙ্খসিলাপ্রবালময়ং কারয়িস্সামি তে সসং ॥ 
সন্তি অঞ.ঞ পি সসকা অরঞ.ঞ বনগোচর। | 
তে পি তে আনগনিস্সপামি কীদিসং সসমিচ্ছসি ॥ 
“সোনার মণিমাণিক্যের লোহার কিংব। রূপার শ”াখের পাথরের পলার 
শশ তোমাকে করাইয়৷ দিব | 
অন্য অনেক শশও আছে, অরণ্যে বনে পাওয়া যাঁয়। সেও অনেক 
আনাইয়। দিতে পারি | কিরকম শশ চাঁও ॥ 
কন্হ১ উত্তর দিল 
ন চাহমেতে ইচ্ছামি যে সস! পথবিস্সিতা | 
চন্বতো৷ সসমিচ্ছাষি তং মে ওহর কেশব ! 


১ সংস্কৃত কৃ” পালি কন্হ। 


১২২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“এ সব আমি চাই না_যে শশ পৃথিবীতে আশ্রিত । চন্দ্র হইতে আমি 
শশ চাই । হে কেশব, তাই আমাকে আনিয়। দাঁও |, 
ঘট শেষপর্যন্ত কৃষ্ণকে ভূলাইতে পারিয়াছিল। 
ঘটপণ্ডিত জাতকে সেকালের “শিশু"-সাহিত্যের একটু আভাস পাওয়। গেল। 
দশরথ-জাতকে এক বিনষ্ট পূর্ণতর জাতক-আব্যায়িকার শেষ অংশের তেরটি 
গাথামাত্র আছে। আরম্ভ আকত্মিক, শেষ জোড়াতাড়া ৷ তবে এটুকুকে যদি 
রামভরত-সংবাদ বলিয়৷ নেওয়া] যায় তবে খণ্ডিত ধরিবার আবশ্তকতা নাই। 
রাম লক্ষণ ও সীত] বনবাসে আছেন ৷ দশরথের মৃত্যু হইলে ভরত আসিয়া 
তাহাদের খবর দিল । ভরতের উক্তিতে জাতক-কাহিনী শুরু । 
এথ লকৃখন সীত1 চ উভে। ওতরথোদকং । 
এবায়ং ভরতো। আহ রাঁজ। দসরথে! মতো। | 
““এস (তোমরা দুহ জন ), পক্মণ ও সীতা, উভয়ে জলে নামো ।” 
এই কথ সে ভরত বলিল, “রাঁজা দশরথ ম!রয়াছেন |” 
তাহার পরেই রামকে বলিল 
কেন রাম প্রভীবেন সোচিতব্যং ন সোৌচসি। 
পিতরং কালকং স্ত্বা ন তং পসহতে ছুখং || 
রাম, কোন্‌ শক্তিবলে শোকর ব্যাপারেও শোক কণিতেছ না? 
পিতাকে কালগত শুনিয়। দুঃখ তোমায় হানিতেছে না ?" 
তাহার পর শেষ গাথা ছাড়া সবই রামের উক্তি । তাহাতে বৌদ্ধ ভিক্ষু 
মতো নিরাসক্ত মনেরই প্রতিফলন এবং তাহ। ধর্ধপদের স্থক্তিতে আকীর্ণ । শেষে 
রাম বলিলেন, অতঃপর আমি রাজধর্ম পালন করিব । 
সোহং দস্সং চ ভোকৃখং চ ভরিস্মামি তু ঞাতকে। 
সেসং চ পালয়িস্সামি কিচ্চমেতং বিজানতে। || 
“সেই আমি দান করিব, ভোঁগ করিব, ভবণ করিব জ্ঞাতিদের | 
অপর সকলকে পালন করিব ।--এই আমার কর্তব্য জানিয়ো। ॥। 
তাহার পর সমাপ্তি-গাথ। | 
দশ বন্‌ সহস্সানি সটুঠি বস্‌ সসতাঁনি চ। 
কন্ুগ,গীবে। মহাবাছু রাম রজ্জমকারয়ি || 
“দশ হাজার বছর আর ষাট শ বছর কন্ষুগ্রীব* মহাবান্ু পাম রাজত্ব করিয়- 
ছিলেন || 
'কুস-জাতক" (৫২১) একটি সংলাপময় আধখ্যান-কাব্য ৷ মদ্র-রাজকন্তা 
প্রভীবতীর সহিত কুশরাঁজার বিবাহ হইয়াছে । কুশ অত্যন্ত কালো 'ও কুদর্শন 


১ যাহার গ্ীবায় শীখের মতে! খাঁজ থাকে । মেকালে ইহা দেহসৌন্দর্দের এক বড় চিহ্ত 
বলিয়। পরিগণিত হইত । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১২৩ 


বলিয় হ্থন্দরী প্রভাবতী পিতৃগৃহে চলিয়া গিয়াছে। কুশ পত্বীকে ফিরাইয়। 
আঁনিতে রাজধানী কুশীবতী ছাড়িয়া যাইতেছে। প্রথম গাথায় মাতার প্রতি 
কুশের উক্তি । 
এই (রহিল ) তোমার রাষই্-_ধনসমেত, 
যানবাহনসমেত, সর্বাঁলক্কীর-সমেত । 
ওগো মা, তোমার এই রাজ্য (তুমিই ) শাসন করে | 
যাই আমি যেখানে প্রিয় প্রভাবতী | 
পরের গাথা প্রভাঁবতীর উক্তি । (ইতিমধ্যে কুশ মদ্র-রাঁজধানীতে তাহার 
কাছে পৌছিয়াছে ।) প্রভাবতী কুশকে আমলই দিল না। বলিল 
কূশ, তুমি এখনি কুশাঁবতী ফিরিয়। যাঁও। 
কালে! কুৎসিতের সঙ্গে আমি বাস করিতে চাহি ন। ॥ 
তিনটি গাথায় জবাব দিল কুশ। সে প্রভাবতীর সৌন্দর্যে পাগল হইয়! 
গিয়াছে । কোথা হইতে যে সে আসিয়াছে তাহারও ঠিক নাই । সে বলিল, হে 
শোভন-স্বন্দরী, আমি তোমাকে চাই, রাজ্য চাই না। 
খগ বেদ-গাথার উর্বশীর মতোই যেন প্রভাবতী বলিল 
দুর্ভাগ্য তাহার ঘটে যে অনিচ্ছুককে ইচ্ছা! করে। 
রাজা, তুমি অকামাঁকে কামন। করিতেছ, যে ভালোবাসে ন। 
তাহাকে পাইতে চাহিতেছ || 
কুশের উত্তর গৌঁয়ার বীরের মতে | 
অকামা অথব1 সকামা__যে মানুষ প্রিয়াকে লাভ করে, তাহার লাঁতই 
এখন প্রশংসা করি | না পাওয়াঁটাই পাঁপ ॥ 
প্রভাবতী বলিল 
পাথরের ভিতর খু'ড়িতেছ কণিকার কাঠ দিয়া ! 
হাঁওয়াকে জালে আটকাইতেছ ! তুমি যে অনিচ্ছুককে চাহিতেছ ॥ 
কুশ উত্তর দিল 
পাষাণ তে! তোমার মৃদুলক্ষণ হুদয়ে নিহিত ॥ 
তবুও কুশ আঁশ ছাঁড়িল না, নিজের দাঁবি জানাইয়াই চলিল | সে মনে মনে 
ঠিক.করিল 
যখন রাঁজপুত্রী ভ্রকুটি করিয়া আমার দিকে তাঁকাঁইবে 
তখন আমি মদ্র-রাজার অন্তঃপুরে জলবাহক হইব ॥ 
যখন রাঁজপুত্রী হাসিয়া! আমার দিকে তাকাইবে 
তখন আমি জলবাহক হইব না, তখন আমি, কুশ, রাজা হইব ॥ 
রাজপুত্রী কিছুতেই প্রসন্ন হইল ন1। কুশ ছদ্মবেশে রাঁজান্তঃপুরে দাসের কাজ 
করিতে লাগিল। 


১২৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


এদিকে প্রভাবতীকে পাইবার বাসনায় সাত রাঁজ! সৈষ্বাহিনী লইয়। আসিয়! 
মদ্র-রাজধানী ঘিরিয়া ফেলিয়াছে। তাহার] মদ্র-রাজকে এই চরমপত্র দিল 
এই সব হাতি প্রস্তুত রহিয়াছে । সকলে বর্ম পরিয়। রহিয়াছে । 
নগরপ্রীচীর ভাঙ্গিয়। ফেলিবার আগে প্রভাবতীকে আনিয়া দাও ॥ 
উপায়ান্তর না দেখিয়া রাজা ঠিক করিলেন 
সাঁতটি সর্ত করিয়। আমি এই প্রভাবতীকে দিব, 
ক্ষত্রিয়দের যাহার আমাকে মারিতে এখানে আসিয়াছে ॥ 
শুনিয়! প্রভাবতী বিলাঁপ করিতে করিতে মাতাকে অনুরোধ করিল 
দূরপথের ধাত্রী ক্ষত্রিয়েরা যদি (শুধু আমার ) মাংসটুকু লয়, 
তবে, মা, আমার হাঁড়গুলি চাহিয়! লইয়া পথের ধারে দাহ করিও ॥ 
ওগো মা, একটু মাটি খুড়িয়া সেখানে কণিকার পুতিও । 
যখন তাহার ফুল ধরিবে, হেমন্তের হিম কাটিয়া গেলে, 
তখন, মা আমার কথা মনে পড়িবে--এএই রঙেরই (ছিল) প্রভাবতী? ॥ 
রানী বলিলেন, তুমি তো আমার কথা শোন নাই | কুশকে গ্রহণ করিতে যদি 
তবে ধন্য হইতে পারিতে । তখন তোষার 
দ্বারে ঘোড়া ডাঁকিত, ঘরে শিশু কাদিত । 
ক্ষত্রিয়ের ঘরে, বাছা, আর কি বেশি স্থখের আছে ॥ 
প্রভাবতী তখন বিলাপ করিয়া বলিল 
কোথায় এখন সেই শক্রমর্দন পররা্টপ্রমর্দন 
উদার প্রজ্ঞাবান্‌ কুশ যে আমাদের বিপদ হইতে মোচন করিতে পারে ॥ 
রাঁজকম্যার সথী কুশের রহস্য জানিত | রাজকন্যার বিলাপ শুনিয়া! সে বলিয়া 
উঠিল 
এখানেই ( রহিয়াছেন ) সেই শক্রমর্দন পররাষ্রপ্রমর্দন 
উদার প্রজ্ঞাবান্‌ কুশ, যিনি উভাদের সকলকে বধ করিবেন ॥ 
বিশ্মিত হইয়? প্রভীবতী বলিল 
পাগলের মতে] বকিতেছিস, অবোধশিশুর মতে! বলিতেছিস । 
কুশ যদি এখানে হাজির থাঁকিত, আমরণ কি তাহাকে চিনিতাম না ॥ 
তখন দাসী দেখাইয়া দিল । 
ওই যে জলবাহক পোষ্য কুমীরীমহলের ভিতরে 
: অবনত হইয়া দৃঢ় করিয়। ঘড়া মাজিতেছে ॥ 
প্রভাবতী ক্রুদ্ধ হইয়া বলিল 
তুই বেণী, তুই চগ্ডালী অথবা তুই কুলনাশিনী। 
মদ্রকুলে জন্ম লইয় কেমনে তুই দাসকে উপপতি করিলি & 


১ হেমন্ত »গীতকাল । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১২৫ 


দাসী বলিল 
আমি বেণী নই, চগ্ডালী নই, কুলনাশিনীও নই | 
তোমার ভালো হোক, ইক্ষাকুপুত্র উনি-_তুমি দীস মনে করিতেছ ॥ 
দাসী এই পর্যন্ত বলিতে কুশ আপিয়! নিজের গুণ ছয় গাঁথায় বর্ণনা করিল। 
দ্বাপীর:শেষ গাথার মতো! এই ছয় গাথায়ও দ্বিতীয় চরণে এই ধুয়া 
ওকৃখাকপুত্তে! ভদ্দন্তে তং তু দাসেো! তি মঞ১এসি ॥ 
রাজ। কমার দিকে ফিরিয়। বলিলেন 
যাও, বালিকা, মহাঁবল কুশ রাঁজার ক্ষমা চাও । 
ক্ষমা করিলে কুশ রাঁজা তোমাঁদের জীবন দান করিবেন ॥ 
পিতার কথা শুনিয়। প্রভাঁবতী কুশের পায়ে মাথ। রাঁখিল। 
হাঁতির উপর চড়িয়া কুশ যুদ্ধ করিতে গেল । কিন্তু যুদ্ধ করিতে হইল না, বার 
কয়েক সিংহনাদ ছাঁড়িতেই সাত রাজার চতুরঙ্গ সেন1 ছত্রভঙ্গ হইয়] গেল। সাত 
ঘ্লাজীকে বন্দী করিয়া আনিয়। কুশ শ্বশুরকে উপহার দিল। মদ্ররাজ বলিলেন, 
“ইহারা তোমারই শক্র। তুমি যাহা করিবার করিতে পার ।' কুশ ভালো যুক্তি 
দিলেন 
এই তো আপনার সাত মেয়ে দেবকন্তাঁর মতে। স্রন্দরী | 
ইহাদের এক এক করিয়। দিয় দিন । আপনার সাঁত জামাই হোক ॥ 
তাহাই হইল। সাও রাজা খুশি হইয়া চলিয়া গেল। সাঁত-রাজার যুদ্ধে 
ফুশের সিংহনাঁদ শুনিয়া প্রীত হইয়া ইন্দ্র তাহীকে বৈরোচন মণি দিলেন | বৈরোচন 
মণি পরিতেই কুশের দুর্ধর্ণ দুর হইল । প্রভাঁবতীকে লইয়া কুশ কুশীবতীতে 
ফিরিয়া আসিল । মাতা পুত্রকে ফিরিয়! পাঁইল। 
রবীন্দ্রনাথের রাজা নাটকের বিষয় এই 'কুশজাতক'?। 


বৌদ্ধ-সংস্কৃত অবদান 


উত্তরাঁপথের বৌদ্ধেরা সম্প্রদীয়নিবিশেষে তাহাদের শাস্ত্র সংস্কৃতে লিপিবদ্ধ 
করিয়াছিলেন, সে কথা! আগে বলিয়াছি। ইহাও বলিয়াঁছি যে বৌদ্ধদের শীস্ত- 
ব্যবহৃত পাণিনির সংস্কৃত ব্যাকরণের বাঁধনমান] খাঁটি সংস্কৃত নয়। সে ভাষায় 
তখনকার দিনের কথা ভাষ। হইতে শব্দ পদ ও পদপ্রয়োগপীতি আবশ্তক পরিমাণে 
গৃহীত হইয়াছিল। তবে এই বৌদ্ধ-সংস্কৃত (বা বৌদ্ধ মিশ-সংস্কৃত) একটিমাত্র 
আঁদর্শতৃত (56200211550 ) ভাষা নয় । গ্রন্থ হইতে গ্রন্থান্তরে এ ভাষার কিছু 
কিছু রূপীস্তরও দেখা যাঁয়। এমন কি একই গ্রন্থের গগ্ভাংশের তাঁষা সর্বত্র এক 
রকম নয় | পছ্যের তুলনায় গর ভাঁষ! বিশুদ্ধতর | 

বৌদ্ধ-সংস্কত শাস্ত্রে পালি শাস্ত্রের মতো! বিষয়-অনুযায়ী গ্রন্থবিভাগ নাই। 
ুদ্ধব৮নব্যাধ্যা ভিক্ষুতিক্ষুণীচর্য| জাতক ও পুরানো গল্প--সবই সাধারণত একই 


১২৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


গ্রন্থে সংকলিত | পরে যাহারা মহাযাঁন-মতকে গঠন করিয়া তত্ব আলোচনায় এবং 
নুক্ষমতর দার্শনিক বিশ্লেষণে রত হইয়াছিলেন তাহাদের গ্রস্থ ঠিক শাস্ত্র নম্ম এবং 
তাহাদের রচনা সাধারণ সংস্কৃত হইতে খুব ভিন্নও নয় | বৌদ্ধ-সংস্কৃত শাস্তগ্স্থে 
যে সংস্কৃতের সঙ্গে মিলিয়া যাইবার প্রবণতা৷ দেখা যায় তাহার যূলে মহাযানিক 
মহাপপ্ডিত দার্শনিকদের প্রয়ণস। 
বোৌদ্ধ-সংস্কত শান্তর যখন সঙ্কলিত হয় তখন দক্ষিণাঁপথের হীনযাঁনিক 
থেরবাদীদের মতো উত্তরাপখের বৌদ্ধমতাঁবলম্বীদের মধ্যে-_তা। সে মহাষধানিক 
মহাসাজ্ঘিক ইত্যাদি হোক অথব1 হীনযানিক মূলসর্বান্তিবাদী হোক--সংঘে 
পপ্ডিত-মূর্খের ভিন্নতা ছিল নাঁ। তাই জনসমাজে প্রচলিত ভদ্রভাষায় তাহাদের 
শীস্ত্রকে সর্বজনগ্রাহা রূপ দিতে হইয়াছিল | এ ভাষা সংস্কৃত (প্রাচীন আর্য) 
বটে এবং প্রাকৃতও (মধ্য আর্য) বটে। তাহার পর সব ধর্মেই যেমনটি ঘটিয়াছে 
_ শান্তর গড়া হইলে পর শাস্ত্রের শাসন দৃঢ়তর হইতে থাকে, শাস্ত্ও কঠিনতর 
হইতে থাকে-_উত্তরীপথের বৌদ্ধসংঘে তাহাই ঘটিয্নাছিল | তবে উত্তরাঁপথের 
বৌদ্ধসংঘে, বিশেষ করিয়। মহাঁধানে, থেরবাদের মতো  শুদু প্রব্রজ্যা ও শ্রামণ্যকেই 
চরম বলিয়] মানা হয় নাই | উভয়ের মাঝামাঝি আধ্যাত্মিক অবস্থাও 
স্বীকৃত হইয়াছে । ইহাঁতে সমপাময়িক ব্রাহ্ধণ্য ধর্মের সঙ্গে মিলনের পথ খানিকটা 
খোল। ছিল । এই স্ত্রেই উত্তরাপথের বৌদ্ধসংঘে স্থাপত্য শিল্পচর্ষ শুরু হইয়াছিল 
এবং শান্ত্রমধ্যে সাহিত্যের রস কিছু অধিক পরিমাণে প্রবেশ করিয়াছিল । 
মহাঁযানের- অর্থাৎ উত্তরাপথের বৌদ্ধসশ্প্রদায়গুলির পথ ধরিয়া ভারতীয় সংস্কৃতি 
সাহিত্য ও শিল্পচর্যা যে কতটা অগ্রসর হইয়াছিল তাখা ইতিহাসে অজান। নয় । 
বৌদ্ধ-সংস্কৃতে রচিত শাস্তগ্রস্থগুলির মধ্যে প্রাচীনত্বের বস্তরভাষার দিক দিয়া 
এই কয়খানি অবদান প্রধান,_“মহাবস্ত', 'ললিতবিশ্তর', “দিব্যাবদাঁন” এবং 
'দগ্ধর্নপুণুরীক? | ভাষার দিক দিয়া মহাণস্ত ও ললিতবিস্তর সবচেয়ে উল্লেখযোগ্য । 
এই দুইটি গ্রন্থের “গাথা” অর্থাৎ পদ্ধ অংশের ভাষায় মাঝে মাঝে সংস্কৃত অত্যন্ত 
বিরত এবং ছন্দ অত্যন্ত অভিনব দেখা যায়। যেমন ললিতবিস্তরে, বুদ্ধকে তাহার 
অতীত জন্মের কথা আমরণ করাইতে খধির উক্তি 
পুরি তুম নএবরসূতু নৃগু যদভূ 
নর তব অভিমুখ ইম গিরমবচী । 
দদ মম ইম মাহ সনগরনিগমাং 
ত্যজি তদ প্রমুদিতু ন চ মনু ক্ষুভিতো ॥১ 
১ প্রথম ছুই ছত্রের শুদ্ধ সংস্কৃতে অনুবাদ করিলে এইরকম হয় 
পুর। ত্বম নরবরনত ন্পো যদাতূঃ 
নরস্তবাভিমুখ ইমাং গিরমবোচৎ। 
দেহিমে ইমাং মহীং সন্গরনিগমাং 
ত্যক্ত। তদ| প্রমুদিতো৷ ন চ মন; ক্ষুভিতম্‌ ॥ 


প্রাচীন প্রাকত ও পালি ১২৭ 


“পুরাকালে তুমি, হে নরশেষ্পুত্র, হুপ হইয়াছিলে, তথন এক ব্যক্তি 
তোমার অভিমুখে এই বাক্য বলিয়াছিল। 
“দাও আমাকে এই নগরগ্রামসমেত এই পৃথিবী ।* 
তাহা ত্যাগ করিয়া প্রমোদিত হইয়াঁছিলে, মন ক্ষুদ্ধ হয় নাই |।' 
(এই গাঁথার ছন্দ রবীন্দ্রনাথের মানসীর দুইটি কবিতাঁয়__“বিরহানন্দ' ও 
ক্ষণিক মিলন'এ পাই |) 
বৌদ্ধ-সংস্কৃত শাস্ত্রে জাতক-কাহিনী আছে । তবে পালি শাস্ত্রে জাতককাহিনীর 
উপর ঝে'ণক যতট? বেশি এখাঁনে ততটা নয়। বৌদ্ধ-সংস্কৃতে জাতক-কাহিনীগুলি 
দীর্ঘতর রচনা এবং সেগুলির বিষয় সাধারণত বুদ্ধের বোধিসত্ব রূপে জন্মের 
“জাতক* অর্থাৎ স্তি-কথা এবং বৃদ্ধের ও বুদ্ধশিষ্যদের “অবদান” অর্থাৎ কীতি- 
কাহিনী । বৌদ্ধ-সংস্কতে জাতকের অপেক্ষা “অবদান” কাহিনীর দিকে ঝোঁক 
অনেক বেশি। পালি সাহিত্যে অবদন-কাহিনীর কোন প্রাধান্য নাই । বুদ্ধ, 
বোধিসত্ব (অর্থাৎ বুদ্ধের পূর্বজন্ম এবং শেষ জন্মে বুদ্ধত্ব প্রাপ্তির পূর্বাবস্থা ), 
পূর্বতন বোধিসত্ব ও পূর্বতন বুদ্ধদের অমল কীতি-কাাইনীই “অবদান” বলিয়া 
খ্যাত। 
পালি জাতকে যেমন পাওয়৷ যায় তেমনি ছোট একটি পশু-জাতকের নিদশন 
মূলসর্বাস্তিবাঁদীদের শাস্ত্র হইতে সম্পূর্ণ অন্যুবাঁদ করিয়। দিতেছি । গল্পটির প্রতিরূপ 
অনেকেরই বাল্যকালে ঈসপ.স্*ফেবলসে পড়া নেকড়ে ও মেষশাবকের গল্প । 
গল্পটি বুদ্ধ শিষ্যদের কাছে বলিতেছেন । 
অতীতকালে, হে ভিক্ষুগণ, কোনে! গ্রামে এক গৃহস্থ থাঁকিত । তাহার 
ভেড়ার পাল (ছিল )। তাহা চরাইবাঁর জন্য মেষপাঁলক লোকালয়ের ২ 
বাহিরে গেল । তাহার পর চরাঁনে। হইলে পর ুর্য অন্ত-গমনকাঁলের 
সময়ে গ্রামে ফিরিতে আরম্ত করিল । তাহার যধ্যে এক বুড়ী ভেড়ীর 
পাছু লইয়া! এক নেকড়ে চলিল। যখন নেকড়ে তাহার লাগ ধরিল সেও 
কহিল্‌ঃ 
মামা তোমার কুশল তে? তোমার ভালে। তে] মামা? একেলা। 
এই অরণ্যে সুখ পাঁইতেছ তো মাম? 
সেও৫ কহিল 
আমার লেজ মাড়াইয়া৷ আমার লেজের লোম খসাইয়1! এখন মামা 
_ মামা বলিয়া কোথায় পার পাইবে, ভেড়ী? 
ভেড়ী আবার বলিল 


মূলে “কর্বটকে” | যে গ্রামে হাট বসে তাহাকে বলিল কর্ধটক । 
২ মূলে “গ্রামং” | ৩ অর্থাৎ ভেড়ী। ৪ উত্তর প্রত্যুত্তর সবই গাথায়। 
« নেকড়ে। 


১২৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পিছনে তোমার লেজ, আগে আগে আসিতেছি আমি । তবে 
কোন ফিকিরে ( তোমার ) লেজ আমি মাঁড়াইলাম? 
নেকড়ে আবার কহিল 
চারটি তো৷ এই দ্বীপ, সমুদ্রপহিত পর্বতসহিত। 
সর্বত্র আমার লেজ। এখন তুমি আসিলে কিসে? 
ভেড়ী বলিল 
মহাশয়, আগেই আমি জ্ঞাতিদের কাছে শুনিয়াছিলাম ( যে), 
সর্বত্র তোমার লেজ। আমি আকাশে ( উড়িয়। ) আসিয়াছি || 
নেকড়ে বলিল 
ও বুড়ী ভেড়ী, আকাশে উড়িয়া আসিতে আসিতে তুমি 
সে মুগসমূহ তাঁড়াইয়াছ যাহারা আমার যোগাঁনে। খান ॥ 
অতঃপর সে১ যখন বিলাপ করিতেছে ( তখন ) লাফ দিয়া 
সেই পাঁপকাঁী২ ভেড়ীর মাথা ভাঁঙিল আঁর মারিয়। মাংস খাইল ॥ 
বৌদ্ধ-সংস্কৃত সাহিত্যের অবদানগুলিতে যে খুব ভালো সাহিত্যবস্ত নিহিত আছে 
তাহ! রবীন্দ্রনাথই প্রথম অন্থভব করিয়াছিলেন এবং তাহ হইতে তাহার কোন 
কোন কবিতার ও নাটকের বীজ অথব। উপাদান সংগ্রহ করিয়াছিলেন । সেইরকম 
অবদানের আলোঁচন। করিলেই বৌদ্ধ-সংস্কৃত সাহিত্যের স্থায়ী -সম্পদের উপযুক্ত 
পরিচয় দেওয়া হইবে । প্রথম তিনটি কাহিনী দিব্যাবদাঁন হইতে যথাযথভাবে 
অনুদিত । প্রথমে বাঁসবদত্তার আখ্যায়িকা ।৩ 
মথুরাঁয় বাঁসবদত্তা নামে গণিকা | তাঁহার দাসী উপগুপ্ত৪ সকাশে গিয়া 
গন্ধদ্রব্য কিনিয়। থাকে | বাসবদত্বা তাহাকে বলিল, “মেয়ে, গন্ধ- 
ব্যবসায়ীকে তুমি ঠকাইতেছ। এত গন্ধ আনিতেছ ।' মেয়েটি বলিল, 
“হে আর্যদুহিতা, উপগুঞ্ধ গন্ধব্যবসায়ীর পুত্র, রূপসম্পন্ন, চাতুর্য-মাধূর্য- 
সম্পন্ন, ধর্মত ব্যবসা করে ।” শুনিয়া উপগুপ্ের প্রতি বাঁসবদত্তার চিত্ত 
অন্ুরাগঘুক্ত হইল । তাহার পর উপগুপ্ত সকাঁশে দাসীর দ্বার! বলিয়া 
পাঁঠাইল, 'তোঁমার কাছে আসিব । তোমার সহিত প্রেমের আনন্দ 
অনুভব করিতে চাই।” তাহার পর দাসী ( এই কথা) উপগুঞ্চকে 
নিবেদন করিল । উপগ্ুপ্ড বলিল, “ভগিনী, আমার দেখা পাইবার পক্ষে 


তোমার এ অসময় ৷ 
'বাদবদত্ব! পাঁচ শ পুরাণ পাইলে পরিচর্যা করে ।৫ তাহার মনে 


পপ শি শে 


১ ভেড়ী। ২ নেকড়ে। ৩ “গাংশুপ্রদানাবদান' হইতে। 

& মথুরাবাসী হুগন্ধ-দ্রব্যব্যবসায়ী বণিক্‌ গৃহস্থের তৃতীয় পুত্র। বাল্যকাল হইতে অত্যন্ত ধাগিক- 
গ্রকৃতি, উদাসীনচিত্ব, সাধু । তাহার ধর্মজীবন পূর্ব হইতে নিদিষ্ট আছে। 

«€ অর্থাৎ বাদ বধত্তার ফী পাচ শ 


প্রাচীন প্রাকৃত ও পালি ১২১৯ 


হইল, “€ আমার ) নির্ধারিত (মূল্য) পাঁচ শ পুরাণ ( উপগ্ুপ্ত ) দিতে 
চাঁয় ন1।” তাহার পর সে দাঁসীকে উপগুপ্ত সকাশে পাঠাইল (এই 
বলিয়া ), “আর্ষপুত্রের কাছে আমার কার্ধাপণেও১ প্রয়োজন নাই। 
কেবল আর্যপুত্রের সঙ্গে প্রমৌদ করিতে চাই |” দাসী তাহা নিবেদন 
করিল | উপগুপ্ক বলিল, “ভগিনী আমাকে দেখার এ তোমার 
অসময়।, 
তাহার পর আর এক শ্রেী২-পুত্র বাঁসবদত্তার কাছে (প্রেমপ্রার্থী 
হইয়া! ) আসিল । অপর এক সার্থবাহত উত্তরাপথ হইতে ঘোড়ার দামঃ 
পাঁচ শ পুরাণ লইয়! মথুরায় পৌছিল। সে (পথের লোঁককে) 
জিজ্ঞাসা করিল, “কোন্‌ বেশ্তা সকলের প্রধান ? সে শুনিল 
'বাসবদত্তা | সে৫ পাঁচ শ পুরাণ আর বহু উপহার পাইয়। সেই৬ 
শেগীপুত্রকে মারিয়া উচ্ছিষ্ট-স্থানে ফেলিয়া দিয় সার্থবাহের সঙ্গে 
প্রেমক্রীড়া করিল । 
তাহার পর সেই শ্রেঠীপুত্রকে বন্ধুর উচ্ছিষ্ট-স্থান হইতে তুলিয়। 
আনিয়া রাজাকে জানাইল | তখন রাঁজা (কর্মচারীদের ) বলিলেন, 
“যান আপনারা, বীসবদত্বার হাত পা কান নাক কাঁটিয়। শ্মশানে ফেলিয়। 
দিন |” তাহার পর তাহারা বাসবদত্তার হাত প। কান নাক কাটিয়। 
শ্মশানে ফেলিয়! দিল । 
তাহার পর উপগ্তপ্ত শুনিল, বাঁপবদত্তা হাত-পা-কান-নীক-কাট। 
হইয়। শ্বশানে নিক্ষিপ্ত হইয়াছে। তাহার মনে হইল, "আগে ও আমার 
বিষয়ে দর্শন আকাঁজ্ষী। করিয়াছিল ৷ এখন তো উহার হাত পা কান 
নাক কাটা, এখনই উহার দর্শনকাল ।' 
তাহার পর একটি বালককে সহায় করিয়া ছাত1 লইয়া প্রশান্ত- 
চিত্তে শ্বশানে উপস্থিত হইল । তাহার৭ দীসী পুগুণ-উপকাঁর মনে 
রাখিয়। কাছে বসিয়া কাক প্রভৃতি তাড়াইতেছে। সে বাসবদত্তাকে 
জানাইল্‌, “আর্যছুহিতা, যাহার কাছে তুমি আমাকে বার বার 
পাঠাইয়াছিলে, সে উপগুপ্ত আজ হাঁজির | নিশ্চয়ই কাম-অন্ুরাগপীড়িত 
হইয়। আসিয়া থাকিবে |” শুনিবে বাসবদত্। বলিল” 
যাহার সৌন্দর্য প্রনষ্ট, যে দুঃখে পীড়িত, ভূমিতে রক্তের পিঞ্জরের 
১ কার্ধাপণ নিম মানের মুদ্রার (অথবা কড়ির) কাহন। 
২ শ্রেষ্তী "ধনী বশিক্‌। 
৩ যাহার। দল বাধিয়। পণ্যদ্রব্য এক স্থান হইতে অন্য স্থানে সরবরাহ করে। 
৪ অর্থাৎ ঘোড়া কিনিবার টাক1। ৫| বৰাসবদন্তা। 
৬ অর্থাৎ তখন যে প্রণয়ীর সঙ্গে তাহার যোগ ছিল । ৭ বাসবদত্তার। ৮। গাপায়। 
তা. আ. পা. ই._-৯ 


১৩০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


( মতে। পড়িয়া আছে, এমন ) আমাকে দেখিয়। কিসে ইহার' 
কাম-অন্ুরাঁগ হইবে ? 
তাহার পর সে দাঁসীকে বলিল, আমার হাত পা কাঁন নাক কাটিয়া 
শরীর হইতে দূর হইয়াছে, সেগুলি ভুড়িয়া দাও ।' তখন সে তাহা 
জুড়িয়! দিয় পটি দিয়া ঢাকিয়। দিল। 
উপগুপ্ত আসিয়া বাসবদত্বার আগে১ রহিল । তখন উপগুপ্তকে 
আগে উপস্থিত দেখিয়। বাসবদত্তা হাসিয়া কহিল, 'আর্ষপুত্র, যখন 
আমার দেহ সুস্থ ও বিষয়রতির অনুকূল (ছিল) তখন আমি আপনার 
কাছে বারবার দৃত্তী পাঠাইয়াছিলাম | আর্পুত্র বলিয়াছিলেন, 
“ভগিনী, (এখন ) তোমার অসময় আমাকে দেখার পক্ষে ।” এখন 
আমার হাত প! কান নাক কাটা, নিজের রক্তে কাদায় এই (ভাবে) 
রহিয়াছি। এখন কি জন্য আসিলেন ?' 
উপগুপ্ত বলিল২ 
ভগিনী, আমি কামবশ হইয়া তোমার নিকটে আসি নাই । 
অশুভ কামবৃত্তিগুলির স্বভাব দেখিতেই আসিয়াছি | 
বাহিরের ভদ্র রূপ দেখিয়া মূর্থ অনুরক্ত হয় । 
ভিতরের অত্যন্ত মন্দগুলি জানিয়! ধীর বিরক্ত হয় ।। 
উপগুঞ এইভাবে বুদ্ধমার্গীয় উপদেশ দিতে লাগিলেন । শুনিয়া বাসবদত্বার 
মৌহমোৌচন হইল এবং সেই অবস্থায়ই সে মনে মনে বুদ্ধের ও বৌদ্ধসজ্ঘের শরণ 
লইল। তাহার পর উপগুপ্ত চলিয়া! গেলে বাসবদত্ব। প্রাণত্যাগ করিল। 
উপগুঞ ও বাঁসবদত্তার মিলনের উপলক্ষ্য রবীন্দ্রনাথ আধুনিক কালের উপযোগী 
করিয়া পরিবেষণ করিয়াছেন ।৩ 
দ্বিতীয় কাহিনীটি শাদু'লকর্ণাবদ1নের প্রথম গল্প, সম্ভবত সত্যঘটনাশ্রত 
এই রকম শুনিয়াছি৪__ 
এক সময়ে ভগবান্‌ শ্রীবস্তীতে অবস্থান করিতেছিলেন, জেতবনে 
অনাথপিগুদের উদ্যানে । একদিন আমুত্মান্ত আনন্দ পূর্বাহে পাত্রঙ 
ও চীবরণ লইয়া! ভিক্ষার্থ শ্রাবন্তী মহনগরীতে প্রবেশ করিলেন । 
তাহার পর আযুক্মান আনন্দ শ্রাবস্তীতে ভিক্ষণর্থ বিচরণ করিয়া ভোজন 


১ শষ সপ চপ 


১ অর্থাৎ সন্মুথে। ২ গাখায়। ৩ “কথা ও কাহিনী" জ্ষ্টব্য। 
৪ “এবং ময়! ক্রুতম্‌্"। বৌদ্ধ-সংস্কৃত শাস্ত্রে জাতক-অবদান কাহিনীগুলি এই বাক্য দিয়াই 
গুরু। 
€ বুদ্ধের স্মেহভাজন বয়ঃকনিষ্ঠদের বিশেষণ । বুদ্ধ ষেমন ভগবান্‌ আনন্দ ভেমনি আয়ুন্মান্‌। 
৬ ভিক্ষা ত ভোজন পাত্র। ৭ পরিধেয় বন্ধ। 


প্রাচীন প্রারুত ও পালি ১৩১ 


কাজ শেষ করিয়। যেদিকে একটি ইদার।৯ ছিল সেদিকে চলিলেন। 
সেই সময়ে সেই ইদারায় প্রক্কতি নামে চগ্ডাল২ কন্তা জল তুলিতেছিল। 
তখন আযুম্মান্‌ আনন্দ মাতক্গ-কন্তা। প্রক্কৃতিকে ইহা বলিলেন, “ভগিনী, 
আমাকে পানীয় দাও, পান করিব |” এমন বলিলে চগ্াল-কন্ত। প্রন্কৃতি 
আমুত্মান আনন্দকে ইহা বলিল, “মহাশয় আনন্দ, আমি চগ্ডাল-কন্তা 1” 
ভগিনী, আমি তোমার বংশ বা জাতি জিজ্ঞাসা করি নাই। যাই 
হোক, যদি তোমার ফেলিয়া! দিবার মতে। জল (থাকে ) দাও পান 
করিব । তখন চগ্ডাল-কন্তা। প্রকৃতি আযুক্মান আনন্দকে পানীয় দিল। 
তাহার পর আযুত্মান আনন্দ জল পান করিয়। চলিয়া! গেলেন । 

এখন চণ্ডাল-কন্া৷ প্রকৃতি আযুম্মান আননোর শরীরে মুখে স্বরে 
উত্তম ও স্থন্দর ভাঁবভঙ্গি স্মরণ করিয়া মনে গভীরভাবে প্রভাবিত হইয়। 
চিত্তে দৃঢ় অনুরাগ উৎপাদন করিল, “আর্য আনন্দ যেন আমার স্বামী 
হন। আমার মা বড় গুণিন৩ | সে আর্য আননকে আনিতে 
পারিবে । তাহার পর চগ্ডালকন্তাঁপ্রকৃতি জলের ঘড়া লইয়া যেদিকে 
চণ্ডালগৃহ সেদিকে গিয়া জলের ঘড়! একধারে রাখিয়া নিজের মাকে 
এই (কথা ) বলিল, “মা, এ কথায়ও মন দাও-_আনন্দ নামে শ্রমণ 
মহাশ্রমণ গৌতমের শিষ্য ও পরিচারক | তাহাকে আমি স্বামী (রূপে ) 
চাঁই। পারিবে তাহাতে আনিতে ? সে তাহীকে বলিল, “কন্ঠে, পারি 
আমি আনন্দকে আনিতে । যে মৃত আর যে নিষ্কাম__ইহা ছাড়া (আমি 
সবাইকেই আনিতে পারি )। কিন্তু (কথা আছে), কোশলবংশীয় 
রাজ। প্রসেনজিৎ শ্রমণ গৌতমকে অত্যন্ত ভক্তি করেন এবং সেব। 
করেন। যদি জানিতে পারেন তবে তিনি চণ্ডালকুল ধবংস করিতে 
উদ্যোগ করিবেন । শ্রমণ গৌতম তে] নিফাম--শোন] যায়। নিষ্ষামের 
(মন্ত্র) কিন্তু সমস্ত হীনমন্ত্রকে পরাভৃত করে । এই কথ। শুনিয়। চণ্ডাল- 
কন্ত। প্রকৃতি মাকে এই (কথা) বলিল, “মা, যদি এমন হয়, শ্রমণ 
গৌতম নিষ্ষাম, তাহার নিকট হইতে শ্রমণ আনন্দকে পাইব ন। ( তবে ) 
প্রাথ পরিত্যাগ করিব। যদি পাই, জীবনধারণ করিব ।, “বাছা, প্রাণ 
পরিত্যাগ করিও ন।। শ্রমণ আনন্দকে আনাইতেছি । 

তাহার পর চণ্ডাল-কন্া। প্রক্কাতির মা ঘরের আঙিনার মধ্যে গোবর 
লেপিয়া তাহাতে বেদী করিয়। কুশ ছড়াইয়া অগ্নি জালিয়৷ আট শ 
অর্কপুষ্প লইয়া মন্ত্র পড়িতে পড়িতে এক একটি অর্কপুষ্প জপ করিয়। 
অগ্নিতে ফেলিতে লাগিল". 


১ মুলে "উদপান*। ২ মুলে “মাভঙ” ট 
৩ মুলে “মহাবিস্ভাধরী” অর্থাৎ অনেকরকম ওহ বিভ্1 যে জানে । 


১৩২ 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


এদ্রিকে আযুত্মান আনন্দের চিত্ত আক্ষিপ্ত হইয়াছে। তিনি 
বিহাঁর হইতে নিজ্ঞান্ত হইয়! যেদিকে চণ্ডালগৃহ সেইদিকে চলিলেন। 
দূর হইতে চগ্ডালী৯ আযুক্মান আনন্দকে আসিতে দেখিল। দেখিয়৷ 
সেআবার কন্তা প্রকৃতিকে এই বলিল, “কন্যা, এই শ্রমণ আনন 
আদিতেছেন | শয্যা রচনা! কর । তখন চগ্াল-কন্ত1 প্রকৃতি হট ও 
তুষ্ট হইয়া! আনন্দিত মনে আযুক্মান আনন্দের জন্য শয্যা রচনা করিতে 
লাগিল । 

তাহার পর আমুতান আনন্দ যেদিকে চগ্ডালগৃহ সেদিকে 
আসিলেন । আসিয়া বেদী আশ্রয় করিয়া বসিয়? পড়িলেন | একান্তে 
বসিয়া আতুগ্নান আনন্দ কাঁদিতে লাগিলেন । চোখের জল বরাইতে 
ঝরাইতে এই (কথা মনে মনে) বলিতে লাগিলেন, আমি অত্যন্ত 
বিপদে পড়িয়াছি । ভগবান্ও আমাকে ফিরাইয়! লইতেছেন না!” 
তাহার পর ভগবখন্‌ আহুত্নান আনন্দকে ফিরাইয়া লইলেন।২ ফিরাইয়। 
লইবার সময় সন্ুদ্বমন্ত্রের দ্বারা চণ্ডালমন্ত্র প্রতিহত হইতে লাগিল । 

চগ্ডালমন্ত্রের প্রভীব দূর হইলে তখন আমুত্মান আনন্দ চগ্ডালগৃহ 
হইতে নিক্ান্ত হইয়া যেদিকে নিজের বিহার সেইদিকে চলিতে 
লাগিলেন । 

চগ্ডাঁলকন্তা আযুষ্মান আনন্দকে ফিরিয়া যাইতে দেখিল | দেখিয়। 
সে নিজের জননীকে এই বলিল, “মা এই সেই শ্রমণ আনন্দ ফিরিয়। 
যাইতেছেন 1 তাহাকে ম। বলিল, “নিশ্চয়ই, বাছা, শ্রমণ গৌতমের দ্বারা 
আকধিত হইয়] থাকিবেন |” প্রকৃতি বলিল, “মা তবেকি শ্রমণ গৌতমের 
মন্ত্রগুলিই বেশি বলবাঁন্‌, আমদের নয়? মা তাহাকে বলিল, "শ্রমণ 
গৌতমের মন্ত্রগুলিই অধিক বলবান্‌, আমাদের নয়। বাছা, যে সব মন্ত্র 
সমস্ত লোকের উপরে খাটে শ্রমণ গৌতম ইচ্ছ| করিলে তাহ! প্রতিহত 
করিতে পারেন । কিন্তু (অন্য) লোক শ্রমণ গৌতমের মন্ত্রসকল প্রতিহত 
করিতে পারে না। এইজন্য শ্রমণ গৌতমের মন্্গুলি অধিক বলবান্‌।' 

তাহার পর আমুস্সান আনন্দ যেখানে ভগবান সেখানে গেলেন । 
গিয়া? ভগবানের পাদঘ্বয় মাথায় বঙ্গন। করিয়া একধারে বসিলেন । এক- 
ধারে নিষণ্ণ আঘুগ্মান আনন্দকে ভগবান্‌ ইহা বলিলেন, “আনন্দ, তুমি 
এই যড়ক্ষরী বিদ্যা গ্রহণ কর ধারণ কর বাচন কর আয়ত্ত কর নিজের 
হিতের জন্য সখের জঙ্য ভিক্ষদের উপাসকদের হিতের জগ্ঠ স্খের 
জন্য |-"? 


১ প্রকৃতির মা । 
» অর্থাৎ তাহার চিত্ত াহার দিকে ফিরাইলেন। 


প্রাচীন প্রারত ও পালি ১৩৩ 


তাহার পণ চগডাল-কন্ত। প্রকৃতি সেই রাত্রি কাটিলে চুল ভিজাইয়া 
স্নান করিয়া! কোর। কাপড় পরিয়। মুক্তামাল! আভরণ করিয়১ যেদিকে 
শ্রাবন্তী নগরী সেইদিকে গিয়া নগরদ্বারে কপাটের গোড়ায় থাকিয়? 
আমুত্মান আনন্দের আগমন প্রতীক্ষা করিতে লাগিল, “নিশ্চয়ই এই 
পথে আমুত্বান আনন আপিবেন।” আফুগ্মান আনন্দ দেখিলেন যে 
চগ্ডাল-কম্ত। প্রকৃতি তাহার পিছনে পিছনে লাগিয়! আছে । দেখিয়া 
লজ্জিত স্ফুতিহীন বিষ ও বিমন] হইয়া তাভাতাড়ি শ্রাবন্তী হইতে 
বিনির্গত হইয়া যেদিকে জেতবন সেদিকে চলিয়া আসিলেন । আসিয়া 
ভগবানের পাদদ্বয় মাথায় বন্দন। ক্রিয়া একধারে বসিলেন। একধারে 
বসিয়া! আমঘুত্মান আনন্দ ভগবানকে ইহ বলিলেন, “ভগবন, এই চণ্ডাল 
কম্য। প্রকৃতি আমার পিছনে পিছনে লাগিয়া থাকিম্নাই (আমি) চলিলে 
চলিতেছে (আমি) ঈাড়াইলে দীড়াইতেছে । যখনহ কোন গৃহস্থবাড়িতে 
ভিক্ষার জন্ প্রবেশ করি সে সেই বাড়ির ধারে চুপ করিয়া দাড়াইয়া 
থাকে ।” ভগবান্‌ প্রকৃতিকে ইহা বলিলেন, “ওগো চগ্ডাল-কন্ত প্রকৃতি, 
ভিক্ষু আনন্দের সঙ্গে তোমার কী?' প্রতি বলিল, “মহাশয়, আনন্দকে 
স্বামী (রূপে) চাঁই।, ভগবখন্‌ বলিলেন, প্রকৃতি, আনন্দের জন্য 
বাপমায়ের অনুমোদন পাইয়াছ ?' “হে ভগবনৃ, অনুমোদন পাইয়াছি। 
হে স্থুগত, অনুমোদন পাইয়াছি।' ভগবান বলিলেন, “তাহা হইলে 
আমার সম্মুখে (তাহাদের) মত জানাও । 

তখন চগ্াল-কন্ত। প্রকৃতি ভগবানকে প্রতিশ্রতি দিয়া ভগবানের 
পদদ্বয় মাথায় বন্দনা করিয়া ভগবানকে তিন্বার প্রদক্ষিণ করিয়া 
ভগবানের সকাশ হইতে চলিয়া গেল। যেখানে নিজের মাতাপিতা 
(ছিল) সেখানে গেল। গিয়া বাপমায়ের পায়ে মাথা ঠেকাইয়। 
একধারে বসিল | একধারে বসিয়া বাপমাকে এই বলিল, “ও মা, ও 
বাবা, শ্রমণ গৌতমের সম্মুখে আমাকে আনন্দের উদ্দেশে দিয়] দাও ।' 

তাহার পর চগ্ডাল-কন্য1 প্রকৃতির মাতাপিতা প্রকৃতিকে লইয়। 
যেখানে ভগবান্‌ সেখানে গেল। গিয়া! ভগবানের পদঘ্য় মাথায় বন্দন। 
করিয়া! একধাঁরে বসিল | তাহার পর চগ্াল-কন্া প্রকৃতি ভগবানের 
পাদঘ্ধয় মাথায় বন্দন! করিয়া! একধারে বসিল । একধারে বসিয়া 
ভগবানকে ইহা বলিল, “ভগবন্‌, এই দুই আমার মাতা ও পিতা 
আসিয়াছে ।' তখন “ভগবান্‌, চগ্ডাল-কন্তা। প্রক্কৃতির মাতাপিতাকে 
বলিলেন, “আনন্দকে (স্বামী করিতে) প্রকৃতি তোমাদের আজ্ঞ। 


১ অর্থাৎ আনন্দকে আকৃষ্ট করিতে । 


১৩3 ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পাইয়াছে? তাহার বলিল, হে ভগবন্‌, আজ্ঞা পাইয়াছে। হে 
স্থগত, আজ্ঞ। পাইয়াছে।” “তাহ! হইলে তোমর। প্রকৃতিকে রাখিয়। 
নিজগৃহে যাঁও।” তথন চগ্ডাল-কন্ত। প্রকৃতির মাতাপিতা ভগবানের 
পদঘ্বয় মাথায় বন্দনা করিয়া ভগবানকে তিনবার প্রদক্ষিণ ককিয়। 
ভগবানের নিকট হইতে চলিয়। গেল। 
তাহার পর চগ্ডাল-কন্যা প্রকৃতির মাতাপিতা অল্পক্ষণ চলিয়া 
গিয়াছে জানিয়া ভগবান্‌ চগ্ডাল-কন্া প্রকৃতিকে ইহ] বলিলেন, “হে 
প্রকৃতি, আনন্দ ভিক্ষুকে পাইতে চাও ?? প্ররূতি বলিল, “হে ভগবান, 
চাই। হে স্থগত, চাই ।” “তাহা হইলে, প্রকৃতি আনন্দের যে বেশ 
তাহা তোমাকে ধারণ করিতে হইবে | সে বলিল, “হে ভগবনৃ, ধারণ 
করিব । হে স্্গত, ধারণ করিব | হে স্থগত, আমাকে প্রব্রজ্যা দিন । 
হে ভগবন্‌, আমাকে প্রব্রজ্যা দিন।” তখন ভগবান্‌ চগ্ডাল-দারিক। 
প্রকৃতিকে ইহা বলিলেন, “এস তুমি, ভিক্ষুণী, আচরণ কর ব্রহ্মচর্য। 
ইহ] বলিয়। চগ্ডাল-কন্ত] প্রকৃতি ভগবান্‌ কর্তৃক মুগণ্ডিত ও কাষায়-পরিবৃত 
হইল |৯ 
অতঃপর প্রকৃতি-কাহিনী বেশি নাই। যেটুকু আছে তাহা গল্পের বাহিরে । 
কি পাঁলিতে, কি বৌদ্ধ-সংস্কৃতে গগ্ভ সর্বদা পুনরুক্তি-কণ্টকিত। প্রকৃতির 
কাহিনীতেও পুনরুক্তি আছে, তবে কম এবং তা কতকটা' স্বাভাবিক বলা চলে । 
বর্ণনা হিসাবেও বেশ স্বচ্ছন্দ । কাহিনীর আসল গৌরব চরিত্র-চিত্রণে | প্রকৃতি, 
আনন্দ, ভগবান্‌ বুদ্ধ, প্রকৃতির ম1--এই কয়টি ভূমিকা খুব স্বভাবসঙ্গত। 
প্রত্যাখ্যাত প্রকৃতির আচরণও অণ্যন্ত স্বভাবসজগত ও মনোরম | বুদ্ধের সহিত কথা 
হইবার পর সে গৃহে ফিরিয়া আসিয়া বাপমাঁকে প্রণাম করিয়াছিল । ইহার আগে 
মাকে প্রণাম করিবার উল্লেখ নাই । বুদ্ধ যখন বলিলেন, বাপমায়ের মত হইলে 
সে'আনন্দকে পাইবে তখনই তাহার অন্তরে দীক্ষার বীজ উপ্ত হইয়াছিল। 
আধুনিক কালের আগেকার ভারতীয় সাহিত্যে যেসব প্রেমের গল্প আছে 
সেগুলি হইতে প্রকৃতি-কাহিনীর স্বতন্ত্রত। স্পষ্ট । এটিকে আমি প্রাচীন ভারতীয় 
সাহিত্যে প্রার্থ সর্বকালের আধুনিক প্রেমের গল্পের মর্যদ1 দিই। 
রবীন্দ্রনাথের “চগ্ডালিকা'র কাহিনী এখান হইতে নেওয়া] | 
তৃতীয় কাহিনীটিতে গল্পত্ব সামান্যই | রবীন্দ্রনাথের অচলায়তনের ছুই প্রধান 
'ভূমিকার-__পঞ্চকের ও মহীপঞ্চকের-_অতি ক্ষীণ ছায়! আছে বলিয়াই গল্পটুকুর 
অতিরিক্ত যূল্য। যথাযথ অন্ববাদ না দয়া মূল সংক্ষেপ করিয়া ভাষাত্তরিত 
করিতেছি 1১ 
১ অর্থাৎ ভগবান বুদ্ধ তাহাক্ষে প্রত্রজা! দিলেন । কাঁধায়--বৌদ্ধ তিক্ষু-ভিক্ষ্ণীর গৈরিকবসন। 
২ “চুড়াপক্ষাবদান' হইতে। 





প্রাচীন প্রাকৃত ও পালি ১৩৫ 


বুদ্ধ যখন শ্রাবস্তীতে অনাথপণ্ডিদের উদ্যান জেতবনে ছিলেন তখন সে 
অহানগরীতে এক ব্রাঙ্ষণদম্পতী বাস করিত, তাহাদের সন্তান জন্মিয়াই মারা 
পড়িত। ব্রাহ্ধণীর আবার গর্ভসঞ্ার হইলে ব্রাক্ষণ ভাবনায় পড়িল। তাহার 
বাড়ির কাছে এক ্বৃদ্ধুবতি*১ বাস করিত। সে ব্রাহ্মণকে সব কথা বলিল। 
বৃদ্ধযুবতি বলিল, “এবার প্রসবকাল হইলে আমাকে ডাকিও।' প্রসবকালে 
তাহাকে ডাকা হইল । সে প্রসব করাইল। পুত্রসন্তান হইয়াছে । শিশুকে ধুইয়া 
মুছিয়া কাপড় জড়াইয়। মুখে একটু ননী লাগাইয়া! দীসীর হাতে দিয়া বলিল, 
ইহাকে লইয়৷ চার বড় রাস্তার মোড়ে ধ্রাড়াইয়। থাক । কোনো' ব্রাহ্মণ ব! শ্রমণ 
যদি দেখিতে পাঁও তবে তাহাকে বলিবে_“এই শিশু আপনার পাদবন্দনা 
করিতেছে ।” সূর্যাস্ত অবধি যদি বাঁচিয়া থাকে তে৷ ঘরে লইয়া আসিবে । যদি মারা 
যায় তো সেইখানেই রাখিয়া আসিও |” সেইমত দাঁপী বলে, 'এই শিশু মহাশয়ের 
পাদবন্দন৷ করিতেছে ।” তাহারা বলেন, “দীর্ঘ জীবন হোক, মীতাঁপিতার মনোরথ 
পূর্ণ কর।+ ভগবান্‌, বুদ্ধগু সেই পথে ভিক্ষার জন্য একবার গেলেন একবার 
ফিরিলেন । তিনিও দুইবার সেই আশীর্বাদ দিলেন | শিশু বাচিয়া রহিল। 
মহাঁপথে ভগবান্‌ বুদ্ধের ও শ্রমণ-ত্রাহ্মণদের আশীবাদ পাইয়া ধাঁচিয়া৷ রহিল বলিয়। 
শিশুর নাম রাঁখা হইল মহাপস্থক | বয়স বাঁড়ার সঙ্গে সঙ্গে তাহার বুদ্ধি ও বিদ্যা 
বাড়িতে লাগিল। কালে দে নান বিদ্যা ও বেদবিদ্ধা অধিগত করিয়া ষট্কর্ম- 
নিরত ব্রাহ্মণ বলিয়। মান্য হইল । 

ব্রাহ্মণপত্বীর আবার সন্ত্ানসস্তাবণ] হইল । প্রসবের সময়ে সেই বৃদ্ধযুবতি 
আসিলেন। এবারেও পুত্রসন্তান | যথারীতি দাঁসীকে দিয়া শিশুকে বড় চার 
রাস্তার মোড়ে পাঠানে। হইল। শিশু বাচিয়! গেল। ঘরে ফিরিলে দাঁপীকে 
জি্তীসা করা হইল, “কোন্‌ রাস্তার মোড়ে ছিল?” সে বলিল, “অমুক ছোট 
রাস্তার মোড়ে । সেই কারণে শিশুর নাম রাখা হহল পন্থক। লেখাপড়ায় 
পন্থকের মন কিছুতেই বসে না। তাহার শিক্ষক বলিলেন, 'অনেক ছেলেকে 
পড়াইয়াছি কিন্তু এমন স্বতিশক্তিহীন বালক কখনে। দেখি নাই। “ওম্‌* বলিতে 
“ভূর্” ভোলে, “ভূর” বলিতে *ওম্* ভোলে ।'২ তবুও তিনি তাহাকে ভালো- 
বাসিতেন, কোথাও নিমন্ত্রণে গেলে তাহাকে লইয়া যাইতেন | 

কিছুকাল পরে শারিপুত্র ও মৌদৃগল্যায়ন৩ ভিক্ষুসংঘকে লইয়! শ্রাবস্তীতে 
আসিলেন। এক ভিক্ষুর সহিত কথাবার্তা কহিতে কহিতে মহাপন্থকের কৌতৃহল 
জাগিল। তিনি বুদ্ধবচন শুনিয়া বৌদ্ধধর্মের দিকে আকৃষ্ট হইলেন এবং ভিঙ্ষত্ব 


শা... - 7 7 টা 7 স্পট তি 


১ ব্যাখ্যাতার। অর্থ করেন দৃততী অথবা ধাত্রী। অবিবাহিতা বর্ধায়সী মহিলা এবং তন্ত্রজ্--এই 
সমর্থ সঙ্গততর বলিয়া মনে করি। 

২ ব্রাহ্মণের অবগ্যপঠনায় মন্তু “ও ভূর্ভূবন্থেঃ |” 

৩ বুদ্ধের ছুই প্রধান শিষ্য 


১৩৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


গ্রহণ করিলেন । তিনি ধ্যান ও অধ্যয়ন ছুই কর্মই করিতে থাকিলেন । মৃত্যুকালে 
তাহার অর্থ লাভ হইয়াছিল । 

পিতৃধন ব্যয় করিতে করিতে পন্থক নিঃস্ব হইয়। পড়িল । তখন সে ভাঁবিল, 
আমার বিছ্যাবুদ্ধিতে যাহা হইবার তাহা হইয়াছে । এখন যাই শ্রীবস্তীতে | 
সেখানে ভগবানের পরুপাসন৷ করিব” শ্রীবস্তীতে পৌছিয়া দেখিল পথে খুব 
ভিড়। জিজ্ঞাসা করিয়া জানিল আর্য মহাপন্থক পঞ্চশত শিষ্য লইয়া কৌশল 
হইতে শ্রাবস্তী আসিতেছেন। পন্থক ভাঁবিল, “মহাপন্থক ইহাদের তো৷ কেহই নয় 
তবু ইহারা যাইতেছে । আমি তাহার ভাই, যাইব না কেন।” মহাপন্থক তাহাকে 
চিনিতে পারিয়া জিজ্ঞাসা করিলেন, 'করিতেছ কী ? সে বলিল, 'আমি পরম মুর্খ, 
কে আমাকে প্রত্রজ্যা দিবে ?' মহাপন্থক তাহাকে প্রব্রজ্যা দিয়া একটি শিক্ষাপদ 
গাথা অভ্যাস করিতে বলিলেন । 

বিহারে থাকিয়। পন্থক সেই গাঁথা অভ্যাস করিতে লাগিল, কিন্ত তিন মাসেও 
মুখস্থ হইল না| অথচ তাঁহার মুখে শুনিয়া শুনিয়া গোপাঁলক পশুপালক সবাই 
তাহা শিখিয়া ফেলিল। তাহার কিছুই হইবে না বুঝিয়া মহাপন্থক ঘাঁড় ধরিয়া 
তাহাকে বিহার হইতে দূর করিয়া দিলেন । 

'এখন আমি না গৃহী, ন] প্রত্রজিত”,_-এই ভাবিয়া, বিহার হইতে বিতাড়িত 
পশ্থক কাঁদিতে লীগিল। এই অবস্থায় সে ভগবান্‌ বুদ্ধের দৃষ্টিপথে পড়িল। 
জিজ্ঞাঁস। করিয়। বুদ্ধ তাহার রোদনকারণ জানিয়া লইলেন আর বলিলেন, “তুমি 
বুদ্ধের কাছে পাঠ লইতে পার ন11, পন্থক বলিল, “মহাশয় আমি পরম মূর্খ 1 
শুনিয়া বুদ্ধ এই গাথাটি পড়িলেন 

ষে। বালো বালভাবেন পণ্ডিতক্তাত্র তেন ম:। 

বালঃ পণ্ডিতমানী তু স বৈ বাল ইহোচ্যতে ॥ 

“যে অজ্ঞ অজ্ঞভাবে ( থাকে ) সে সেহেতু তখন পণ্ডিতই | 

অজ্ঞ যদি নিজেকে পণ্ডিত ভাবে তবে তাহাঁকেই সংসারে অজ্ঞ বলে ॥' 

ভগবান্‌ আনন্দকে ডাঁকিয়া বলিলেন, 'ইহাকে পড়াও । আনন্দ পন্থককে 
পড়াইতে পারিল না । আনন্দ বুদ্ধকে বলিলেন, 'আমি পন্থককে পড়াইতে পারিব 
না।” ভগবান তখন পন্থককে দুইটি শিক্ষাপদ দিলেন, “রজে! হরামি, মলং 
হরামি” ।২ এই পদ দুটিও পন্থক আয়ত্ত করিতে পারিল না । তখন তগবান্‌ তাহাকে 
ডাকিয়া বলিলেন, “তুমি ভিক্ষুদের জুতা তল। হইতে উপর পর্যন্ত সাফ করিতে 
পারিবে? পন্থক বলিল, "ছা পারিব।' এই কাজ সে স্বাধ্যায়ের মতো নিষ্ঠার 
মহিত করিতে লাগিল । ক্রমশ শিক্ষাপদ ছুটির মর্জ ভাহার মনোগহনে বসিয়?. 


১ মহাষান-মতে অহ্ত্ব সাভ--হীনযান-মতে থেরত্ব-প্রাপ্তি । 
২ অর্থাৎ, ধূল। ঝাড়িয়া ফেলি, ময়! সাফ করি । 


প্রাচীন প্রাকৃত ও পালি ১৩৭ 


গেল। হঠাৎ একদিন ভোরের বেলায় পন্থকের মনে হইল, “ভগবান তো৷ এই 
উপদেশ দিয়াছিলেন-__“রজো হরামি, মলং হরামি” | তবে কি তিনি আধ্যাত্মিক 
রজঃ ভাবিয়। বলিয়াছিলেন, না .বাহা রজঃ উদ্দেশ করিয়া? এই কথা ভাবিতে 
ভাবিতে তাহার মনে তিনটি গাথা জাগিয়৷ উঠিল । গাথা! তিনটির মর্ম, _-প্রজ” 
ধূলিকণ! নয় চিত্তের বিকার-_রাঁগ দ্বেষ মোহ, বুদ্ধের অনুশীসনে ধাহারা অবিচলিত 
তাহার] পণ্ডিত, (চিত্ত হইতেই ) রজঃ দুর করেন। তাহার পর পন্থকের অর 
পাঁইতে বিলম্ব হইল না। 

ভিক্ষুসংঘে পন্থককে গ্রহণ করাঁয় বুদ্ধের ছিদ্রান্বেধীরা উৎসাহিত হইয় 
উঠিয়া পন্থকের ও বৌদ্ধসংঘের নিন্দা ছড়াইতে লাগিল। এ নিন্দ! বুদ্ধের কানে 
গেল, তিনি ভাঁবিলেন পন্থকের গুণ প্রকট করিতে হইবে । তিনি আনন্দকে 
ডাকিয়া বলিলেন, “তুমি গিয়া পন্থককে বল যে তাহাকে ভিক্ষুণীসংঘে গুরুর 
অভিভাষণ দিতে হইবে ।” পন্থক বুঝিল, ভালো ভালো ও বয়স্ক স্থবিরদের 
ছাড়িয়। যখন ভগবান আমাকে এই কাজের ভার দিতেছেন তখন তিনি বোধ হয় 
আমার ৬৭ প্রকট করাইবেন | পন্থক রাজি হইল | ভিক্ষুণীদের মধ্যে বারে। জন 
অন্তরে বিদ্রোহী হইল । তাহারা বলিতে লাগিল, যে তিন মাসেও একটা গাথ। 
শিখিতে পারে নাই সে আমাদের কাছে গুরুর অভিভাঁষণ দিতে আসিতেছে !' 
অভিভাষণের দিনে তাহণর। পম্থকৃকে অপদস্থ করিবার জন্য লতাপাতার সিংহাসন 
গড়িয়া রাখিল | পন্থক কিছু গ্রাহা না করিয়া অভিভাষণ দিতে লাগিল । তাহার 
জ্ঞানের গভীরতা ও আধ্যাত্মিক উষ্ণতা সকলকে অভিভূত করিল। পন্থকের যশ 
প্রতিষ্ঠিত হইল । 

রবীন্দ্রনাথের অচলায়তনের সঙ্গে মিল আছে নামে ও চরিত্রে | “পন্থক- 
মহাপন্থক" নাম দুটির পাঠান্তর আছে “পঞ্চক-মহাপঞ্চক* । রবীন্দ্রনাথ এই পাঠাস্তর- 
নামই পাইয়াছিলেন | পঞ্চক-পন্থকের চরিত্রে বেশ গভীর মিল। মহাঁপঞ্চক- 
ষহাপন্থকের মিল চরিত্রের দৃঢ়তায়, পাণ্ডিত্যে ও ধীশক্তিতে এবং পঞ্চককে বিহার 
হইতে বহিষ্ষারে । বুদ্ধ-গুরুর মিল আরও গভীর অবধানগম্য11* 


বষ্ঠ পরিচ্ছেদ 
সংস্কৃত সাহিত্য 


অশ্বঘোষের প্রাপ্ত সাহিত্যগ্রন্থ তিনটিই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার সম্পকিত | 
বলিতে পারি তিনি প্রোপাগ্যাগডার কাজে সাহিত্যকে লাগাইয়াছিলেন। তাহার 
আগেকার কোন কাঁব্য পাই নাই সুতরাং বলিতে পারি না তিনিই এই বিষয়ে 
পথপ্রদর্শক কিনা । হয়ত ভাঙ্গা মংস্কতে (বৌদ্ধ মিশ্র-সংস্কতে ) যে পছ্-গণ্ 
বুদ্ধকথা ছিল তাহাই পণ্ডিতের উপযোগী করিয়া কাব্য ও নাটক আকারে 
পরিবেষণ করিয়াছিলেন | অশ্বঘোষের পরে আমরা কালিদাসকে পাই । তাহার 
কাঁল সম্বন্ধে এককালে প্রচুর মতভেদ ছিল, এবং এখনও কিছু আছে । তবে 
মোটামুটি স্বীরুত হইয়াছে যে তিনি সমুদ্রপুপ্তের রীজ্যকীলের শেষভাগে এবং 
অথবা! চন্দ্রের রাজ্যকালে (প্রষ্টীয় চতুর্থ-পঞ্চম শতাব্দীতে ) বিগ্কমান ছিলেন । 
কালিদাসের লেখা কাব্য ও নাঁটক ছুইই পাইয়াঁছি। সে কাব্য ছোঁটও আছে 
বড়ও আছে। তাহার মধ্যে একটির বিষয় পৌরাণিক হইলেও তাহাতে তিনি 
ধর্মকে সাধারণ মানুষের জীবন হইতে দুরে রাখিয়া দেখেন নাই। দ্বিতীয়টিতে 
ধর্মকে আরো! দূরে রাখিয়াছেন। নাটক তিনটির মধ্যে একটির বিষয় ইতিহীস- 
জনশ্রুতি, দুইটির বিষয় প্রাচীন আখ্যায়িকা। তিনটি নাটকের একমাত্র সাধারণ 
রস হইতেছে নরনারীর প্রেম । স্থতরাঁং এ কথা স্বচ্ছন্দে বলা যায় যে কালিদাসের 
রচনায় সংস্কৃত সাহিত্যরস অতিমর্ত্য ও অধ্যাত্মতৃমি হইতে মর্ত্য ও পাঁখিব তৃমিতে 
অবতরণ করিয়াছে । 

অশ্বমঘোষ যখন কাব্য-নাটক রচনা করিয়াছিলেন তখন রাঁজকার্ধে এবং 
ধর্মকণর্ষে, প্রশাসনে এবং অনুশাপনে, যেখানে যেখানে বিভিন্ন অঞ্চলের প্রাকৃত- 
ভাষীর কার্যক্ষেত্রে সমবেত, সেখানে সেখানে সংস্কৃত ভাষা প্রারুত ভাষাকে 
স্থানচ্যুত করিতে লাগিয়৷ গিয়াঁছে। প্রত্বুলিপির সাক্ষ্য অনুপারে বলিতে হয় যে 
প্রশীসনে প্রাককতেণ স্থানে সংস্কৃতের ব্যবহার ধীহারা করিয়াছিলেন সেই রাজবংশ 
বিদেশ হইতে আগত ।১ কিন্তু যদি মনে করি যে সংস্কৃতের ব্যবহার এইভাবে 
অন্থব্র হয় নাই বা হইতে দেরি হইয়াছিল তাহা হইলে ভুল হইবে। প্রাকৃত 
( অর্থাৎ মধ্য ভারতীয় আর্য) ভাষাগুলি খ্ীষ্টপূবান্দেন অন্ত পর্যন্ত পরম্পর-অবোধ্য 
ছিল না। তাহার উপর, একটি *প্রীকৃত* ভাষা (যাহার আধারে পালি গড়িয়! 


১ কাখিয়াওয়াড়ে গিরনার পাহাড়ে ক্ষত্রপ (গ্রীক-শক-কুষাণ ইত্যাদি বংশীয় ) রাজা 
রুদ্রদামনের শিলালিপিই (প্রীষ্টীর দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে ) সংস্কৃতে লেখ প্রথম প্রন্থলিপি ও 
অনুশাসন । 


সংস্কৃত সাহিত্য ১৩৯ 


উঠিয়াছিল--) 117£08 ঠ817০৪র মত চালু ছিল ! কিন্তু 171809. 18008 অর্থাৎ 
সর্বজনিক স্বয়সতু প্রাককতও আঞ্চলিক প্রারুতের মতো স্বাঁভীবিক পরিবর্তনের অতীত 
ছিল না। এই পরিবর্তনের বশে এই সর্বজনিক প্রাকৃত বিভিন্নভীষী অঞ্চলে একটু 
একটু করিয়া বিভিন্নত! পাইতেছিল। যদি বৌদ্ধধর্ম ভারতবর্ষে সার্বভৌম হইয়! 
'বেদ-বিছ্া ও ব্রাদ্ঘণ্য-সংস্কতিকে কোণঠেষা করিতে পারিত তাহা হইলে সর্বজনিক 
প্রারৃতটি পরিবর্তন নিরোধ করিয়! সংস্কৃতের স্থান অবশ্তুই গ্রহণ করিত । তাহ! 
তো হয়ই নাই বরং বৌদ্ধধর্মকে উত্তর ও দক্ষিণ দুই দিকেই হটিয়া যাইতে 
হইয়াছিল । উত্তরের বৌদ্ধধর্ম প্রথমে আশ্রয় করিয়াছিল ভাঙ্গা সংস্কৃত পরে শুদ্ধতর 
ও পাঁণিনীয় সংস্কৃত । তাই ইহা দীর্ঘদিন দেশের মাঁটিতে টিকিয়া থাকিয়া অবশেষে 
্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতির মধ্যে মিশিয়1 গিয়াছিল । দক্ষিণের বৌদ্ধধর্ম বোধ করি 
সংস্কতকে আমল না দিয় অনতিবিলদঘ্বে ভারতবর্ষ ছাড়িতে বাধ্য হইয়াছিল । 

জৈনধর্ম বৌদ্ধধর্মের সমসাময়িক | এ শাস্ত্রের ভাষা ছিল একটি পূর্ব অঞ্চলের 
প্রারুত (অর্ধমাগধীর মতে। ), যাহা বুদ্ধের নিজেরও কথ্য ভাষা ছিল। ঠৈনের 
শান্তর বৌদ্ধ শাস্ত্রের বেশ কিছুকাল পরে-_এই প্রাকৃতে লিপিবদ্ধ হয়, কিন্তু তা 
প্রথম কবে হয় তাঁহ। জানি না । জৈন শান্তর যা আমাদের হস্তগত তাহার প্রাচীনতম 
গ্রন্থটি গ্রীস্টীয় চতুর্থ শতাব্দীর আগেকার নয় | জৈনের। সংস্কূতে শাস্ত্র না লিখিলেও 
সংস্কৃত ভালে করিয়। শিখিতেন ! পরে সংস্কৃত ভাষা অবলম্বন করিয়াই তাহার! 
ভারতের পূর্ব ও পশ্চিম অঞ্চলে নিজেদের ধর্ম প্রসারিত করিয়াছিলেন । 

সমাজের উচ্চন্তরে--বৌদ্ধ হোক, জৈন হোক, ব্রাক্ষণ্য হোঁক-ধর্ষ লইয়া 
জীবনযাত্রায় কোন বিভিন্নতা তখন ছিল না। বিভিন্নতা য1 ছিল তা অ-গৃহস্থদের 
_-অর্থাৎ শ্রমণ-ভিক্ষু-যৌগি-তপন্বীদের আচারে | সমাজব্যবস্থায় ত্রাহ্মণ্যরীতির 
প্রাধান্ত ক্রমশ একচ্ছত্র ইইল। তাহার সঙ্গে সঙ্গে শাস্ত্রের শাসন সংস্কতবানীকে 
আশ্রয় করিয়। ব্রাহ্গণ্যবর্ণকে সমাজব্যবস্থার নিয়ন্তা করিয়া তুলল । তাই রাজশক্তি 
যাহ! সাধারণত ত্রাহ্মণেতর বর্ণের অধিগত ছিল, তাহ দিন দিন ক্রাহ্ধণ 
শাস্তকারদের ও ব্রাদ্ধণ মহামন্ত্রীদের অনুগত ও অধীন হইতে লাগিল । জনসংখ্যাও 
বেশ বাঁড়িতেছিল এবং সেইসঙ্গে জীবিকাঁর__ কৃষির, শিল্পের ও বাণিজ্যব্যাপারের 
ক্ষেত্রও প্রসারিত হইতেছিল । সেই কারণে ব্রাহ্মণেতর বর্ণে শ্রেণী (পরে জাতির) 
বিভাগ স্বতই দেখা দিতে লাগিল | ব্রীক্ধণ-পরিচালিত সমাজ-ব্যবস্থার এই 
প্রসারণের মুখে কালিদাসের আবির্ভাব হইয়াছিল । কালিদাসের সময়ে ব্রাহ্মণ্য 
ধর্মে ছুটি বিশিষ্ট দেবতার- বিষ্ণুর ও শিবের--উপা'সনা। প্রতিঠিত হইয়াছে, বৈদিক 
যজ্ঞকাণ্ডের যেটুকু অবশেষ রহিয়া গিয়াছিল তাহ চিরাচরিত অনুষ্ঠানে পর্যবসিত 
হইয়াছে এবং মুক্তি মানুষের চরম আধ্যাত্সিক আকাঙ্ক্ষা! বলিয়া স্বীকৃত হইয়াছে । 
এই দিক দিম! বিবেচন। করিলে কালিদাসের কাব্যে-নাটকে সেকালের অন্তর্বাণী 
স্পষ্টভাবে শোন! যায় । তপোবনের দিন তখন অনেক কাল গত হইয়। গিয়াছে । 


১৪০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তপোঁবন যে কেমন ছিল তাহাও তখনকার ধারাবাহিত লাহিত্য হইতে বুঝিবার 
যো ছিল না। কালিদাসের সাহিত্যে ত্রাঙ্মণ্য নিষ্ঠার, ত্যাগের ও করুণার একটি 
আদর্শ অস্কিত হইল | সে আদর্শে গারস্থ্য জীবনের সঙ্গে তপশ্চর্যার বিরোধ রহিল 
ন1। কালিদাস শিক্ষিত চৌকস নাগরিক কবি ছিলেন, কিন্তু তাহার স্পৃহা! ছিল 
আরণ্যক জীবনের প্রতি । ভারতীয় কবিভাবনায় এই তপোবন-চিন্তা বা ঘরছাড়া 
ভাব কাঁলিদাসের রচনাতেই দেখা গেল। ভারতীয় মানুষের জীবনভাবনার যথা- 
সম্ভব সর্যময় প্রতিফলন সাহিত্যে প্রথম কাঁলিদাসের লেখাতেই পরিশ্ফুট হইল । 

কবিতার যে বিশেষ গুণ শ্রেঠ কবিতার মধ্যেই পাওয়। যায়, অর্থাং লিরিক 
গুণ, সে বিশেষ গুণটি -যাহাঁকে সহজ কথায় বলিতে পারি অন্তরঙগতা-_তাহা 
প্রাচীন ভারতীয় সাহিত্যে শুধু খগ.বেদের কোন কোন স্ৃক্তে এবং কালিদাঁসের 
রচনাতে খাঁটিভাঁবে পাওয়া যায়। ভারতীয় কবিতায় খ্ঈগবেদের কবির পরেই 
কালিদাস | কিন্তু খগবেদের কবি আমাদের কাছে প্রাগিতিহাসের লোক, 
খগ. বেদের সময়ের ভারতীয় মানুষ ও ভারতীয় জীবন বলিয়। যাহা বুঝি তাহা 
শুধু অনুভবেই পাওয়] যায়, দেখিলে চিনিতে পারিব না। ঞগবেদের ও এখনকার 
দিনের মধ্যে ঠিক মাঝামাঝি কালটিতে কালিদাস ছিলেন । “হীয়রে কবে কেটে 
গেছে কালিদাসের কাল 1”__আমাদের জীবনে ও সমাজে অনেক পরিবর্তন 
আসিয়াছে, উপটপালট হইয়াছে বলিতে পাঁরি, কিন্তু সে বনুবিগত দিনের জীবন 
কালিদাসের বাণী আমাদের কাছে প্রত্যক্ষের মতো ধরিয়া রাঁখিয়াছে। মানুষের 
জীবনে বিগত বাল্যের ও যৌবনের স্মৃতির মতো কালিদাসের কল্পনা আমাদের 
চিতে সুধাধারা যোগায়, আমাদের মর্মে জীবনের গভীরতর চেতনার সাড়া 
জাগায় । এঁতিহাঁসিক সময়ের প্রাচীন ভারত বলিতে যে ছবি আমাদের মনে 
উদিত হয় সে ছবিতে ইতিহাসের বস্ত কতখানি আছে জানি না, তবে কাঁলিদাসের 
রেখা ও রঙ অনেকখাঁনিই । 

ক্লাসিকাল সংস্কৃঙ সাহিত্য প্রধানত কবিন্বশক্তিমান্‌ পণ্ডিতের হৃষ্টি | পণ্ডিত- 
গোষ্ঠীতে ও পগ্ডিত-অধিষিত রাঁজসভায় অনুগীলিত হইবার জন্তই সংস্কৃত কাব্য 
রচিত হইত | এই কাব্যের ছুইটি প্রধান ধার1-_কাব্য ও নাঁটক। অপ্রধান 
তৃতীয় ধার৷ গগ্চ আধ্যায়িকার সৃষ্টি বেশ কিছুকাল পরেই হইয়াঁছিল। বড় ও ছোট 
কাব্যগ্রন্থ রচনার অভ্যাস কমিয়া আসিলে প্রকীর্ণ কবিতার চলন হর! গ্রীগীয় 
প্রথম সহশ্রান্দীর শেষ কয় শতকে প্রকীর্ণ কবিতার মধ্যেই সংস্কৃত সাহিত্যের শেষ 
দশার দীপ্তি বিকীর্ণ। 


অশ্বঘোধ 
যে সব কাব্য ও নাটক পাওয়। গিয়াছে তাহীর মধ্যে সবচেয়ে যা প্রাচীন তা বোধ 
করি জন্বঘোঁধের রচনা | অশ্বধোষ বৌদ্ধমতাবলম্বী খুব বড় পত্তডিত্ত ছিলেন, কুষাঁশ 


সংস্কৃত সাহিত্য ১৪১ 


সম্রাট কনিষ্ষের গুরু অথব] গুরুতুল্য মাননীয় | সৃতর।ং তাহার জীবনকাল খ্রীীয় 
দ্বিতীয় শতাব্দীর প্রথমার্ধ। তাহীর নিবাস ছিল সাঁকেত (অর্থাৎ অযোধ্যা )। 
মায়ের নাম স্থবর্ণাক্ষী | জাতি ব্রাহ্মণ । আর কিছু জান নাই! 

অশ্বঘোষের রচিত ছুইটি কাব্য১, এবং দুইটি নাটকের অতি অল্প কিছু অংশ 
পাওয়া গিয়াছে । একটি কাব্যে বুদ্ধের জীবনকথা বণিত। নাম “বুদ্ধচরিত' | 
কাঁব্যটি পঞ্চম শতান্ধীতে চীন] ভাষায় এবং সপ্তম-অই্টম শতাব্দীতে তিব্বতী ভাষায় 
অনূদিত হইয়াছিল । চীনা ও তিব্বতী অনুবাদে আটাশ সর্গ আছে। মূল কাব্যের 
তেরো সর্গ পর্যন্ত পাঁওরা গিয়াছে । দ্বিতীয় কাব্য 'সৌন্দরনন্দ' ৷ ইহাতে বুদ্ধের 
বৈমাত্র ভাই নন্দের বিলাসী গৃহস্থজীবন হইতে প্রব্রজ্য। গ্রহণ পর্যন্ত বণিত । 
কাব্যটিতে আঠারো সর্গ। কাব্য ছুইটিরই পুথি নেপালে পাওয়৷ গিয়াছে । তবে 
এদেশে অপ্রচলিত হইবার পূর্বে অশ্বঘোষের কাব্যদ্ধয় বাংলাদেশে সমাদৃত ছিল । 
অমরকোষের প্রথম বাঙালী টীকাকার সবানন্দ (দ্বাদশ শতাব্দী ) কাব্য ছুইটি 
হইতে কিছু উদ্ধতি দিয়াছেন । অশ্বঘোঁষের নাটক দুইটির মধ্যে যেটির বেশি 
অংশ পাওয়। গিয়াছে তাহা এক বুদ্ধশিষ্তের জীবনিঘটি৩ | নাম 'শারিপুত্রপ্রকরণ । 
অত্যন্ত পুরণনে] (প্রায় সমসাময়িক ) তালপাঁতার পুথির কয়েকটি ট্ুকর1 চীনীয় 
তৃকিস্থানের প্রাচীন বৌদ্ধ বিহারের বিধ্বস্ত বাঁলুকাভভূপ হইতে পাওয়া গিয়াছিল। 
বিখ্যাত ভারতশুব্বিদ্‌ জার্মীন পণ্ডিত হাইনরিথ লুযুডর্স তাঁহীর পত্বীর সহকারিতায় 
টুকরাগুলি সাজাইয়1 দুইটি নাটকের কিছু ভগ্মীংশের পাঠ উদ্ধার করিয়াছেন । 
ন্যুডপের এই আবিষ্কার ভারতীয় সাহিত্যের ও সংস্কৃতির ইতিহাসে একটি বিশেষ 
গুরুত্বপূর্ণ ঘটনা | ইহাঁতে সংস্কৃত নাট্যসাহিত্যের ইতিহাসের উর্ধ্বতন সীম! ছুই 
তিন শ বছর পিছাইয়। গেল, এবং জানা গেল যে অলঙ্কার শাস্ত্রে বিবিধ নাট্য- 
ব্চনার যে শ্রেণীবিভাগ ও লক্ষণ নিদিষ্ট আছে দেই অন্ুপারে নাট্যরচন? গ্রীষ্টীয় 
প্রথম-দ্বিতীয় শতাব্দবীতেও হইত । অশ্বঘোষের নাটকটি বনু অঙ্কে বিভক্ত, তাই 
নাম “প্রকরণ” | গঠন কালিদাস-প্রমুখ নাট্যকারদের রচনার রীতি অনুযায়ী । 
মনে হয় অশ্বঘোষের আগেই সংস্কৃতে এইরকম নাট্যরচনার পাতি প্রতিঠিত 
ছিল। অশ্বঘোষের কাব্য সম্বন্ধেও সেই কথা৷ বলা চলে। যে মহাঁকাব্য-রীতিতে 
কালিদাসের 'রঘুখংশ" ও 'কুমারসম্ভব* রচিত সেই রীতিতেই 'বুদ্ধচগ্রিত' ও সৌন্ার- 
নন্দ « লিখিত। অর্থাৎ অশ্মঘোষের আগেই সর্গবন্ধ “মহাকাব্য" রচনার ধার? শুরু 
হুইয়। গিয়াছিল। 

'অশ্বঘোষ বৌদ্ধ মহাযানমতাবলম্বী বড় দার্শনিক পণ্ডিত ছিলেন । কিন্তু ডাহার 
কথিত্বশক্তি পাগ্ডিত্যে+ তলায় চাঁপ। পড়িয়া যাঁয় নাই । ক্লাসিকাল সংস্কৃত সাহিত্যে, 
কাঙ্গিদাস ছাড়া, তাহার সমকক্ষ কবি নাই । কালিদাসও কোন কোন বর্ণনায় 
অশ্বঘোষের অনুসরণ করিয়াছেন বলিয়। মনে হয় । 


১ অলঙ্কারশান্্রের লক্ষণ অনুসারে মহাকাব্য । 


১৪২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অশ্বঘোষের কাব্যশক্তির পরিচয় দিবার জঙগ্য বুদ্ধচরিতের পঞ্চম সর্গ হইতে 
কয়েকটি শ্লোক ( ৫-৫২ ) উদ্ধৃত করিতেছি। বুদ্ধের মহাঁভিনিক্রমণের রাব্রিজে, 
স্বযুপ্ত বিলাসিনীদের বর্ণন]। 
নবপুষ্ধরদর্ভকোমলাভ্যাং তপনীয়োজ্জলসঙ্গতাগদাভ্যাম্‌। 
স্বপিতি স্ম তদ1 পুর] ভুজাভ্যাং পরিরভ্য প্রিয়বন্যৃদ্গমেব ॥ 
নবহাটকভৃষণীস্তথান্তা। বসনং পীতমন্তুত্তমং বসানাঃ। 
অবশ! বত নিদ্রয় নিপেতু গঁজভগ্রা ইব কণিকারশীখা; ॥ 
অবলম্্য গবাক্ষপার্মন্। শায়িত চাপরিভূগ্রগাত্রষষ্টিঃ | 
বিররাঁজ বিল্ম্িচীরুহাঁর। রচিত তোরণশালভগ্রিকেব ॥ 
নব পদ্মকেশরের মত কোমল, সোনার উজ্জ্বল অঙ্গদযুক্ত বাহুদ্বয় দ্বারা 
(কোন নারী) তখন প্রিয়ের মতো মৃদঙ্গকেহ আলিঙ্গন করিয়া 
ঘুমাইতেছিল || 
তেমনি আর এক (নারী) নৃতন ও স্বর্ণভৃষণ উত্তম পীতবসন পরিয়। নিদ্রায় 
অবশ হইয়। পড়িয়া ছিল যেন হস্তী কণিকারশাখা ভাঙিয়] দিয়াছে ॥ 
অপর একজন জানালার ধারে ঠেস দিয়া আধশোয়1। তাহার ছিপছিপে 
দেহ বাকীনে।, চার হার (বক্ষে) দুলিতেছে, তাহাকে দেখাইতেছে 
যেন তোরণ-পাশের খোদিত যুতি ॥ 
পরবর্তী কালের তক্ষণশিল্পে এমন ছবি পাওয়] যায় । 
সৌন্দরনন্দ “মহাঁকাব্য*, আঠারে। সর্গ ।২ ইহাতে গৃহবিলাসী, সুপুরুষ, বুদ্ধের 
বৈমাত্র ভাই নন্দের সংসার-পরিত্যাগ ও বুদ্ধের শিশ্যত্ব গ্রহণ হইতে প্ররব্রজ্যা গ্রহণ 
অবধি বণিত আছে | সৌনপরনন্দ সম্ভবত বুদ্ধচরিতের আগে লেখা । রচনায়, 
কবিত্বের দীপ্তি আছে, পাগ্ডিত্যেরও পরিচয় আছে এবং পাপ্তিত্যের সে পরিচয় 
লুকাইবার চেষ্টা নাই । কোন কোন শ্লোক যেভাবে ব্যাকরণের বিশিষ্ট পদের 
উদাঁহরণপরম্পরায় গাথ! তাহাতে মনে হৃয় যে কাব্যটি রচনার এক উদদশ্ত ছিল 
পঠন-পাঁঠন । একটি উদাহরণ দিতেছি । ইহাতে যে লিট.-পরম্পর। আছে তাহা 
পরবর্তী কালের ভট্টিকাব্যের কথ৷ স্মরণ করায় ।২ 
রুরোদ মকর বিরুরাব জগ্লো বলরাম তস্থে৷ বিললাপ দধ্যো । 
চকার রোষং বিচকার মালাং চকর্ত বক্ত,ং [বৃচকর্ষ বন্ত্রমূ ॥ 
"নন্দ-কান্তা) কাদিল, ম্লান হইল, চীৎকার করিল, অবসন্ন হইল, ছটফট 
করিতে লাগিল, চুপ করিয়া! রহিল, বিলাপ করিল, গুম হইয়। রহিল। 
১ সুন্দরী ও নঙ্গোর কাহিনী বলিয্! এই নাম। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রথম প্রকাশিত । 


ভালে! সংস্করণ ঈ. এচ. জুনস্টনের ( অক্সফোর্ড ১৯২৬ )। 
২ এই লেখকের [.9120988৬ 0£ /555521795815 52100059121121705 প্রবন্ধ ( এসিয়াটিক 


দোসাইটির পত্রিক1 ১৯৩* প্রথম সংখ্যা) ভরবে । 


সংস্কৃত সাহিত্য ১৪৩ 


রোষ দেখাইল, মাল! ফেলিয়া! দিল, (নিজের) মুখ আঁচড়াইতে লাগিল, 
বসন ছি'ড়িয়া ফেলিল | 
সৌন্দরনন্দের রচনায় কালিদাসের লেখনীর প্রসন্নতার পূর্বাভাস মাঝে মাঝে 
অনুভূত হয়। নিম্নের আলোচনা হইতে তাহার কিছু ইঙ্গিত মিলিবে। সৌনারনন্দ 
মোটামুটি অখণ্তিত পাওয়া গিয়াছে বলিয়া সর্গ ধরিয়া] ধারাবাহিক পরিচয় 
দিতেছি। 
প্রথম সর্গে কপিলবন্তর বর্ণনা | গ্লোকসংখ্যা ৬২ | এখানে অনেক প্রাচীন 
মুনির ও বীরের উল্লেখ আছে । শকুত্তলাপুত্র ভরতের সম্বন্ধে বলা হইয়৷ছে যে কথ 
তাহার জাতকর্ম করাইয়াছিলেন । দ্বিতীয় সর্গে বুদ্ধের গৃহজীবন পর্যন্ত বর্ণন]। 
শ্লৌকসংখ্যা ৬৫। শুদ্ধোদনের ছুই পুর দুই পথ ধরিলেন। 
তততম্তয়ে: সংস্কৃতয়োঃ ক্রমেণ নরেন্দ্রন্থনে: কৃতবিদ্যয়োশ্চ | 
কামেষজঅং প্রমমাঁদ নন্দঃ সর্যার্থ সিদ্ধন্ত ন সংররজ | 
কালক্রমে রাঁজার ছুই পুত্র সংস্ষারপ্রাপ্ত ও কৃতবিগ্ হইল । নন্দ প্রচুর 
ভোগে প্রমত্ত হইল, কিন্তু সিদ্ধার্থ আপক্ত হইল ন11।, 
তৃতীয় সর্গে সিদ্ধার্থের মহাঁভিনিজ্রমণ, বুদ্ধত্বলাভ, মৃগদাবে ধর্মচত্রপ্রবর্তন ও 
কপিলবস্ততে ধর্মপ্রচীরার্থে আগমন বণিত। শ্লোকসংখ্যা ৪২। 
বুদ্ধ নন্দের গৃহদ্বারে আসিয়ছেন, নন তাহার বনিতার সঙ্গে হাশ্যপরিহাস 
করিতেছে । ভ্রীতার দেখা না পাইয়। বুদ্ধ ফিরিয়া গেলেন। একথ! জানিতে 
পারিয়] নন্দ বুদ্ধের কাঁছে যাইতে চায়, স্ন্দরী তাহাকে যাইতে দিবে ন। অনেক 
কষ্টে অল্প সময়ের জন্য সাক্ষীৎ করিবার অনুমতি মিলিল। এই হুইল চতুর্থ র্গের 
বিষয় । শ্লোকসংখ্যা ৪৬ | 
নন্দ ও স্ন্দরী রূপে পরস্পর অত্যন্ত যোগ্য । 
তাং স্ুন্দরীং চেম্নলভেত নন্দঃ স| বা নিষেবেত ন তং নতত্রঃ | 
ন্বং ফ্রবং তদ্‌ বিকলং ন শোভেতান্তোন্হীনাবিব রাব্রিচন্দ্রৌ |! 
“সে ন্দরীকে নন্দ যদি না পাইত, আর সে হন্দরী৯ যদি নল্দকে 
পরিচর্যা না করিত (তবে) অবশ্থই সে মিথুন অঙ্গহীন হইয়া শোভা 
পাইত না, যেমন রাত্রি ও চন্দ্র পরস্পর বিষুক্ত হইলে হয়।।২ 
বুদ্ধ ভিক্ষাটনে বাহির হইয়া ভাইয়ের ঘরের দ্বারে আসিয়াছেন। 
অবাজুখো নিশ্রণয়শ্চ তস্থো ভ্রাতুগৃ“হেইগ্যশ্য গৃহে যখৈব | 
তক্মাদথো প্রেম্যজনপ্রমাদাদ্‌ ভিক্ষামলবৈংব পুনর্জগাঁম || 
“অধোমুখ, নিবিকার-_(বুদ্ধ আসিয়। ) ভাইয়ের ঘরে দড়াইলেন, যেমন 


0800-২৮-৬২ খা পাপ ২ সস 


১ মূলে নতজ্''-যাহার জর ধনুর মতো বাকা 
২ তুলনীয় রঘুবংশ ৭.১৪। 





১৪৪ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


অপর লোকের ঘরে তেমনি । দাঁসীদের অবিবেচনায় (তিনি ) ভিক্ষা 
না পাইয়াই সেখান হইতে অগ্ভাত্র চলিয়া গেলেন ।' 
দাসীর! তখন নন্দ-হ্ন্দরীর বিলাসের আয়োজনে ব্যাপৃত ছিল। 
কাচিৎ পিপেষাঙ্গাবলেপনং হি বাসোহঙ্গন। কাচিদবসয়চ্চ | 
অযোজয়ৎ সানবিধিং তথান্তা। জগ্রন্থ,রন্তাঃ স্থরভীঃ অজশ্চ || 
“কেহ অঙ্গবিলেপন পেষণ করিতেছিল, কেহ বা বস্ত্রপরিচর্য1! করিতেছিল । 
আবার একজন স্নানের যোগাড় করিতেছিল, কেহ কেহ বা' স্থগ্ধ মালা 
গাথিতেছিল | 
এক দাসী ছাদের উপরে ছিল। পে বুদ্ধকে চলিয়। যাইতে দেখিয়। নামিয়া 
আসিয়া নন্দকে জানাইল 
অনুগ্রহায়াশ্য জনস্ত শঙ্কে গুরুগৃহং নে৷ ভগবান্‌ প্রবিষ্টুঃ | 
ভিক্ষামলব্ধবা গিরমাসনং বা শূন্তাদরণ্যাদিব যাতি তুয়ুঃ ॥ 
'এই (বাড়ির) লোককে অনুগ্রহ করিবার জন্যই বোধ হয় ভগবান্‌ 
আমাদের ঘরে আসিয়াছিলেন | ভিক্ষা, (এমন কি) স্বাগত অথব। 
আসন না পাইয়1 তিনি যেন শূন্য অরণ্য হইতে ফিরিয়! যাঁইতেছেন | 
বুদ্ধ ঘরে আসিয়াছিলেন এবং অভ্যর্থনা না পাইয়৷ ফিরিয়া! গিয়াছেন এই 
কথ শুনিয়াই নন্দ যেন ঝটিকাহত গাছের মত বিচলিত হইল । মাথায় হাত 
জুড়িয়। সে বুদ্ধদর্শনে ষাইতে পত্বীর অনুমতি চাহিল। স্থন্দরী তখন প্রসাধন 
করিতেছিল, সে ভয় পাইয়। অনেক কষ্টে অনুমতি দিল এই বলিয়! 
গচ্ছার্যপুত্রৈহি চ শীঘ্রমেব বিশেষকো যাবদয়ং ন শুফঃ || 
“'আর্ধপুত্র, যাও। শীঘ্র আসিও, যতক্ষণে এই প্রসাধনলেপ ন। শুকায় |, 
পঞ্চম সর্গে নন্দের প্রব্রজ্যাগ্রহণ বণিত। শ্লোকসংখ্যা ৫৩। যণ্ত সর্গে পতির 
প্রত্রজ্য। গ্রহণে সুন্দরীর হতাশ] । ক্লোকপংখ্যা ৪৯। স্বন্মপনীর প্রধান ক্ষোভ. নন্দ 
বুঝি তাঁহার চেয়ে আর এক জনকে বেশি ভালোবাসে । 
সেবার্থমাদর্শমনন্যচিত্তো বিভৃষয়ন্ত্য। মম ধারয়িত্বা। 
বিভতি সোহন্তস্য জনস্থ তং চেন্নমোহস্ত তশ্মৈ চলসৌহদায় || 
“আম যখন প্রসাধন করি তখন যে আমার সেবায় একমনে আরশি 
ধরিয়! থাকত । সে যদি এখন তা অন্য জনের করে তবে সে চপল 
মিত্রকে নমক্কার 1, 
নন্দের রিরহে স্বন্্রীর দশ] ক্ষীণ হইয়াছে । 
তাভির্বৃতা হম্যতলেইঙ্গনাভিশ্চিন্তাতনূঃ স! সথতনুর্বভাসে। 
শতনহ্র্দাভিঃ পরিবেষটিতেব শশাঙ্কলেখা শরদভ্রমধ্যে ॥ 
'গৃহমধ্যে সেই নারীদের দ্বারা পরিবৃত হইয়। চিন্তারুশ সে সুন্দরীকে 
দেখাইতেছিল যেন শরৎমেতের মধ্যে বিদ্যতম।লা-পরিবেষিত চন্দ্রকলা |। 


সংস্কৃত সাহিত্য ১৪৫ 


প্রত্রজ্যা লইয়াও নন্দ হুন্দরীকে ভুলিতে পারিতেছে না! সঞ্চম সর্গে নন্দের 
এসই বিলাপ বণিত। ক্লোকসংখ্যা ৫২। 
নন্দের হাবভাব এক শ্রমণের দৃষ্টি আকর্ষণ করিল । 
অথ নন্দমধীরলোচনং গৃহযানোৎস্কমুৎস্থকোৎ্সৃকম্‌। 
অভিগম্য শিবেন চক্ষুষ শ্রনণঃ কশ্চিছুবাঁচ মৈত্রয়। ॥ 
তখন নন্দকে চকিতচক্ষু, গৃহগমনে উত্দগ্রীব, অত্যন্ত উৎস্থক দেখিয়। 
এক শ্রমণ আসিয়। নিগ্ধনয়নে বন্ধুভাবে সম্বোধন করিল ॥ 
বলিল, তোমার মন চঞ্চল কেন ? তোমার কী দুঃখ বল। 
অথ ছুঃখমিদং মনোময়ং বদ বক্ষ্যামি যদত্র ভেষজমূ। 
মনসো হি রজন্তমন্বিনে| ভিষজোবধ্যাত্মবিদঃ পরীন্ষকাঃ ॥ 
যদি এই দুঃখ মানসিক হয় তে বল, তাহার ওষধ বলিয়। দিব । 
কারণ, রজস্তমোময় মনের পরীক্ষাকারী চিকিৎসক অধ্যাত্মবিদেরাই ॥ 
মন্দ বলিল, এ সব আমার ভালে লাগিতেছে না। 
বনবাসন্থখাৎ পরাজুখঃ প্রযিযাঁপা গৃহমেব যেন মে। 
ন হি শর্ম লভে তয়। বিন! নপতিহীন ইবোত্মশ্রিয়। ॥ 
'বনবাসম্থখে (আমি ) পরাজুখ, তাই ঘরে ফেরাই আমার মন। 
তাঁহাকে ছাড়িয়া সখ পাইতেছি না» উত্তমশ্রীহীন যেমন রাজা ॥ 
শ্রমণ তাহাকে উদাহরণ দিয়! নারীসঙ্গের দোষ বুঝাইতে লাগিল। এই হইল 
অই্টম সর্গের বস্ত। শ্লোকসংখ্য! ৬২। 
শমণের নারীনিন্দ। নন্দকে বিচলিত করিতে পারিল ন] | তখন শ্রমণ সংসারের 
অনিত্যত বুঝাইতে লাগিল কিন্তু তাহার মন কিছুতেই ফিরাইতে পারিল না। 
ইহ1ই নবম সর্গের বিষয় । শ্লোকসংখ্যা ৫১। 
শ্রমণের মুখে নন্দের কথা শুনিয়। বুদ্ধ তাহাকে ডাকিয়া পাঠাইলেন । নন্দ 
আঁসিলে তিনি তাহাকে লইয়া হিমালয় পর্বতে চলিয়া গেলেন। সেখানে এক 
বাঁনরীকে দেখাইয়া স্থন্দরীর সহিত তুলনা করিলেন । হিমালয় হইতে তাহার! 
ইন্দ্রীলয়ে গেলেন। সেখানে অপ.সরাদের দেখিয়! নন্দ মুগ্ধ হইয়। গেল । বুদ্ধ 
তাঁহাকে বলিলেন, যদি কঠোর সংযম আশ্রয় করিয়। তপস্যা কর তবেই এই 
অপ.সরাদের সঙ্গ পাইতে পারিবে । নন্দ রাজি হইয়া বুদ্ধের সহিত ফিরিয়া আসিল। 
এইখানে ৬৪ শ্লেরকে দশম সর্গ সমাপ্ত । 
অশ্বঘোষের হিষালয়-বর্ণন। কালিদীসের রচন। স্মরণ করায় । 
স্ববর্ণগৌরাশ্চ কিরাতসংঘ। মযুবপক্ষোজ্লগাত্রলেখাঃ। 
শাু'লপাতপ্রতিমা গুহাভ্যো নিষ্পেতুরুদূগাঁর ইবাঁচলশ্য ॥ 
“সোনার মতে? রঙ কিরাতের দল মঘুরপুচ্ছের উজ্জ্বল রেখা গায়ে লাগাইয়া 
বাঘ ঝাঁপাইবার মতো করিয়া বাহির হইল, যেন পর্বতের উদ্‌গার ॥ 
ভা. আ. সা ই.--১০ 


১৪৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


একাদশ সর্গে ( প্লোকসংখ্যা ৬২ ) আনন্দ নন্দকে বুবাইয়! দিল যে স্বর্গে গিয়। 
অপ.সরাদের লাভ করিলে সার্কত। মিলিবে ন1। 
দ্বাদশ সর্গে ( শ্লোকসংখ্যা ৪৩) নন্দ স্বর্গের লোভ ছাড়িয়। দিয়? বুদ্ধের কাছে 
আসিল । বুদ্ধ তাহাকে ধর্মের পথ দেখাইলেন । 
ত্রয়োদশ হইতে ষোড়শ সর্গ পর্যন্ত (ল্লোকসংখ্য1 যথাক্রমে ৫৬, ৫২, ৬৯:ও 
৯৮) নন্দকে বুদ্ধের শিক্ষাদান চলিয়াছে। 
সপ্তদশ সর্গে (ল্লোকসংখ্য! ৭৩) নন্দের অর্যত্বলাভ বণিত। শেষ এগারো 
শ্লোকে নন্দের মনে মনে বুদ্ধবনগন।। 
অষ্টাদশ সর্গে (ক্লোকসংখ্য! ৬৪ ) নন্দ বুদ্ধের সঙ্গে মিলিল | বুদ্ধ তাহার কর্তব্য 
নির্দেশ করিয়া দিলেন এবং ভবিষ্যদ্বাণী করিলেন যে স্থন্দরীও পরে ভিক্ষুণী হইয়! 
ধর্মদেশনা করিবে । 
সৌন্দরনন্দর শেষ শ্লোকে অশ্বঘোষ কাব্যরচনার কৈফিয়ৎ নির্দেশ দিয়াছেন! 
প্রায়েণালোক্য লোকং বিষয়রতিপরং মোক্ষপ্রতিহতং 
কাব্যব্যাজেন তত্বং কথিতমিহ ময় মোক্ষ: পরমিতি । 
তদৃবুদ্ধা শামিকং যত্তদবহিতমিতো গ্রাহ্াং ন ললিতং 
পাংশুভ্যো ধাতুজেভ্যে। নিয়তমুপকরং চামীকরমিতি ॥ 
“লোকে প্রায়ই বিষয়ভোগে লিপ্ত এবং মোক্ষে বিমুখ, 
( তাই ) কাব্যচ্ছলে এখানে আমি মোক্ষই চরম এই তত্ব কহিলাম | 
তাই বুঝিয়। যাঁহ। শান্তিপ্রদ এখানে তাহাই গ্রহণযোগ্য--ললিত নয়, 
ধুল! ও ধাতুচুর্ণ হইতে যেমন সৌনা ছাঁনিয়। লওয়া হয় ॥ 


কালিদাস 


কালিদাসের কাব্য চারখানির মধ্যে ছোট দুইথানি ( খণ্ড কাব্য ) সম্পূর্ণ, কিন্ত বড় 
ছুইথানি ( *সর্গবন্ধ মহাকাব্য" ) সম্পূর্ণ কি অসম্পূর্ণ তাহা ঠিক করিয়। বল! যায় না। 
রঘুবংশ সম্পূর্ণ হইতে পারে, কুমারসস্তব অসম্পূর্ণ হওয়াই সম্ভব ! কালিদাঁসের ছোট 
ও বড় কাব্যগুলি জাতে আলাদ1। ছোট কাব্য দুইটি__ধতুসংহার” ও “মেঘদৃত' 
_-প্রেমের কবিতা । বড কাব্য ছুইটি--“কুমারসন্তব” ও 'রঘুবংশ'__যথাক্রমে 
মানবাচারী দেবতার মহৎ প্রেমকাহিনী, ও মহৎ রাজবংশের উন্নতি-অবনতির 
চিত্রশীলিক। ৷ প্রথমে বড় কাব্য ছুইটিরই আলোচন! করিতেছি । সবার আগে 
একটি কথা মনে রাখা আবশ্তক। কালিদাসের কাবোর বিষয়বন্ত মৌলিক হউক 
বা না হউক সে তাহার নিজস্ব । ধতুসংহাঁরের ও মেঘদূতের বিষয় সম্পূর্ণভাবে নিজন্ব, 
কুমারসম্তবের কাহিনীও নিজন্ব তবে কাহিনীর বীজ সম্ভবতঃ লোককাহিনী 
হইতে লওয়1 | কালিদাসের কবিত্ব খ্যাতি যে সবটাই অথব1 অনেকটাই “উপম। 
কালিদাসম্য* বলিয়াই চুকাইয়। দেওয়। যাঁয় ন। তাঁহ। রবীন্দ্রনাথের ইঙ্গিত সেও 


সংস্কত সাহিত্য ১৪৭ 


এখন আমর ভুলিয়া! যাইতেছি। কালিদাসের সমসাময়িকের! ও অদুরকালের 
পরবর্তীর1 জানিতেন যে কাব্য-নাটকের বিষয়েও পরিকল্পনায় কালিদাস অত্ন্ত 
মৌলিক ছিলেন। এই জন্তই সেকালের বিদগ্ধ ব্যক্তিরা তাহাকে বান্জীকি 
ও ব্যাসের পরেই মহাঁকৰি হিসাবে এবং সকলের উপরে কবি হিপাবে স্থান 
দিয়াছিলেন। 


কুমারসম্ভব 
কালিদাস কুমারসম্তভব কোন সর্গ পর্যন্ত লিখিয়াছিলেন সে সম্বন্ধে এখন খুব 
মতভেদ নাই । নবম হইতে সপ্তদশ সর্গ পর্যন্ত অংশ যে প্রায়-আধুনিক কালের 
সংযোজন তাহাতে ন্বায়-আকডিয়। ছুএকজন পণ্ডিত ছাড়া কাহারে সংশয় নাই। 
অষ্টম সর্গের পর আর কোন প্রাচীন টীক। পাওয়া যায় নাই। কেহ কেহ অষ্টম 
সর্গকেও প্রক্ষিণ্ড মনে করেন । এই সর্গে শিবপার্বতীর প্রেমক্রীড়ার যে নিবিড় 
বর্ণনা! আছে তাহা প্রগাঢ় আদিরসসিক্ত । এই জগ্চ কোন কোন আধুনিক 
সমালোচক এই সর্গট বাদ দিতে চাহেন । অই্টম সর্গের রচন? নবম-সগ্ুদশ সর্গের 
মতো! অত্যন্ত কাঁচা ও অপরিচ্ছন্ন রচন] নয়, এবং ইহাতে কালিদাসের ট্রাইল স্পষ্ট 
না হইলেও পুরাপুরি ঝাঁপ] নয় | তবে অষ্টম সর্গকে কাঁলিদীসের রচন। বলিয়। 
স্বীকার করিবার পক্ষে এই এক যুক্তি। দ্বিতীয় যুক্তি হইল যে এমন কামক্রীড়ার 
বর্ণন৷ তখন অর্থাৎ কালিদাসের সময়ের সাহিত্যে ও শিল্পরুচিতে অস্বীকুত ছিল 
না।১ তৃতীয় যুক্তি হইল. রঘুবংশের শেষ সর্গেও এমনি বর্ণনা_-অংশ্ত খুব 
সংক্ষেপে- আছে! তবে বিপক্ষেও একাধিক যুক্তি আছে। প্রথমত, কামক্রীড়া 
বর্ণনায় স্কুলতার মাত্রাধিক্য এবং পুনরুক্তি | কালিদাসের রচনায় এ ব্যাপার 
অপ্রত্যাশিত | দ্বিতীয়ত, শিবের যে ভূমিক। কালিদাস প্রথম সর্গ হইতে সপ্তম স্গ 
অবধি গড়িয়া ভুলিয়াছেন তাহা অষ্টম সর্গে যেন ধ্বসিয়। পড়িয়াছে। তৃতীয়ত, 
প্রথম-সমাগমভীরু পার্তীর বর্ণনা খুব স্বভাঁবসঙ্গত এবং কালিদাসের লেখনীরই 
উপযুক্ত বটে, কিন্তু পার্বতীর তো৷ প্রৌঢ় প্রেম। পার্বতী শিবকে অনেকদিন ধরিয়া 
কামনা করিয়াছেন । স্থতরাং একটা সঙ্কোচ ও ভয় অপেক্ষিত নয় ।২ চতুর্থত, 
অষ্টম সর্গে পার্ধতীর সখী বিজয়ার নাম পাঁওয়। যাঁয়। আগেকার সরগগুলিতে ছুইজন 
(“সখীভ্যাম্‌* ) অথবা একজন (“আলি”) সথীরাই উল্লেখ আছে, কোন নাম 
নাই। গঙ্গার নাম “জীহ্‌বী” অষ্টম সর্গে দুইবার আছে। অগ্ভাত্র কোথাও কালিদাস 


শন শি শি শ - সী  পপিশীশীপীি 


১ তক্ষণশিল্পে কামত্রীড়ার ছবি খ্রীষ্টী় প্রথম শতাব্দীতে ( এমন কি তাহারও কিছু পূর্ব হইতে ) 
অল্লম্থল্ল পাওয়। গিয়াছে। পরবর্তী কালে এমন চিত্রণের অত্যন্ত বাড়াবাড়ি হইয়াছে । ভাহা 
কালিদাসের কাব্যের প্রসারের ফলে ঘটা অসম্ভব নগ্ন । 

২ তবে মনে হয় কাহিনীর বীজে ছিল শিব কামুক আর উম! প্রেমিক । তাহা হইলে বলিব 
কালিদাস এখানে খুব আধুনিক হইয়াছেন । 


১৪৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


এ নামটি করেন নাই (শুধু মেঘদূতে আছে প্জহ্োঃ কন্তাম্‌” )। পঞ্চমত একটি 
পুথিতে মল্লিনাথের নামে অষ্টম সর্গের যে টাকাটুকু পাওয়। গিয়াছে তাহ মল্লিনাথের 
রচন। বলিয়! নেওয়া যায় ন1। স্থতরাঁং মল্লিনাথ অুম সর্গ পান নাই। যষ্ঠত, 
অষ্টম সর্গে কুমারের “সম্ভব” (জন্ম ) জলে শিববীর্য নিক্ষেপে ই অবসান হইয়াছে । 
কাহিনীর বাকিটুকু কাপিদাসের যে ভালোই জান। ছিল তাহা মেঘদূতে ও রঘুবংশে 
উল্লেখ হইতে বোঝা যায়। 
প্রাচীন টীকাকাররা নিরোধ ছিলেন না । কালিদাসের কাব্যে তাহাদের 
শ্ীতি এবং ভক্তি ছিল, তাই অপাঙ্গ শিবলীল] কাব্যকে ত্বাহার। সাঙ্গ করিতে 
চাহেন নাই । পরে অর্থাৎ বিগত কয়েক শতাব্দের মধ্যে কোনে। একজন তাহা চাহিয়া 
ছিলেন । কে তিনি জান। নেই। যথাপাঁধ্য কালিদাসের ষ্টাইল অনুকরণ করিতে 
চেষ্ট| করিয়। শেষ নয় সর্গ লিখিয়া তিনি কাঁলিদাসপাগরে কাব্য ও নিজ নাম দুই-ই 
ভাগাইয়া দিয়াছেন । কিন্তু কালিদাস-কাব্যপাগর তাহার ভেজাল মাল তীরে 
উৎক্ষিপ্ত করিয়। দিতে ছাঁড়ে নাই | তাহার নামটি ডুবিয়! গিয়াছে। 
কুমারসম্তব যে কালিদাঁসের অসমাপ্ত রচনা তাহা রবীন্দ্রনাথ বুঝিয়াছিলেন, 
এবং রচনাটি যে কেন অপমাপ্ত রহিয়1! গেল তাহারও তিনি ব্যাখ্য। দিয়াছেন । এ 
ব্যাখ্যা অবশ্যই বাস্তব ব্যাখ্যা নয়, অর্থাৎ ইতিহাঁসসঙ্গত নয় । তবে সন্ৃদয় হাদয়- 
অনুমোদিত বটে । ঠতাঁলির “কুমারসম্তব' কবিতা দেখুন 
যখন শ্বনালে কবি, দেবদম্পতিরে 
কুমারসম্তভব গান, চারিদিকে ঘিরে 
দাড়াল প্রমথগণ-_শিখরের "পর 
নামিল মন্থর শান্ত সন্ধ্যামেঘস্তর 
স্থগিত বিদ্যুতৎলীলা, গর্জন বিরত, 
কুমারের শিখী করি পুচ্ছ অবনত 
স্থির হয়ে দাড়ীইল পার্বতীর পাশে 
বাকায়ে উন্নত গ্রীবা। কতুম্মিতহাসে 
কাপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস 
অলক্ষ্যে বহিল, কভু অশ্রকলোচ্ছাস 
দেখা দিল আধখিপ্রান্তে_যবে অবশেষে 
ব্যাকুল শরমখাঁনি নয়ন নিমেষে 
নামিল নীরবে, কবি, চাহি দেবী-পানে 
সহস। থামিলে তুমি অপমাঞ্ড গানে । 
কবিতাটি লেখ হইয়াছিল ১৫ই শ্রাবণ ১৩০৩ । 
১৩০৬ সাল হইতে রবীন্দ্রনাথ সংস্কৃত সাহিত্যের আলোচনায় বেশি করিয়া 
'আকৃ্ট হন। সেই সময় তিনি রসিকের দিক দিয়া নয় রসের ভিয়ানীর দিক দিয় 


সংস্কৃত সাহিতা৷ তই 


অর্থাং ই্রাইল বিচার করিয়! কুমারসম্ভবের শেষ দশ সর্গ যে জাল তাহার প্রমাণ 
করিতে চাহিয়াছিলেন। এই অনুমান নির্ভর করিতেছে একটি অস্থাক্ষরিত ছোট 
প্রবন্ধের উপর । প্রবন্ধটির নাম 'জাল কুমারসম্ভব”। প্রবন্ধটি বাহির হইয়াছিল 
১৩০৮ সালের 'সমালোচনা” পত্রিকার দ্বিতীয় (ফান্তন) সংখ্যায়। ( এই বছর 
বঙ্গদর্শন পৌষ সংখ্যায় তাহার 'কুমারসম্তব ও শকুন্তলা? প্রবন্ধও বাহির হইম্ভাছিল।) 
আমার বিশ্বাস রচনাটি রবীন্দ্রনাথের ই | এটি সমগ্র ভাবে উদ্ধৃত করিতেছি। “কুমার- 
সম্ভবের প্রথম সাতটি সর্গের পরে আরে দশটি সর্গ বাজারে চলিয়াছে। উক্ত দশ 
সর্গকে কালিদাসের রচনা বলিয়। বিশ্বাস করেন, আমাদের দেশে এমন লোকের অভাব 
নাই । লোকমুখে কবিবরের অনেক দুর্গতি হইয়াছে, ইহাঁও তাহার মধ্যে একটি । 
কবিত্বের তুলনা করিয়া ঝুঁটাসাচ্চার প্রভেদ দেখান যাইতে পারে। কিন্ত 
ধাহার৷ অষ্টম সর্গ হইতে সপ্তদশ সর্গ পর্যন্ত কালিদীসের বলিয়। গলাধঃকরণ কিয়া- 
ছেন, সম্ভবত তাহার? কাব্যের ভালমন্দ সপ্বন্ধে পরমযোগীর হ্যায় ভেদজ্ঞানরহিত ! 
সেইজন্য আমরা একটা অপেক্ষাক্তত সহজ প্রমাণের আশ্রয় লইব। কালিদীসের 
কাব্যের মধ্যে মুদ্রাদোষ দেখা যায় ন1। এমন কোন ভঙ্গিমা না”, যাহাকে 
রচনাগত অভ্যাসদোষ বল। যাইতে পারে । 
কিন্তু অষ্টম হইতে সপ্তদশ সর্গের মধ্যে একপ্রকার প্রশ্নাশ্রিত ভঙ্গী বারংবার 
দেখ যায়, যাহ! প্রথন সাঁত সর্গের মধ্যে দুর্লভ । দৃষ্টান্ত দেওয়] যাইতেছে। 
দশম সর্গের নবম শ্লোকে অগ্নি বলিতেছেন আমার স্তব শুনিয়া মহাদেব 
প্রীতিমান্‌ হইলেন 1__স্তোত্রং কণ্তা ন তুষ্টয়ে? স্তোত্রে কেনা তুষ্ট হয়? উক্ত 
সর্গে ই £ 
অথ দিব্যাং নদীং দেবীম্‌ 
অভ্যনন্দন্‌ বিলোক্য তাঃ। 
কং নাভিনন্দয়ত্যেয দৃষ্ট।। 
পীযৃষবাহিনী ॥ 
দিব্যা নদী দেবীকে দেখিয়া তাহার! অভিনন্দিত হইলেন । এই পীযূষবাহিনীকে 
দেখিলে কে আনন্দিত ন1 হয়? 
ইন্দ্র মহাদেবকে দেখিয়। 
আসীৎ ক্ষণং ক্ষোভপরো, হু কন্য 
মনে] নহি ক্ষুভ্যতি ধামধাম্ি? 
ক্ষণকাল ক্ষোভপর হইয়া রহিলেন, তেজোধামকে দেখিয়া! কে না ক্ষোভপর 
হইয়। থাকেন? 
প্রভূ কর্তৃক আদিষ্ট হইয়া 
প্রাপোপবিশ্ত প্রমদং স্রেন্্ 
প্রভুপ্রসাদে1 হি মুদে ন কন্যা? 


১৫০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহণস 


উপবেশনপূর্বক স্থরেন্দ্র প্রমোদিত হইলেন, প্রভুপ্রসাদ কাঁহাকেই বা প্রমোদিত 
না করে? 

কাতিককে প্রাপ্ত হইয়। পূর্ণাভিলাষ ইন্দ্র প্রমোদপরায়ণ হইলেন-__ 

ঞ্রমভিমতে পুর্ণে কো বা মুদা নহি মাগ্তি ? অভিলাঁষপুর্ণ হলে আমোদে কে 
না মত্ত হয়? 

শৈলন্বতা আর কাহাকেও লক্ষ্য না করিয়া পুত্রের সমীপস্থ হইলেন__ 

পুত্রোৎসবে মাগ্তি ক] ন হর্ধাৎ 
পুত্রোৎসবে কে ন৷ হর্ষে মত্ত হয়? 

পুত্রকে দেখিয়! পাঁতী সহত্র চক্ষু পাইতে ইচ্ছা! করিলেন--ন নন্দনালোৌকন- 
মঙ্গলেষু ক্ষণং ক্ষণং তৃপাঁতি কম চেতঃ__পুত্রদর্শনমঙ্গল ব্যাপারে কাহার চিত্ত 
প্রতিক্ষণে তৃপ্ত না হয়? 

কুমার বাললাীল। দ্বার। গিরিশ-গৌরী উভয়ের হৃদয় হরণ করিলেন-_ 

মুদে ন হুদা কিমু বালকেলিঃ? 

হুদ বাললাল। কাহাকে না আমোদ দেয় ? 

মহেন্্রপ্রমুখ দেবগণ কুমারকে দেখিয়। যুদ্ধে উৎসাহিত হইয়া উঠিলেন-__ন 
কশ্য বীর্যায় বরন সঙ্গতিঃ? শ্রেষ্ঠ ব্যক্তির সর্জলীভ কাহার ন। বীর্যের কারণ হয়? 

আরো কি প্রমাণের প্রয়োজন আছে? কাব্যে উপমা-তুলন। দ্বারা ভাবকে 
পরিষ্ফুট ও পাঠকের কল্পনাকে উত্তেজিত কর! হইয়৷ থাকে, কিন্ত বারংবার এমন 
অনাবশ্যক প্রশ্নের খোঁচ। মারিয়া পাঠককে ব্যস্ত করিয়া! তোল। কালিদাসের কোথাও 
ত দেখি নাই। কুমারসম্ভবের প্রথম সাত সর্গের মধ্যে এমন মৃঢ়ের মত প্রশ্ন একটিও 
কেউ করিতে পারিবেন না। উপরি উদ্ধৃত দৃষ্টান্তে দেখা যাইবে প্রাশ্রের দ্বারা যে কথা 
গুলাকে আলোড়িত করিয়া তোল। হইয়াছে, সে কথাগুগা৷ অতি সামান্য, তাহাতে 
কোন পাঠকের সংশয়ের অবকাশ মাত্র থাকিতে পারে না! । মা ছেলেকে দেখিয়! 
খুসি হইলেন,_-ইহাঁর পরে যদি বেন কবি প্রশ্বস্বরূপে পুনর্বার লেখেন, কোন মা 
ছেলেকে দেখিয়। খুসি না ইন? তবে তিনি কাঁলিদাসের সিংহচর্ম পরিয়া আসিলেও 
কণ্স্বরেই ধরা পডেন। উপরের প্রশ্নমালা যদি কালিদাসের রচন৷ হয়, তাহা 
হইলে নিশ্চয় তাহ?র কাব্য হইতে আরে! এমন সহজ প্রশ্ন হারাইয়া গেছে__ 
সেগুলি পুরণ করিয় দেওয়া যাইতে পারে । যেমন হরকোপানলে- ভক্মাবশেষং 
মদনং চকার,_ এইথাঁনে থাক উচিত ছিল অনলে কেনা ভম্ম হয়? যেখানে 
রতি বিললাপ বিকীর্ণমুর্ধজা, সেখানে লেখা উচিত, বিপদকালে কোন্‌ রমণীর মাথার 
চুল ঠিক থাকিতে পারে ?* 

কুমারসম্তভবের শেষ দশটি সর্গকে জাল প্রমাণ করিবার ষে যুক্তি দেখানে! 
হইয়াছে তা অব্যর্থ, যাহাকে বলে ব্রদ্ধান্স ।« 


* শারদীয়া জনসেষক ১৩৭* পত্রিকায় আমার “কালিদাসের অসমাপ্ত কাবা' প্রবগ্ধ ভ্র্ব্য। 


সংস্কৃত সাহিত্য ১৫১ 


শিব-পার্বতীর কাহিনী কালিদাস কোথা হইতে পাইলেন? সংস্কৃত সাহিত্যের 
এঁতিহাসিকেরা বলেন, অথব1 অনুমান করেন, কালিদাস পুরাণ হইতে কাহিনীটি 
গ্রহণ করিয়াছিলেন । তখন এই প্রশ্ন জাগে, কোন পুরাণ হইতে? পণ্ডিতের 
উত্তর দেন, শিবপুরাণ হইতে । কিন্তু শিবপুরাণ যে কালিদাসের আগে রচিত 
তাহার কোনই প্রমাণ নাই বরং বিপরীত প্রমাণ আছে। শিবপুরাণের 
কাহিনী হুবহু কুমারসম্ভবের মতো এবং কুমারসম্তভব হইতে গোট। গোটা শ্লোক ও 
শ্লোকাংশ সেখানে উদ্ধৃত হইয়াছে । “পুরাণ” শুনিলেই কাঁলিদাসের প্রতি আমর! 
এতট। অবিচার করিতে সাহসা হই যে বহু অধস্তন কালের রচন। হইতে তাহার 
রচনায় চোরাই মাল চাঁপাইয়। দিতে দ্বিধা! করি ন|। 
কুমীরসম্ভবের কাহিনী-বীজ কোথা হইতে আহত তাহ। কাব্যটির আলোচনায় 
কাহিনী-বিশ্লেষণ হইতে অনুমান করা যায় । আলোচন]র শেষে আমার বক্তব্য 
বলিব। 
হিমালয়ের বর্ণনায় কাব্যের আরম্ভ । প্রথম শ্লোক 
উত্তর দিকে আছেন পর্বতমালার অধিরাজ হিমালয় নামে, (বাহিরে 
তিনি পর্বত, ) অন্তরে দেবতা । 
পূর্ব ও পশ্চিম দুই সাগর অবগাহন করিয়। তিনি পৃথিবীর মানবদণ্ডের 
মতো (বিরাজমান )॥ 


তাহার পর পনেরো ক্পোকে দেবতা ত্বা হিমালয়ের মাহাত্ম্য বিবৃতি ও পর্বতকাপ্নের 
সৌন্ার্য বর্ণনা । যজ্ঞের এক প্রধান উপকরণের ( সৌমের ) জন্ম হিমালয়ে এখং 
পৃথিবীকে স্থির রাখার উপযুক্ত ভার এবং সার হিমালয়ের আছে বলিয়। প্রজাপতি 
নিজেই তাহাকে পর্বতদের আধিপত্যে অধিঠিত করিয়াছেন | তাহার পর বংশরক্ষার 
জন্য হিমালয় পিতৃদের মানসী কন্যা, মুনিদেরও মাননীয়, মেনকাকে১ যথাবিধি 
বিবাহ করিলেন | যথাকালে প্রথমে জন্মিল পুত্র ৫মনাক তাহার পরে 


দক্ষের কন্যা, শিবের প্রথম পত্বী সতী পিতৃরত অপমানে যোৌগবলে শরীর 
বিসর্জন করিয়া শৈলবধূকে আশ্র করিলেন ॥ 


কন্তার জন্ম হইলে পর ধপিত্রী ও প্রসবিত্রী ছুইই হইল কল্যাণময়ী। শিশুটি নব 
শশিকলার মতো! দিনে দিনে বাড়িতে লাগিল । তাহার পর নামকরণ । 


আত্মীয় স্বজনের প্রিয় তাই তাহাকে আত্মীয়স্বজনে ধংশ-নামে পার্বর্তী 
বলিয়া ভাকিত | “উ ম1”__এই বলিয়া মায়ের দ্বারা তপশ্যায় নিবাঁরিত 


হওয়ার পরে স্থুমুখী উম] নাম পাইয়াছিল ॥ 


১ অর্থাৎ গজকাঠি, মাপিবার দু । 
২ পুরাণে মেনক! নামটির আসল অর্থ হস্তিনী। 


১৫২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


হিমালয় কন্যাকে অত্যন্ত ভালোবাসিতে লাগিলেন । পার্বতীকে পাইয়! হিমালয়, 

যেন তেমনি ধন্য হইল *যেমন সংস্কৃত বাণী শিখিয়। মনীষী ব্যক্তি হয় ।”১ 
মন্দাকিনীর ( তীরে ) বালুবেদিক] ( করিয়। ), গেড়ু (লুফিয়া) ও পুতুল- 
পুত্র লইয়! বাল্যে ক্রীড়ার উপভোগের ছলে পার্বতী সর্বদ! সখীদের 
মধ্যে থাকিয়া খেলা করিত ॥ 


শিক্ষার বয়স হইলে পার্ধতী পূর্বজন্মের॥ বিদ্ধা যেন আপনিই আসিয়া গেল । 
নবযৌবন জ্শবিভ্ত হইলে পর তাহার অবয়ব দিনে দিনে তুলির দ্বার] চিত্রফলকে 
আক] ছবির মতে] ফুটিয়। উঠিতে লাগিল | কালিদাস আঠারে! শ্লোকে পার্বতীর 
পা হইতে মাথা পর্যন্ত সর্বাঙ্গের বর্ণনা! করিয়াছেন । এমন দীর্ঘ নারীসৌন্দর্য বর্ণনা 
কালিদাস আর কোথাও করেন নাই । 

পার্বতীর বিবাহের বয়স হইলে একদিন নারদ আসিয়া হিমালয়কে বলিয়! 
গেলেন যে তাহার মেয়ের একমাত্র যোগ্য বর শিব | কিন্তু যাঁচিয়া তো মেয়ে 
দেওয়] যায় না, হোঁক ন] কেন শিবের মতে বর । 

এদিকে দক্ষম্থতার আত্মহত্যার পর শিব আর সংসার ন। করিয়া তপন্যায় মন 
দিয়াছিলেন। গঙ্গাপ্রবাহধিধৌত মৃগনাভিস্থরভিত কিম্রকুজিত হিমালয়ের এক 
স্থলীতে তিনি সেই সময় তপস্তা করিতে আসিয়াছিলেন | হিমালয় শিবকে 
যথোঁচিত অর্চনা করিয়া কন্যাকে আদেশ দিলেন সংযত হইয়া সখীদের লইয়! 
স্তাহার আরাঁধন। ও পরিচর্যা করিতে । তপস্যাঁর বিদ্বকর হইলেও শিব পার্বতীর 
শুশ্রাষা অনুমোদন করিলেন | কেন ন! 

বিকারহেতু বিগ্যমান থাকিলেও ধাহাদের চিত্ত অবিরুত তাহারাই ধীর ॥ 
প্রত্যহ পূজার ফুল তুলিয়া বেদি পরিষ্কার করিয়া! নিত্যকর্মের জল তুলিয়৷ কুশ 
আহরণ করিয়৷ পার্বতী শিবের পরিচর্যা করিতে লাগিল ।৩ 

দ্বিতীয় সর্গের দৃশ্ত দেবলোকে | তাঁরক-অস্থরের দ্বার পর্যুদস্ত ও পীড়িত 
হইয়া! দেবগণ ইন্দ্রকে নেতা করিয়। ব্রদ্ধার কাছে গেলেন । দেবতার! ব্রহ্মাকে স্তব 
করিতে লাগিলেন ।৪ 


ত্রিযৃতি তোমাকে নমস্কার । হৃষ্টির পূর্বে একমাত্র তুমিই ছিলে । 
তুম গুণত্রয় বিভাগের জন্য পরে বেদবিধি স্বীকার করিয়াছ ॥ 


১ পসংক্কারবত্যেব শির! মনীধী” (২৮)। এখানে “সংক্কারবত্তী গী£* মানে সংস্কৃত ভাষা নয়, 
বেদের ভাবা । 

২ পার্ধতীর পূর্ধজন্ম হইয়াছিল প্রভাপতি দক্ষের জো কণ্ঠা' সতীরূপে | সতী শিবের প্রথম 
গত্ঠী ছিলেন। 

৩ শ্লোক ৬*। এইথানে প্রথম সর্গ শেষ। 

৪ লোক ৪-১৫। 


সংস্কৃত সাহিত্য ই 


হে জন্মহীন, যেহেতু তুমি জলের মধ্যে অমোঘ বীজ বপন করিয়াছিলে 
সেহেতু চর1চর বিশ্বের মূল বলিয়া তুমি গীত হও ॥১ 
সৃষ্টির জন্ত ইচ্ছুক হুইয়1 তুমি নিজেকে ভাগ করিয়াছিলে, সেই (আদি ) 
স্ত্রীও পুরুষ তোমারই নিজের দুই ভাগ । তাহার! দুজনেই মিথুনজাত 
হষির মাতা পিত। বলিয়া গণ্য ॥২ 
জগতের উৎপত্তি-স্থান তুমি, তোমার উৎপত্তি নাই । জগতের নিধনভূমি 
তুমি, তোমার নিধনভূমি নাই | জগতের আদি তুমি, তোমার আদি 
নাই । জগতের ঈশ্বর তুমি, তোমার ঈশ্বর নাই ॥ 
দ্রব্য, সংঘাঁতকঠিন,৩ স্থুল, সুক্ষ, লঘু, গুরু, ব্যক্ত, অব্যক্ত-_তুমিই হও। 
বিভৃতিতে তোমার বিচিত্রতা৫ | যাহীর আরস্ত ও-কারে, উচ্চারণ 
তিন প্রকারে,৬ (যাহার ) কর্মযজ্ঞ-ফল স্বর্গ, (বেদ-) বাণীর তুমি 
উৎস।। 
তোমাকে (জ্ঞাণীর1) ধারণা করেন পুরুষের কাম্যপ্রবতিনী প্রকৃতি 
(বলিয়া )। সেই (প্রকৃতির ) দ্রষ্টা উদাসীন পুরুষ বলিয়াও তোমাকে 
( তাহার! ) জানেন ॥? 
দেবতাদের এই স্তব শুনিয়! খুশি হইয়। ব্রহ্মা তাহাদের স্বাগতসন্তাষণ করিয়া 
জিজ্ঞাসা করিলেন, ব্যাপ।র কী । ইন্দ্রকে বলিলেন, তোমার বস্ত্রের ধার তোতা 
দেখাইতেছে কেন? বরুণকে বলিলেন, তোমার হাতে পাশ মন্ত্রপড়া সাঁপের মতো 
নত হইয়া ঝুলিতেছে কেন? কুবেরকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার হাতে 
গদ| নাই বলিয়া তোম!কে ডালভাঙ্গ৷ গাছের মতো৷ দেখাইতেছে | যমের প্রসঙ্গে 
বলিলেন, অমোঘদণ্ড নেবাঁনো মশীলের দাণ্ডার মতো করিয়া যম কেন আচড় 
কাটিতেছে ৷ আদিত্যদের দেখাইয়। বলিলেন, কেন হহাত্দর ছবিতে আকার যতো? 
তেজোহীন দেখাইতেছে। রুদ্রদের৮ সম্বন্ধে বলিলেন, উহাদের মস্তকে জটা ও 
শশিকল। নাই কেন। 
দেবতদের হইয়1 ইন্দ্র আরজি পেশ করিলেন । প্রথমে দেবলোকে তারকের 


১ ব্রন্গাগুস্ত্টির ইঞিত। খগবেদের নালদীয় সুক্ত তুলনীয়। 

২ মধ্য বাংল সাহিত্যের ধর্মঠাকুরের সৃষ্টি প্রসঙ্গ তুলনীয়। 

৩ অর্থাৎ পিগীভূত জড়। ৪ অর্থাৎ 072171695090017-এ | 

৫ মূলে “প্রাকাম্যম্শ। 

৬ "ল্বারৈপ্রিভি:", অর্ধাৎ তিন ম্বরধারায়--উদাত্ত-অনুদাত্ব শ্বরিতে । এইখানে কালিদাসের 
বেদজ্ঞানের কিছু ইঙ্গিত রহিয়াছে । 

৭ কালিদাসের সাংখাদর্শনজ্ঞানের প:রচয় এই শ্লেকে । 

৮ “রুদ্রাণাম্" ৷ খগবেদে রুপ্রশব বহুবচনে রুদ্রপুত্র মরুদ্গণকেই বোঝায় । 'কালিদাসও এখানে 
তাহাই বুঝিয়াছেন । কালিদাসের মতে এই রুপ্রের মূল রুদ্রের মতোই জটাজুট ও চন্ত্রকলাধারী । 


১৫৪ ভারতীয়-আশর্ষ সাহিত্যের ইতিহাস 


অত্যাচারের এক এক করিয়া বর্ণনা! ।৯ তাহার পর ইন্দ্র জানাইলেন, তারকের 
অত্যাচারের কোন প্রতিকারই হইতেছে না । 
নিষ্ঠুর তাহার (বিরুদ্ধে) আমাদের সকল চেষ্টা বিফল হইতেছে, 
যেমন সান্নিপাতিক বিকারে তেজী ওষধধও ( বিফল হয় )॥ 
বিষুর সুদর্শন চক্র তাহাকে তো পাড়িয়া ফেলিতে পারেন নাই, উপরস্ত তাহার 
গলায় হাস্থলির মতো লাগিয়া! রহিয়াছে । 
তাহার পর ইন্দ্রের প্রস্তাব । 
অতএব, প্রভু, তাহার ( শাস্তির )২ জন্য আমরা সেনাপতি সরি করিতে 
চাই। ( যেমন চীয় ) মোক্ষকামীরা সংপারের৩ কর্মবন্ধচ্ছেদক ধর্মকে ॥ 
্রন্ধা বলিলেন, বেশ। তবে একটু দেরি হইবে । আমি উহাকে বর দিয়া 
বাড়াইয়াছি । আমি নিজে উহীকে নষ্ট করিতে পারি না। 
বিষবৃক্ষও রোপণ করিয়। (পরে) তাহাকে নিজে কাটিয়া ফেলা অনুচিত ॥ 
ব্রদ্ধা আরও বলিলেন, শিবের বীর্যাংশ ছাডা আর কেহ যুদ্ধে তারকের 
সম্মুখীন হইতে পারিবে না । কেন না 
তিনি সেই দেব যিনি তমঃ-পারে অবস্থিত পরম জ্যোতিঃ । 
তাহার প্রভাব ও খদ্ধি আমিও জীনি ন] বিষুণও জানেন ন] ॥9 
সে শ্ভুর সংযম-অবিচঞ্চল মন তোমরা উমীর রূপের দ্বারা আকর্ষণ 
করিতে প্রযত্ব করো, যেমন চু্ধকের দ্বারা লৌহ ॥ 
( আমাদের ) ছুই জনের নিক্ষিপ্ত বীর্য ছুই জনেই বহনে সক্ষম, 
শড়ুর সেই নিজ (পূর্বপত্তী ) এবং আমার জলময়ী যতি ॥€ 


১ শ্লোক ৩০-৪৭। » জথাৎ তারকের বধ। 

৩ অর্থাৎ জন্মমরণপরম্পর1 | ৪ এখানে সম্ভবত বৌদ্ধমতের প্রভাব আছে। 

৫ শিবের বাধ পার্বতী ধারণ করিতে না পারিয়। অগ্সিতে নিশ্ষেগ করেন । (পতী অগ্নিতে 
আত্মসমর্পণ করিয়াছিলেন 1) অগ্নি তাহ বহন করিতে না পারিয়! গঞ্গার জলে পরিত্যাগ করে । 
সেই “ম্বন্দ" ( অর্থাৎ স্বসিত শিববীর্ধ ) জল ধারণ করিতে না পারিয়! কৃত্তিকাদের গর্ভে সঞ্চারিত 
করে এবং কৃত্তিকার! সে গর্ভ শরবনে মোচন করে । তাই ্কনের নাম কাতিকেয় (কৃত্তিকাপুত্র)। 
এই কাহিনী কুমারসম্ভধের প্রক্ষিপ্ত অংশে ( নবম-একাদশ দর্গে ) খুব বিস্তুতভাবে আছে। সে 
বর্ণনা কালিদাসের নয়। তবে শরবনে ক্বন্দের জন্মকাহিনী কালিদাদের অজান1 ছিল না। 
(তুলনীয় মেঘদূতে “শরবণভবং দেবং”। ) 

এই জন্মকাহিনী হইতে স্বন্দের এক বৈদিক পৃধরূপের ইঙ্গিত পাওয়া যার। সে হইল অগ্নির 
“অপাং নপাৎ" ( অর্থাৎ জলধারার সন্তান ) ল্নপ, যে রূপে তিনি নদী-যুবতিদের দ্বার পোধিত ও 
পরিচারিত । 

বীর্ধ-উৎপন্ন হইলেও দেবতার পুত্র গর্ভজাত হইতে পাবে না, তাহাঞে অযোনিজ হইতে 
হইবে। তাই শ্বদের উৎপত্তি এইনাবে। মধ্য বাংল। মনসামঙ্গলে এই রকমে শিববীর্ধে কল্প 
মনসার উৎপত্তিকজ্পন। আছে। 


সংস্কৃত সাহিত্য ১৫৫ 


্রদ্ধার বাণীতে আনন্দিত হইয়া দেবতারা ফিরিয়া গেল। ইন্দ্র কামদেবকে 
ডাঁকিয়৷ পাঠাইলেন ।১ 
কাম হাজির হইলে ইন্দ্র তাহার সমুচিত অভ্যর্থন। করিয়া কাজের কথা 
পাড়িলেন। তারককে পরাজিত করিবার জঙ্ভ দেবতার] সেনানী চায় । সে সেনানী 
হুইবে শিবের পুত্র । অতএব 
হিমালয়ের ব্রতচারিণী কম্তা! যাহাতে সংযতেক্দ্িয় শিবের ভালো লাগে 
তাই চেষ্টা করো । নারীদের মধ্যে তিনিই শিববীর্য ধারণে সমর্থ, এই 
কথা ব্রহ্মা বলিয়াছেন ॥ 
ইন্দ্র“আরও বলিলেন যে, তিনি অপ.সরীদের কাছে শুনিয়াছেন যে এখন শিব 
হিমালয়ের অধিত্যকায় তপস্যা করিতেছেন এবং পার্বতী পিতার আজ্ঞা অনুসারে 
তাহার পরিচর্যায় নিযুক্ত । 
ইন্দ্রের আদেশ শিরোৌধার্য করিয়া কামদেব কার্ধ-উদ্ধীরে লাগিল। সখ। মাধবকে 
লইয়া সে হিমালয়ের প্রস্থে স্থাণুর আশ্রমের দিকে চলিল । ভয়চকিত নেত্রে রতিও 
তাহার অনুসরণ করিল । বসন্তের পদক্ষেপে স্থা্বীশ্রম১ আকুল হইল । দখিন 
হাওয়া বহিল, অশোক-সহকার-কণিকার মঞ্জরিত হইল, পলাশের রক্তিম দেখা 
দিল, পশুপক্ষী মন্মথচঞ্চল হইয়। উঠিল । স্থাঞ্থাশ্রমের তপস্বীরা এই অকালবসন্তাগনে 
উদ্ধিগ্র_হুইয়! নিজেদের মন অনেক কষ্টে সংযত করিয়া রাখিল। পশু হোক পক্ষী 
হৌক তরুলতা। হোৌঁক-_মিথুনের পরস্পর-প্রেম অকস্মাৎ জাঁগিয়া উঠিল। 
ভ্রমর একই কুস্থ্মপাত্রে নিজ প্রিয়ার পরে মধু পান করিতে লাগিল । 
কষণসাঁর শূর্ দ্বার] মুগীর অঙ্গে কু য়ন করিতে থাঁকিল । সে স্পর্শে মৃগী 
চক্ষু মুদিয়া আসিল ॥ 
প্রেমভরে হস্তিনীকে হস্তী পদ্মগন্ধময় জলের গও্ঁষ দিল | চক্রবাক 
অর্ধভুক্ত মৃণাল দিয়া চক্রবাঁকীকে সন্তষ্ট করিল ॥ 
প্রচুর পুষ্প যাহাদের স্তনের মতো, উত্ভিম্ন নবপান্র মনোহর ওষ্ঠের মতো 
সেই লতাবধূদের বিনত শাখার ভূজবন্ধন শরুরাঁও লাভ করিল । 
চারিদিকে বসন্তের এই আয়োজন শিবের গোচরে আসে নাই । তবে অপ্সরাদের 
গান মুহূর্তের জন্য তাহার শ্রতিগোচর হইয়াছিল, কিন্তু তৎক্ষণাৎ তিনি ধ্যানে চিত্ত- 
মগ্র করিয়াছিলেন । পাছে কেহ ব1 কিছু তাহার ধ্যানভঙ্গ করিয়া ফেলে এই 
আশঙ্কায় নন্দী 
লতা-গৃহদ্বারে গিয়। বামকক্ষে স্বর্ণবেত্র রাখিয়া! মুখে একটি আঙ্গুল 
দিয়া “চপলত] নয়”-_-এই সংকেতে অনুচরদের সাবধান করিয়া দিল ॥ 





১ এইথানে দ্বিতীয় সর্গ শেষ । শ্লোকসংখ্য। ৬৪ | 
২ হ্মালয়ে শিবের এই তগন্তাস্থানকে কালিদাস “ন্বাথাশ্রম” বলিয়াছেন। নামটির অর্থ হইল 
চেত্য-আশ্রম ৷ সম্ভবত হিমালয়স্থিত কোন কুপ্রাচীন বৌদ্ধতপ । 


১৫৬ ডারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বৃক্ষ নিফম্প, ভ্রমর গুঞ্জনক্ষান্ত,১ পক্ষী কুজনহীন, মুগ শান্তগতি। 
তাহার২ শাসনে সকল কানন আলেখ্যসমপিতবৎ৩ হইয়া! রহিল ॥ 
ফামদের সন্তর্পণে ধ্যানমগ্র শিবের অদূরে গিয়]ধাড়াইল।৪ দেখিল, তিনি 
পা মুড়িয়। উপবিষ্ট ।৫ দেহের পুর্বার্ধ স্থির খু এবং অসস্কুচিত। স্বন্বদ্য় 
অবনত । পাণিদ্বয় উত্তান করিয়া রাখায় ( বোধ হইতেছে ) যেন কোলের 
উপর একটি পদ্য প্রস্ফুটিত ॥ 
ছটাজ,ট সর্পধন্ধনে উচু করিয়া বাধা । কানে লাগিয়া আছে দুই ফের 
ফুদ্রাক্ষমালা। কপ্রভা-প্রতিবিশ্বনে অত্যন্ত কালো দেখাইতেছে এমন 
কষ্শার-চর্ধ গিঠ দিয়া বাধা ॥ 
স্তব্ববৃষ্টি মেঘের মতো, [নস্তরঙগ হৃদের মতো, 
প্রাণবাধু-নিরোধের ফলে বাধুহীন স্থানে নিষ্ষম্প প্রদীপের মতো! ॥ 
নবদ্বার রুদ্ধ, তাই স্থিরসমাধির বশ মনকে হৃদয়ে সংস্থাপন করিয়া, 
ক্ষেত্রবধিদের] ধাহাকে অক্ষর বলিয়। জানেন৬ সেই আত্মাকে? (নিজের ) 
আত্মায় অবলোকন করিতেছেন ॥ 
ঘুর হইতে শিবকে ধ্যানাবস্থিত দেখিয়! কামের হৃদয় কীপিয়া উঠিল। তাহার 
হাত হইতে বাণ খসিয়া পড়িল। ঠিক এমনি সময়েই পার্বতী সেখানে আসিয়া 
উপস্থিত | তাহার অঙ্গে বসন্ত-আভরণ, সবশ্ুদ্ধ যেন বাসত্তী প্রতিমা । 
শ্তনভারে আনমিত, তরুণন্থর্যকীন্তি বসন পরিহিত (পার্বতী) 
যেন প্রচুর পুষ্পগুচ্ছভরে অবনত পল্লবময়ী জঙ্গমলত] ॥ 
দেখিয়৷ কামের সাহদ ফিরিয়া আসিল । 
উম] যেই দ্বারপ্রান্তে আসিয়াছেন অমনি শিবের ধ্যান ভাঙ্গিল। তিনি 
পরমাত্মা ধাহাঁর সংজ্ঞা সেই পরমজ্যোতিঃ দেখিয়। ধ্যানে বিরত হইলেন ।' 
শিব যোগ!পন ভঙ্গ করিলে নন্দী আসিয়! নিবেদন করিল, হিমালয়ের কন্ঠা। 
আসিয়াছেন। ভ্রভঙ্গে অনুমতি পাইয়া নন্দী পার্বহীকে ভিতরে আসিতে দিল। 
পার্বতীর সঙ্গে ছুই সখী | সকলে মিলিয়। প্রণিপাত করিল এবং শিবের পায়ে ফুল 
ছড়াইয়া দিল । তাঁহার পর 


উমা, কালো! চূর্ণকুত্তলের মধ্যে শৌভাকারী নবকণিকারকে বিশ্রস্ত করিয়া! 


১ মূলে “নিভৃত ্বিরেফমূ”। ১ অর্থাৎ নন্দীর । 

৩ মূলে “চিত্রাপিতারস্ত;" ৷ চিত্র এখানে আক! নয় গড়া মুতি। 

৪ কামের সঙ্গে শিবের এই সংঘাত বুদ্ধের সঙ্গে মারের বিরোধের কথ! ম্মরণ করায়। এ 
কল্পনা কালিদাসের নিজন্ব না হইলে বুদ্ধকাহিনী হইতে নেওয়া! সম্ভব । রুদ্রশিবের প্মরহরত্ব 
পূর্বপ্রসিদ্ধ । এ কল্পনার বীজ বোধ হয় বৈদিক সাহিত্যে উল্লিখিত প্রজাপতির কামুকাত্থ রুদ্ররোষের 
ঘটনায়। 

€ মুলে ্পর্বহ বন্ধ” | ৬ তুলনীয় গীত । ৭ অর্থাৎ প্রমাত্মাকে 


সংস্কৃত সাহিত্য ১৫৭ 


ভূমিতে মাথ! ঠেকাইয়া শিবকে প্রণাম করিল। তাহার কানের পক্্রব- 
আভরণ খসিয়৷ পড়িল ॥ 
শিব আশীবাদ করিলেন, “অন্য নারীতে নিষ্পৃহ এমন পতি লাভ কর।”১ সেই 
সময়ে কামের হাত নিশপিশ করিয়। উঠিল | তাহার পর পার্বতী শিবকে একগাছি 
মাল। দিতে গেলেন । মন্দাকিনীর পদ্মবীজ শুখাইয়া সে মীল। গাথা | ভালো- 
বাপিয়া দেওয়া বস্ত গ্রহণ করিতে শিব হাত বাড়াইয়াছেন অমনি কাম তাহার 
ধন্গুতে সপ্ধোহন বাণ জুড়িল। 

শিবের মনে ঈষৎ চঞ্চলতা জাগিল যেমন চন্দ্রোদয়মুহূর্তে সমুদ্রে ঘটে । 

( তাহার ) বিভ্রান্ত নয়ন উমীর মুখে, বিশ্বকলবৎ ওষ্ঠাধরে, পড়িল॥ 
পার্বতীরও ভাবান্তর হইল, তাহার গায়ে কাটা দিল। মাথা হেলাইয়। পার্বতী 
ঘাড়াইয়। রহিল । ইন্জিয়ক্ষোভ তৎক্ষণাৎ দমন করিয়া শিব কারণ জানিবার জন্ত 
চারিদিকে চাহিলেন । দেখলেন, অদ্ুরে কাম তাহার প্রতি শর নিক্ষেপ করিতে 
উগ্ণত। শিব ক্রুদ্ধ হইলেন এবং সঙ্গে সঙ্গে তাহার তৃতীয় নেত্র হইতে আগুন 
ছুটিল। সর্বনাশ ভাবিয়া চারিদিক হইতে দেবতারা কাতর ধ্বনি তুলিল, প্রভু, 
ক্রোধ সংবরণ করুন, ক্রোধ সংবরণ করুন” কিন্তু ইতিমধ্যেই কাম ভন্মসাৎ। 
রতি মৃগ্া গেল। স্ত্রীলোকের সম্মিধানে আর থাকিবেন না ঠিক করিয়। শিব 
অনুচরসহ ততক্ষণণৎ সে স্থান পরিত্য।গ করিলেন । আর 

শৈলদুহিতাঁও উচ্চশির পিতার অভিলাষ এবং নিজের কমনীয় রূপ ব্যর্থ 

হইল জানিয়া, সখীদয়ের সম্মুখে তাই অধিকতর লঙ্জিত হইয়া শূন্য হৃদয়ে 

কোনরকমে গৃহে ফিগিয়া গেল ॥২ 

চতুর্থ সর্গ সবটাই রঙিবিলাপ ।৩ বিলাপ-অন্তে রতি বসন্তকে বলিল, সহমরণের 
যোগাড় করিয়। দাও। 

হে মাধব, পরলোকবিধিমতে কাঁমকে উদ্দেশ করিয়া বিলোলপল্পবযুক্ত 

আগ্রমঞ্জরী ছড়াইয় দিত।৪ তোমার সখার অত্যন্ত প্রিয় ছিল 

আম্মমঞ্জদী ॥ 
রৃতিকে সাত্বনা দিয়া আঁকাঁশবাশী হইল 

পাব্তীর তপন্যায় মন গলিলে শিব যখন তাহাকে বিবাহ করিবেন তখন 

স্থখের স্বাদ পাইয়া] শিব কামকে পূর্বশরীরঘুক্ত করিবেন ॥ 


বিরহিণী ধৈর্য ধরিয়া দুদিনের শেষের প্রতীক্ষায় রহিল, "দিনের বেলায় 
কিরণহীন মান চাদের ফালি যেমন সন্ধ্যাকে (প্রতীক্ষা করে )।৫ 


১ মুলে “অনগভাজং পাতিমাপ্র.হি”। 
২ এহথানে তৃতীয় সর্গ শেষ। ৩ শ্লোক ২-৩৭ | 


৪ মনণামঙ্গল কাব্যে সহমরণের বধূর আমডাল ভাঙ1 এই প্রসঙ্গে শ্মরণযোগা । 
€ এইথানে চতুর্থ সর্গ সমাপ্ত । 


১৫৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ফুমারসস্ভবের শ্রেষ্ঠতম সর্গ পঞ্চম | ইহাতে উমার তপশ্তায় শিবকে আকর্ষণ, 
শিব কর্তৃক উমার প্রণয় পরীক্ষ। ও পরিশেষে স্বীকার বণিত। 

চোখের সামনে শিব কামকে ভক্ম করিলেন দেখিয়। পার্বতী নিজ রূপে লজ্জা 
অনুভব করিল। রূপে যাহাকে ভোলানো গেল ন1 তাহাকে সে তখন তপন্যার 
গুণে ভুলাইতে মন করিল । তপস্যা ছাড়া “তেমন প্রেম আর তেমন পতি পাওয়া 
যায় কি।, 

মেয়েকে বুকে জড়াইয় ধরিয়া মেনা তপশ্য। করিতে মাঁনা করিল । সে বলিল, 
'মনের মতো দেবতা তে ঘরেই পুজা করিতে আছে । তোমার এ শরীরে তপস্যা! 
সহিবে না।' 

মায়ের কথায় মেয়ের মন টলিল ন|। ঢালু স্রোতের জলকে কে উজানে 
টানিতে পারে? স্থযোগ মতো একদিন উম। পিতার মন বুঝিয়। সথীর দ্বার! 
বনবাসের অন্থমতি চাহিল। যতদিন না বাঞ্চাপৃতি হয় ততদিন ধরিয়া সে 
বনে তপস্য। করিবে । পিতা অনুমতি দিলেন। হিমালয়ের শৃঙ্গোচ্ছিত একস্থানে 
সে গেল ৷ সেস্থান পরে লোকসমাজে তাহারই নামে গৌরীশিখর বলিয়া খ্যাত 
হইয়াছে। 

তাহার পর আট হইতে উপাত্রশ গ্লোক পর্যন্ত উমার তপন্যার কথা। (নারীর 
তপস্যা শুধু কালিদাসই এইখানে বলিয়াছেন |) বসনভূৃষণ ছাড়িয়! উমা বাকল 
পরিল, চুলে জট] বাঁধিল | তিনফের মৌগ্জী১ ধারণ করিল, তাহাতে ক্ষণে ক্ষণে 
অঙ্গ ছড়িয়া যায়। কুশ তুলিতে তুলিতে আঙল ক্ষতবিক্ষত হয় এবং সেই আঙ্লে 
জপের রুড্রাক্ষমীলা আটকাইয়। রয় । শয়ন তাহার ভূমিতলে, বালিশ নিজেস হাত। 
অক্লান্তভাবে সে গাছ আজাইয়া তাহাতে জলসেক করে । সেগুলি যেন তাহার 
প্রথমজাত সন্তান | তাহাদের উপর তাহার যে বাৎসল্যপ্রীতি তাহা পরে গুহও২ দূর 
করিতে পারিবে না । উমার হাতে ণীবার খাইয়া হরিণেরা তাহার এত বিশ্বস্ত 
হইল যে তাহাদের কাছে উমাঁকে বসাইয়া সখী উভয়ের চোখের তুলন। করিত । 

স্নান করিয়৷ উত্তরীয় পরিয়া অগ্রিতে আহুতি দিয়া উমা বেদপাঠ করিত। 
তাহাকে দেখিতে খষিরা আসিতেন। পশুর! পরস্পর হিংসা ছাড়িল। গাছপালা 
অতিথির সেবার জগ্য যথেষ্ট ফল দিতে লাগিল। সে স্থান পুণ্য তপোবনে পরিণত 
হইল। 

অগ্নিহোত্রে ও স্বাধ্যায়ে অর্থাৎ বেদেক্ত উপায়ে যখন অভীষ্্ফল ফলিল ন1 
তখন উম শরীরের দিকে দৃকৃপাত ন1 করিয়। কষ্টতপন্যাঁয় রত হইল । চারিদিকে 
অগ্নিকুণ্ড, তাহার মধ্যে বসিয়া উম! সুযের দিকে তাকাইয়! থাকে ।৩ সুর্যের 

১ ঘাসের দড়ি, ব্রহ্মচারাদের মেখলার মতো! পরিতে হইত । 


২ কাণঠিকের নামান্তর ৷ 
৩ ইহার নাম “পঞ্চতপ*'* ৷ 


সংস্কৃত সাহিত্য ১৫৯ 


তাপে তাহার মুখ শুকাইল না, তবে চোখের কোণে কালি মাড়িয়া গেল । 
জীবনধারণে সে বৃক্ষবৃত্তি অবলম্বন করিল,৯ অযাচিত বুষ্টিবারি ও চন্দ্রকিরশ। এই 
ভাবে 
আপনি থসিয়া পড়া পাতা২ খাইয়া! জীবনধারণ তপশ্যার পরাকাষ্ঠা । 
সে তাহাও পরিত্যাগ করিল | এ কারণে প্রিয়ংবদ তাহাকে পুরাবিদের। 
অপর্ণা বলিয়। থাকেন ॥ 
উমার তপস্যা! কঠোরতার এমন চরমে উঠিলে পর একদিন এক তরুণ ব্রদ্ধচারী 
তাহার আশ্রমে দেখা! দিলেন | তাহার পরিধান মৃগচর্জ, হাতে দণ্ড, মাথায় জটা, 
জলন্ত ব্রন্মতেজ। সবশুদ্ধ যেন যৃতিপরিগৃহীত ব্রন্ধচর্যাশ্রম | উমা তাহাকে যথোচিত 
অভ্যর্থনা করিল। তাহীর পর একটু বিশ্রাম করিয়া ব্রন্ষচাঁরী উমার দিকে ধ্ভু 
দৃষ্টিতে চাঁহিয়! তপস্বীর উপযুক্ত কুশল প্রশ্ন করিলেন । 
যক্তক্রিয়ার জগ্য সমিধ ও কুশ বেশ পাওয়া যায় তো? তোমার সানাদির 
জন্ত জল? নিজের সামধ্য মতো তপস্যা করিতেছে তো? শরীরই ধর্মের 
প্রথম উপকরণ ॥ 
তাহার পর আশ্রমপদের কুশল জিজ্ঞাসা, উমার তপন্যার প্রশংসা হত্যাদ করিয়া 
ম্মচারী জানিতে চাহিলেন তাহার তপশ্যার উদ্দেশ্ত কী। পিতৃগৃছে নিশ্চয়ই তাহার 
অবমাননা] হয় নাই । তরুণ যৌবনের অত্যন্ত অযোগ্য এই তপস্যাঁর কারণ খুঁজিবার 
ছলে ব্রহ্মচারী উমার মন বুঝিতে চেষ্টা করিলেন । 


তুমি যদি স্বর্গ চাও তবে বৃথা এ শ্রম। তোমার পিতার প্রদেশই তো 
দেবতৃমি। যদি পতি চাঁও তবে সমাধি নিপ্রয়োজন | রত্ব (গ্রাহক ) 
খোঁজে না, তাহাকেই খোঁজা হয় ॥ 

তোমার উষ্ণ নিঃশ্বাসে আমার মনে সেই*সন্দেহ জাঁগিতেছে। 

তুমি চাহিতে পার এমন ( কাহাঁকেও ) তো দেখি না। চাহিয়া পাঁওয়। 
যাইতেছে ন1 এমন কিসে সম্ভব? 

আহা কে এমন সে উদাসীন যুধা যাহাকে চাও, তোমার কর্ণ ও কপোল 
দেশ বহুদিন যাবৎ উৎপলহীনশ এবং ধানের শিষের মতো পিঙ্গল জটা 
শিথিলভাবে ( লম্বমীন দেখিয়াঁও ) উপেক্ষা! করিয়া আছে ॥ 

মুনির মতে তপস্যা! করিয়া তুমি অত্যন্ত কূশ হইয়াছ, ( তোমার অঙে) 
ভূষণ-পরিধানস্থানগুলি রোদ লাগিয়া ঝলদাইয়া গিয়াছে। দিনের 


১ “ন বৃক্ষবৃত্তিবা তিরিক্তসাধনঃ*। 

২ “পর্ণ”। এইভাবে কালিদাস “অর্পণ” নামটির ব্যাথা! দিয়াছেন। মনে হয়, আসলে মালে 
ছিল উলঙ্গ নারী,_যে পত্রবসনও পরে ন1 ( অর্থাৎ “পর্ণশিবরী”ও নয় )। 

ও কাণে আভরণরূপে পরা । 


১৬৩ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বেলার চন্দ্রকলার মতে। ( তোমাকে ) দেখিয়। সন্ৃদয় কাহার মন কেমন 
না করে। 
মনে হয় রূপগুণ এ্রশ্র্যে তোমার প্রিয় ভুলিয়া আছে। তাই সে 
(তোমার ) এই মধুর-চাওয়া ঘনপক্ম চোখের গোচরে নিজের মুখ 
আনিতেছে ন।॥ 
গৌরী, আর কতকাল তপস্যা করিবে ? আমারও কিছু ব্রহ্মচর্যলর 
তপস্যা, সঞ্চিত আছে । তাহার অর্ধভাগের দ্বার। তুমি যাহাকে চাও 
সেই বরকে লাভ কর । কে সে, (আমি) ভালে। করিয়া জানিতে 
চাই ॥ 
্রদ্মচাঁরীর প্রশ্নের উত্তর উম! দিতে পারিল ন]। পাঁশে সঘী ছিল, তাহার দিকে 
চৌখ ফিরাইল । সথী উত্তর দিল, গুন মহাশয়, কেন ইনি তপস্য। করিতেছেন । 
মনথিনী ইনি ইন্দ্র প্রভৃতি এখর্যষশালী চারদিকের অধিপতিদের অগ্রাহ্‌ 
করিয়া, মদনের নিগ্রহের ফলে রূপের দ্বারা অলভ্য এমন একজনকে 
পতিরূপে পাইতে ইচ্ছ। করেন ॥ 
তাহার পর সখী মদনভক্মের কথা বলিয়। উমার তপস্যা ও শিবের প্রতি তাহার 
প্রণয়গাঢ়তার উল্লেখ করিল । 
শিবচরিত্র-গীত আস্ত করিলে ইহার ক বাম্পরুদ্ধ হয় এবং পদগুলিং 
স্বলিত হয়। এইভাবে (ইনি) বনস্থলীর সঙ্গীতপখী কিন্নররাজকন্তাদের 
অনেকবার কাদাইয়াছেন ॥৩ 
বিরহভারে রাত্রিতে নিদ্রা নাই। যদিও বা তন্দ্রা আসে তখন শিব যেন চলিয়। 
বাইতেছেন এই স্বপ্ন দেখিয়৷ জাগিয়া উঠে । কখনও বা স্বহস্তে শিবের মৃতি আকিয়া 
বাস্তব ভ্রমে তাহার প্রতি প্রণয়কোপ প্রদর্শন করে । শিবকে পাইবাঁর উপায়াস্তর 
খুঁজিয়৷ না পাইয়াই উমা পিতার আজ্ঞা লইয়া আমাদের সঙ্গে করিয়া তপন্যা! 
করিতে এই তপোবনে আসিয়াছে । 
যে গাছগুলি সে নিজে রোপণ করিয়াছে, যাহারা তাহার তপশ্যার সাক্ষী 
সেগুলিতে ফল ধরিতে দেখা গেল, অথচ ইহার অভীষ্ট শিবসমাগমের 
অস্কুরোদৃগমও দেখা যাইতেছে না ॥ 
এইভাবে সী উমার অন্তরের কথা জ্ঞাপন করিলে পর চতুর ব্রহ্ষচারী৪ মনের হর্ষ 
চাঁপিয়। র1খিরা উমাঁকে বলিল, ওগো, এ কী সত্য না পরিহাস? 
তখন . 


১ অর্থাৎ তপস্তার পুণাফল। ২ "পদ" মানে গানের পদ অথবা! শব । 
৩ এইখানে সম্ভবত সেকালের মেয়েলি তগ্্রের শিবের গানের ইশিত। 
৪ “নৈতিকহুন্দর”” | 


সংস্কৃত সাহত্য ১৬১ 


হাতের আঙ,পপ্ত প খুকুলত কাপয়া স্ষ»কেএ জপমালা রাখিয়। "য়া 
আদ্রকন্তা দাঘ £মান ভর্গ কারযা কোণ রকমে অল্প কথায় বলিতে 
লাগল ॥ 
হে বেদজ্ঞপ্রধর, যাহা শুনলে (তাহা ঠিকই )। এহ খ্যক্তি- ওচ্চস্থানে 
চড়িতে উৎসুক । সে (উচ্চতা । প্রাপ্তি উপায় তপস্া। হয়ত নয়। 
( তবে ) মনোরথের পথে কোথাও বাঁধা নাহ ॥ 
ব্রহ্মচারী ভত্তর দিল, 1শবকে জান । হাম তাহারহ অ.ভলাষণা হ্হয়াহ! 
মলের পথে টান দেখিয়। তোমাকে সমখন কমতে আমাএ উৎসাং হহতেছে ন।। 
ওগো, তুমি বৃথা যাহার ঝৌকে পাডয়াছ, ।শবের সাপজড়!নো খাতের 
সেই প্রথম অধপন্বন আলগাভাবে 1বখাহমঞ্জলস্ত্র বাধ। তোমার ছহ 
হা (ক কাখয়] ) হা কারণে £ 
হাম শিজেহ ভাবয়। বল, এ ছুটতে গ16 ছড়। বাধ। যায় 1কশী,-. 
কশহসাচাএও নববধূর শাড় আর বক্তঝনা খাত ছাল ! 
বে এমন শত্রু আছে যে অস্থমোদশ করিবে, পুষ্প হনে শ্রার্গণে ০প। 
তম আলতা পর্না প। ছাট চুল ছড়াণো এশাপভ।মতে (1খচরণ 
বক)? 
তোমার সম্মুখে এহ এক বড়খনী । _াববাহ হহলে পর যাহার যোগ্য 
যান প্রাজইন্তা! সেহ তোমাকে বৃদ্ধ বৃষেগ উপর আধগ্িত দেখিয়। ব্য 
পোকেস মুখেও হাঁসি ফুটিবে ॥ 
শিখে দেহসৌন্দর্য ? তিশ চোখ | । খংশ 7) জন্মের ঠিক নাহ । ধন 1 
উপর্দ বেশেহ বোঝ। খায় । গুগো শিশুহপিণ-আ।খ, বরের যে সব ৭ 
খোঁজ ২য় তাহার ছিঢ। ফৌট1৩ 1 শখেধ আছে? 
ব্রহ্মচাপীর কথায় উমার রোষ $হল | তাহা ঠোট ক।পিতে লাগি”, ভ্রকুঞ্িত 
হইল, চোখের প্রান্ত শাল ংইল। অন্যদিকে চাহ্রা উমা ত্রদ্ষচারীন্ন ক্র 
প্রতিবাদ করতে শাগিশ ।২ উম] 
উহাকে খলিল শিবকে তৃমি আমলে শিশ্চয়হ চেন না, 'তাই আমাকে 
এমন বাঁলত্ছে | সাধারণ পোকের অপপ্িত ও বু'দ্ধর অগম্য মহাত্মাদের 
আচরণেএ নিন্দা! যূট়েপ। করে ॥ 
আকঞ্চন হহয়াও সম্পদের উৎস, ত্রিভুবনের ঈশ্বর হইয়াও শ্শানচর, 
সেই ভামদর্শন শিব বলিয়। প্রথিত। পনাঁকীর৩ ধথার্থ পরিচয় জানে 
এমন (কে২) নাই ॥ 
১ এথাৎ আমি । 
২ উমার দ্বার! কালিদাস যেন বিরোধাদের মুখ বন্ধ করিয়া শিবমা হাস্য স্থাপন করিতেছেন। 


শ্লোক ৭৫-৮২ ॥ 
৩ শিবের এক নাম । অর্থাৎ বিনি পিনাক ( ধনু বিশেষ) ধারণ করেন। 


ভ. আ. সা. ই,_-১১ 


১৬২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বিভূষণে উদূভীসিত হোন এথব] সর্পপরিহিত হোন, গজচর্ম গ্রহণ করুন 
অথব' সুক্মবন্ত্র পরিধান করুন, নরকপাল ধারণ করুন অথবা অর্ধচন্ত্র 
মাথায় রাখুন,__বিশ্বমৃতি তাহার বপু অবধারণ কর] যায় না | 

দোষ বলিতে গিয়। তুমি স্বভাবচ্যুত হইয়া1৯ সেই ঈশ্বরের সম্বন্ধে একটি 
খাঁটি (কথা) বলিয়াছ । ধাহাকে ( তন্বজ্ঞের। ) স্বয়ন্তুরও কাঁরণ২ বিবেচনা 
করেন তাহার জন্মের শির্ণয় কি করিয়। হয়? 

বিবাদে প্রয়োজন নাই । তুমি শুনিয়াছ যেমন তিনি অশেষভাবে সেই 
রকমই হইতে পারেন । তবে আমার মন একভাবের রসে তীহাতেই 
মগ্র। স্বেচ্ছাচারিণনী অপবাদের ভয় করে না ॥ 


ব্র্ষচারীকে প্রত্যুত্তর দিবার সময় ন1 দিয়! উম। সথীকে বলিল, 
সথী, বারণ করে! | এই ত্রন্মচারী আরও কিছু বলিতে চায়, উহার ঠোঁট 
নড়িতেছে। মহৎ ব্যক্তিকে যে নিন্দা করে গুপু সে নয়, তাহার কথা 
যে শোনে সেও পাপসঞ্চয় করে ॥ 


“আমি এখান হইতে চলিয়া] যাইব 1 এই বলিয়া উম। পা বাড়াইলে 
তাহার স্তনপ্রান্ত হইতে বন্কল একটু স্বলিত হইল । অমনি শিব নিজ 
যৃতি ধারণ করিয়। মুখ হাঁসিহাসি করিয়া তাহাকে ধরিতে গেলেন ॥ 


তাহাকে দেখিয়া (উমার । দেহলতা রোমাঞ্চিত হইল, সে কীপিতে 
লাগিল, পদক্ষেপে একটি পা তোলাই রহিল । পথের মধ্যে পাহাড 
পাইলে নদী যেমন আকুলিত হয় পর্বতরাঁজ-কন্যণও তেমনি যেন চলিতে 
পাঁরিল না, রহিতেও পারিল না ॥ 
'আজ হইতে আমি তোমার তপস্তাঁয় কেন] দাঁস হইলাম, শিবের এই স্বীকৃতি 
শুনিয়। উমা দেহমনের তাঁপ জুড়াইয়! গেল ।৩ 
ষষ্ঠ সর্গের বিষয় শিবপার্বতীর বিবাহসম্বন্ধ ৷ সখীকে দিয়! উমা শিবকে জাঁনাইল, 
'আমাঁর পিতা কন্যাঁদাতা, তীহাঁকে মান্য করুন 1” শিব সে কথা মানিয়া লইলেন 
এবং উমার কাছে বিদীয় লইয়া? অন্যত্র চলিয়! গেলেন । সেখানে গিয়াই সপ্পুষিকে 
স্মরণ করিলেন । তাহার] অরুন্ধতীকেও সঙ্গে লইয়া সত্বর শিবের সম্মুখে প্রাদুভূতি 
হইলেন । তাহার পর আট শ্লোকে (৫-১২) সাত খধির ও অরুন্ধতীর বর্ণন] | 
খষিদের মধ্যবতিনী অরুন্ধতীকে দেখিয়া শিবের দীম্পত্যজীবনে স্পৃহা বাঁড়িল। 
সপ্তধি শিবকে বন্দন। করিয়৫ কার্য জিজ্জাসা করিলেন । শিব বলিলেন, আমার 


১ অথাৎ ভূল কাগয়]। ২ অর্থাৎ ব্রহ্মার শরষ্টা 
৩ ্পোক ৮৬। এইখানে পঞ্চম সঙ্গের সমাপ্তি। 

৪ শত বির অগ্যতম বশিঠ। তাহাব পত্রী অরুন্ধতী, পতিব্র্ত। নারীর আদর্শ । 

« শ্লোক ১৬-২৩। 


সংস্কৃত সাহিত্য ১৬৩ 


বিবাহ করা এখনি আবশ্তক | পাত্রী হিমালয়ের কন্যা । আপনারা অব্যর্থ ঘটক। 
সম্বন্ধ ঠিক করুন । আর 
আর্য। অরুত্ধতীও এখানে সহায়তা করুন। 
এমন কাজে গৃহিণীদেরই উৎসাহ (সমধিক )॥ 
অতএব ( এই কার্য) সিদ্ধির জগ্য হিমালয়ের রাজধানী ওষধিপ্রন্থে১ যান 
মহাকোশীপ্রপাতে২ আপনাদের সঙ্গে আবার দেখ! হইবে ॥ 
খষির ওষধিপ্রস্থে আর শিব মহাকোশীপ্রপাতে চলিয়া গেলেন। 
সেই পরম খষিরা৷ তরবারির মতো৷ নীল৩ আকাশে উঠিয়া মনের মতো 
দ্রুতবেগে ওষধিপ্রস্থে পৌছিলেন ॥ 
তাহার পর দশ ঙ্লোকে ( ৩৭-৪৬ ) ওষধিপ্রস্থের বিবরণ 1৪ সঞ্চধি হিমালয়ের 
গৃহে উপস্থিত হইলেন । হিমালয় অত্যন্ত বিনীতভাবে অভ্যর্থনা করিয়া তাহাদের 
স্তব₹ করিলেন। তাহার পর বলিলেন, “আপনাদের কি প্রয়োজন বলুন | এই 
আমর! (স্বামী ভ্ত্রী ), এই পরিজন, এই আমার সংসারের প্রাণ কন্তা । কাহাকে কি 
করিতে হইবে আদেশ করুন |” 
আট শ্লোকে ( ৬৬-৭৩) হিমালয়কে প্রশংসা করিয়। সন্তধি শিবের সহিত 
পার্তীর বিবাহের প্রস্তাব করিলেন । তাঁহারা বলিলেন, 
তোমার কন্যাকে. বিশ্বের সকল কর্মের প্রত্যক্ষ সাক্ষী সেই 
বরদাতা শু (বিবাহ করিতে ) চাহিতেছেন, আমাদের দুত করিয়া ॥৫ 
উম] বধূ, তুমি স্প্রদানকারী, ঘটক আমরা, শিব বর। 
তোমার সংসারের উন্নতির পক্ষে এই ব্যবস্থা যথেষ্ট ॥ 
দেবধিরা যখন এই কথা বলিতেছিলেন তখন পিতার পাশে অধোমুখী 
পার্বতী (হাঁতের ) লীলাকমলের পাপড়িগুলি গ্ুরণিতেছিলেন ॥ 
কথা দিবার আগে হিমালয় পত্বী মেনার দিকে চাহিলেন । মেনার অমত নাই 
জানিয়। মঙ্গল-অলঙ্কারধারিণী কন্যার হাত ধরিয়। হিমালয় তাহাকে বলিলেন, 
এস, বৎসে । (তুমি ) বিশ্বাত্মার ভিক্ষা কল্পিত হইয়াছে। 
অর্থী (হইয়া ) মুনিরা ( আগত )। আমি গৃহবাসীর পুণ্যলাভ করি ॥ 
কন্যাকে এই কথা বলিয়। হিমীলয় খধিদের বলিলেন, “এই শিববধু আপনাদের 
সকলকে প্রণাম করিতেছে |” খষিরা আশীর্বাদ করিলেন । 
প্রণামের আগ্রহে উমার কানে সোনার দুল বিপর্যস্ত (হইল )। 
লজ্জিত তাঁহাকে অক্রুত্ধতী কোলে;বসাইলেন ॥ 


১ পর্বতরাজ হিমালয়ের রাজধানীর নাম। 

২ এইখানে বোধ হয় প্রাচীন শিবতীর্ঘ ছিল । ৩ “অপিশ্যামষ্‌*' 
৪ এই বর্ণনায় মেঘদুতের সঙ্গে কিছু মিল দেখা যায়। 

৫ “অন্মৎসংক্রামিতৈঃ পদৈ?” | 


১৬৪ ভারতীয়-আধ সাহিতোর ইতহ!স 


'চ্যানসেহে বিগলিত অশ্রণখী মেনাকে অরুন্ধতী বরের গুণ বর্ণন1 করিয়া 
সাত্বন1 দিলেন | 

হিমাপক় পিধাহ্র দিন জীনিতে চাঠিপে সপ্তষি বলিলেন, শতিন দিন পরে |” 
বলিয়া খধিপা চ'পদ্ী গেলেন এবং মহাকোশীপ্রপাতে গিয়া শিবনে কার্ষসিদ্ধি 
'নবেদন করিলেন | শিব তাহাদের বিদায় দিয়! বিখাহপ্রতীক্ষায় কাল গুণিতে 
থাকিলেন 1১ 

সপ্ুম গে বিগাহ বর্ন] । গন্তঃপরেব কথা । মেয়েলি আচার অনুষ্ঠান এমন 
কিয়া কালিণা ৮ পকালের মধ্যে প্রথম এবং শেষ বার শে।নাই£1ঙেন | 
সশ্দেব বুদ পক্ষে জামিত্রপ্তণ সমগ্থিত২ স্চিথতে 'মাত্ীয়-বন্ধদের আনাইয়। 
হিমালয় কন্ত'র (ববারপাক্ষা-অনুষ্ঠীন করিলেন ॥ 

'ববাই মঙ্দল-আচার ভৎসবেন উৎদাঁঞে ঘপে ঘরে পরনারার। ব্যস্তসমস্ত। 
নগর|টই যেন একটি সংসাণে পরিণত | পথঘাঢ এমন স্থপঙ্জিত যে স্বর্গ বলিয়া ভ্রম 
হয়। বিখাহের দিন ঘনাহয়া আপিলে পিঙামাহাখ মন 'খশেষভাবে ব্যাকুল 
হহণ 15 অংজআ্বারস্বজনেও উমাঁকে যেন এক দণ্ড ছাড়িতে চাহে না । 

উচ্চাণ্ও শ্রাশীর্বাদ পইয়া সে কোল হইতে কোলে ব'দতে লাগিল, 

ভষশ্রে পথ ভূষণ উপহাঁধ পানে পাশিল। সম্পর্ক বিভিন্ন হইলেও 

ঠিমালধের বংশের সহ যেন এক পাত্রে আপিয়। পড়িল ॥ 

চান ১৩ যখন উত্তরফান্তনী নক্ষত্রেব যোগ হহয়।ছে মিত্রদেবতার সেই 
( পুণা ) ঘঠতে? "আত্মীয় মেয়েরা, ধাহারা পতিগত্রবতী, শাহার« শরীরে 

আন্ুঠ্নিক প্রপাধন৬ সম্পন্ন ক'এল ॥ 

শ্বেতসর্বপ দুরবা « প্রবাল দখা, বিচিত্র শোভা ঠা নাঁভিনিয় হইতে 

কৌশেফ়? পাইয়', । হাতে । বাণ দিয়” অভাঙ্গ* »জ সাজানো হইল ॥ 


চা 


লোধনেণু নীখ।ইয়া রী অঙ্গের তৈল শুখানে। হইল, গাঢ় গন্ধপিষ্ট১৩ 


ঠ শশা পাশাপাশি 


১ ক ৭৫1 এইথ),ন যু সগ শেষ। 
২ লাগ্রুর সপ্ত” গ্বানে শ্বহদোষ নাপথাকিলে ক্যোভ্িষশান্রে জাফিত্র গুণ নলে। 51মিত্র শব্দের 


হুল শরীক (7)7772077)) ৩ প্রোক ২-৪। 
৪ ''মৈতে। মুতে । ত্র বিবাতের অধিদেবতা। 
৫ অথাৎ উমার । ৬ “প্রতিকর্ম চত্রু£”, অবাৎ গায়ে হলুদ দিল। 


৭ সিন্৮কর কাপড। 

৮ এখনকার দ্রিনো বখাহের পুরে কন্ঠ যেমন গায়ে-হলুদের পর হাতে কাজপ্লতা ধরে তথন 
বোধ হয় তেমনি বাণ দত | কাঞলপাতাও মোট।মুটি বাণের হাঁবৃতি। 

৯ অর্থাৎ তেলহলুর মাখানো ঈত্যাদি সান বাপার (গায়ে-হলুদ )। 

১০ “আহ্যানকানেয়কুতাঙ্গরাগাম”” । আশ্যানকালেয়” এখনকার ১০517)8110 ০76৪]7এর 


মতো।। 


পংস্কত পাহত্য ১৬৫ 


দিয়া অঙবাগ করা হইল । মঙ্গলক্ানধোগ্য বস্ত্র পারধান করাইয়া নারীরা 
( তাথাকে ) প্রাঙ্গণের 1দকে লঃয়া গেল, 
সেখাশে খুক্ত।ফলের আলপনা আকা বৈদর্যাশলার ফলকে তাহাকে 
বসাহয়া ) সোনার ঘডায় জপ ঢালয়' দান করাইল । সেই সপে বাঁজনা 
বাজিতে ল|াগল ॥ 
মঙ্গলস।নে শুদ্ধ শরীর হইয়া বরেস সম্তাষণযে'গ্য কাপড় পরিয়া৯ সে শোভা 
পাইপ যেশ মেঘ বর্ধণে শেষে কাশ-ফোটানে বন্ধা ॥ 
সেস্থান হতে ছাউান কণা চার মাণময় স্তত্ত-ঘের] স্ত্রী-আচাবের বেদিতে 
নিদিষ্ট আপনে পতিব্রতারাও তাহাকে কোলে কা য়া লহয়া গেল ॥ 
সখানে তন্মীকে পূর্ববুখে বপাহয়া, তাহাব সামনে বশিয়া কিছুক্ষণ বপশ্থ 
করিল মেয়েৰা চোখ তাহাদে। (উমার ) স্বাভাবিক শোভায় খদ্ধ, যদিও 
প্রসাবনেও ড্রথা কােহ ছি” 85 
ধূপের ধেয়ীয় কেশপাশ শখানে! হঈল। তাহার উপর, মধো ফুল গাথা 
দুরা দেওয়া শীপ। মগ্যা্ 'ণচিত্রবন্ধন ম।ল। একজন পরা$য় দিল ॥ 
তাহান অঙ্গে শু অণ্তক ৪ গোরোচনা দিয়! পত্রলেখা আব্িল। 
(তাহাতে থেন) ঘে চকবাক-আ'স্কতসৈকত গঙ্গার শোৌভাও আঙঞ্রম কৰিল ॥ 
কন্তার নাভ শেষ তয়] 0েলে। 
পাতি [শরঃস্থভ ১ন্রপলাকে হহা দ্বারা ছু'হ৩1,পখা এই পারহ1স- 
বাক্যে পানে আলতা পরায়, আাবাদ কাবলে ' উমা) নিঃশব্দে মীপা 
1৬ধ1( ৬াহক মারল ॥ 
তাঙাব পর আঙলে মাঙ্গ”ক হারতালপঞ্ ও মনঃশিলা লহয়া মা তাহার 
কানে ঘ্প-পরাশে খুধ হাশয়া উমার শতনোদ্গম হহতে যে প্রথম 
বাসন পুষ্ট ংহয়। আ.সয়াছে তাহাতে খেশ কোনরকমে বিবাহ দীক্ষার 
তিলক আ'কয়া 1'প ॥ 
তাহার» চোখ অশ্রপ্রাধত হওয়ায় অস্থানে পরানে। উর্ণাময় মাঙ্গলিক 
হস্তত্র ধাত্রী আঙ,পা দয়া ঠিক কারয়া দিল ॥ 
অতঃপর নতুন ক্ষৌমবসন পরাইয়া উমার হাতে দর্পণ দেওয়া হহল। তাহার 
পর কুলদেবঙাদের সম্মুখে প্রণাম কবাইয়া মেনা কন্যাকে একে একে সতাদের 


১ “গৃহীতপতুদ্গমনায়বন্ত্া” ৷ অর্থাৎ উম1। ২ “কৌতুকবোদনধাম”। 

৩ অর্থাৎ সধবা মেয়েরা । 

৪ অর্থাৎ উমার অসজ্জিত রূপেই মেয়ের! মুগ্ধ হইয়া সাজ করাইবার কথা কিছুক্ষণের জন্য 
ভূলিয়1 গিয়া! তাহার দিকে চাহিয়। ছিল । 

৫ “কর্ণাবসক্তা মলদত্তপত্রং” | দত্তপত্র আদল অর্থে হান্তদন্তনিমিত | 

৬ অর্থাৎ সেনার । ৭ অর্থাৎ পশমি কিংবা রেশমি রাখী। 


১৬৩৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পাদবন্দন1 করাইল। তীহারা আশীর্বাদ করিলেন, পতির অখণ্ড প্রেমের অধিকারী 
হও। 
এদিকে বিবাহসভায় বন্ধুবান্ধব লইয়া হিমালয় বরের আগমন প্রতীক্ষায় 
রহিয়াছে। 
শিব বরযাত্রায় বাহির হইলেন । তীহার স্বাভাবিক বেশই বরপ্রসাধন রইল । 
নন্দীর হাত ধরিয়া] তিনি ষাঁড়ে চড়িলেন | ষ'ড়ের পালান বাঘের চামড়া । সঙ্গে 
চলিল অনুচরেরা ৷ মাতৃকারাও বরযাব্রায় যোগ দিলেন | 
কনকগোৌর (তিনি), তাহার পিছনে কপালাভরণা কালী১ শোভা 
পাইল । যেন বলাঁকামণ্ডিত কাঁলে৷ মেঘ সামনে কতদূর পর্যন্ত 1বদ্্যুৎ 
ছুটাহতেছে ॥ 
বরকে ঘিরিয়। চলিলেন দেবতারা, নিজ নিজ বিমানে চডিয়া। দেবশিল্পী যে 
নৃতন ছাত। গড়িয়। দিয়াছেন তাহ] স্থ্য বরের মাথায় ধরিলেন। গঙ্গা! ও যমুন। 
শাদা-কালে। চামর ঢুলাইতে লাগিলেন । ব্রহ্মা ও খিষু যাত্রারন্তে বরকে আশীর্বাদ 
করিলেন ।২ ইন্দ্র প্রভৃতি লৌকপাল আদমিয়। হাত জুড়িয়া প্রণাম করিল । শিব 
যথাযোগ্য সম্মান দেখাইলেন | তিনি 
তরহ্মাকে মাথা ঢুলাইয়া, বিষুকে সম্ভাষণ করিয়া, ইন্দ্রকে হাসিয়া আর 
সকল দেবতাকে দৃষ্টিপাত করিয়। প্রাধান্ত অনুসারে সংবর্ধনা করিলেন ॥ 
আগে আবাদ করিলেন সপ্তধিৰা। শিব পূরেই তাহাদের পুরোহিত ।ন্যুক্ত 
করিয়াছিলেন । বিশ্বাবন্থ প্রমুখ প্রবীণ ( গন্ধর্বের ) ত্রিপুরাবদন৩ গাহিতে গাহিতে 
চলিল। ষাঁড়ের শিডে সৌনার ঘণ্টাঘুঙর লাগানে। | সে তাহা বাজাহয়। 
বিভিন্ন গতিভঙ্গি করিয়৷ চলিল।৪ বরষাত্র! হিমালয় নগরদ্বারে আসিয়া পৌছিল। 
হিমালয় আগাইয়া আসিয়! জামাতাকে নামীইলেন | আগুল্ক-আকীর্ণ ফুলের 
উপর দিয় পদক্ষেপ করিয়। শিব শ্বশুর মন্দিরে প্রবেশ করিলেন । বর দেখিবার 
জন্য ঘরে ঘরে মেয়েদের হুড়ান্থড়ি প'ড়য়া গেপ। কেহ চুল বাঁধিতেছিল, তাহ 
শেষ না করিয়াই হাতে চুলের গোছা ধরিয়। জানালার দিকে ছুটিল। কেহ বা 
পায়ে আলত। দিতেছিল, একপায়ে আলতা পরিয়া হাতে আলগাকাঠি লইয়? 
ছুটিল। কেহ বা নীবা বাধিবার ত্বর না সহিযা বসনগ্রন্থি মাথায় ধরিয়া গবাক্ষপথে 
চোথ দিয়! রহিল | তাড়াতাড়ি উঠিতে গিয়া কাহারও বা কাঞ্চীদাম খুলিয়। গেল, 


১ কালী তথনও গোরা হন নাহ । 

৭ শ্লোক ৩১-৪৩। 

৩ “সংগীয়মানস্ত্িপুরাবদানঃ” । তুলনীয় মেঘদূত, “ত্রিপুরবিজয়ো গীয়তে কিন্নরীভিঃ” । শিবের 
ত্রিপূরবিজয়-অবদানগীতি কালিদাসের সময়ে অবশ্বাই প্রসিদ্ধ ছিল। মনে হয় ইহা প্রধানভাষে 
গানই, গেয় আখ্যাক়িকা নয় । তাহা হইলে কোথাও না কোথাও বিষয়টির ইঙ্গিত কালিদাস 
দিতেন । ৪ শ্লোক ৪৮-৪৯। 


সংস্কৃত সাহিত্য ১৬৭ 


সে বাধিবার অবকাশ পাইল ন1। ওষবিপ্রস্থের প্রাসাঁদগবাক্ষগুলি মেয়েদের 
উৎস্থকনেত্রে ও আসবস্থগন্ধ মুখে যেন পদ্মফুল ফুটাইল!৯ 
একমাত্র দৃশ্ত সে (শিবকে ) মেয়েরা চোখ দিয়া পান করিতে লাগিল, 
অন্যদিকে ফিরিল না। ইহাদের অন্য ইন্দরিয়বৃত্তি সব যেন চক্ষুতেই 
প্রবিষ্ট হইয়। গিয়াছে ॥ 
বরের প্রশংসায় মেয়ের। মুখর হইল এবং গবাক্ষপথে বরের উপর লাভমুষ্টি কেমুরে 
পিষিয়া চূর্ণ করিয়া নিক্ষেপ করিতে লাগিল ।২ 
হিমালয়ের বাঁসগৃহে পৌছিলে বিষণ হাঁতে ধরিয়া বরকে নামাইলেন। ত্রহ্ষা 
আগে আগে চলিলেন। ইন্দ্রপ্রমুখ দেবতার! সপ্তষি অপর খধিরা পিছনে পিছনে 
চলিলেন। এইভাবে বিবাহ্সভায় বরের প্রবেশ হইল । বরের আসনে বসিয়া শিব 
যপুপর্ক অর্ধ্য ও নৃতন উত্তম বসন-জোড় শ্বশুরের হস্ত হইতে গ্রহণ করিলেন । শিব 
আঁজন ছাড়িয়া! বসন-জোড় পরিলেন ও বধূর সমীতে নীত হইলেন।৩ শিব উমাঁর 
পাঁণিগ্রহণ করিলেন । ছুই জনে অগ্থি প্রদক্ষিণ করিলেন 1৪ পুরোহিত বধূকে 
লাঁজহোম করাইলেন। লাজহোমের ধৃম অঞ্জলি করিয়া উমা মুখে লাগাইল । 
তাহার পর 
বধুকে ব্রাহ্মণ বলিল, “বসে, তোমার বিবাহে অগ্নি কর্মসাক্ষী রহিলেন। 
দ্বিধ! ছাড়িয়া! ভর্তা শিবের সহিত ধর্মচর্চা তোম্নার কর্তব্য ॥ 
ভর্তা ্রবদর্শন করিতে বলিলে উম] মুখ তুলিয়া লজ্জীবিজড়িত কঠে কোন- 
রকমে বলিল, “দেখিলাম” । এইভাবে বিধিজ্ঞ পুরোহিত বিবাহকার্য সম্পন্ন করিলে 
পর দম্পতী পগ্মাসনস্থ পিতামহকে প্রণাম করিল | বিধাতা" আশীর্বাদ করিলেন, 
'বীরপ্রসবিনী হও? । তাহার পর বরবধূকে স্ত্রী-আচারের জন্য অন্তঃপুরে সঙ্ভিত 
বেদির উপর সোনার সিংহাসনে বসানো হইল ।৮ লক্ষ্মী ছুইঞ্জনের উপরে ছাতা 
ধরিলেন। সবস্বতী ছুই জনকে স্ততি করিলেন-- বরকে শ্রদ্ধ পবিত্র (ভাষায় ), 
বধূকে সহজবোধ্য ছাদে ।৯ তাহার পর অল্প সময় বরবধূ অপ.সরাদের নৃত্য 
দেখিলেন। তাহার পর দেবতার। হাঁতজৌড় করিয়া কামের পুনজীবন ও সেবা 
প্রার্থন1 করিলে, শিব রাঁজি হইলেন ।১০ 
তাঁহার পর দেবগণকে বিদায় দিয়া শিব পর্বতরাঁজকন্যাঁকে হাতে ধরিয়া 
কনককলসযুক্ত আলিম্পনশোভীময় বাঁসরঘরে লইয়া গেলেন | সেখানে 


ভূমিতে শয্য! বিরচিত (ছিল )॥ 
১শ্রোক ৫৫-৬৩। ২ শ্লোক ৬৫-৬৯। 
৩ শ্লোক ৭*-৭৩। ৪ প্লোক ৭৪-৭৫। 
৫ গ্লোক ৮*-৮১। ৬ অর্থাৎ পুরোহিত। 
৭ ব্রন্ধা। ৮ শ্লোক ৮৫-৮৮। ৯ অর্থাৎ শিবকে বৈদিক ভাষায় উমাকে প্রাকৃতে। 


১৬ প্রাক ৯১৯৩ । 


১৬৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


সেখানে, নবপরিণয়ের লজ্জা যাহার শোভা বাঁডাইয়াছে সেই গোরীর 
মুখ ফিরাইঈতে শি শাঁকর্ষণ রিলে, মর্সখীদের কাঁছেও কোন রকমে 
ছুই একটি কথা বলিলেন, ( শেষে) অন্ুচরদেব গখবিকৃতি দ্বার" 
( পাধঠকে ) গোপনে ভসাইলেন ॥ 

এইখানে সঞ্চম সর্গ শেষ । 


কুমারসম্তভবের যে আলোচনা করিলাম তাহা হইতে বোঝা দুরূহ নয় যে কাবাটিব 
বিষষ ঘরোয়। অর্থা২ং সংসারী মানুষঘটিত ! কন্তাব জন্ম, তাহার শৈশবচেষ্টা. 
যৌবনোদৃগম, বিবাহবাবস্থায় মাতাপিতাঁর উদ্ভম, বিবাঁভ-সমারোহের বিবরণ 
ইতাদি ঘবোয়াব্যাপার - মেয়েদের '*বফে- কুমারসন্বে আমরা পাইলাম । 
কোন সংস্কৃত প্রাকৃত অথবা ভাষ! কাবো উনবিংশ শতাব্দের আগে এমন খুঁটিনাটি 
সমেত গাহস্থ। চিত্র পা” নাই | বিবাঁতের পর্বে সঞ্জাতত প্রেমে৭, অর্থাৎ অনুরানগর, 
এমন নিখুত বিশ্লেষণ” এবং দাম্পত্য প্রেমেন এমন নিত্যসত্য আদর্শ প্রাচীন 
সাহিভো ৭ পীথ কোথাও নাই । কুমাঁরসন্তবে কালদাঁস একালে গল্প-উপন্যাস- 
লেখকের ধেন কাচ্ঠীকাছি আপিয়ছেন । কুমার-স্তবে কালিদাস ভাবতীয় সাহিতে; 
কবিভাবনায় এক নন দিগন্ত উন্মোতি নবিলেন । তাহা হ'ল পরুষের প্রতি 
নাবীর অনুরাগ ও বাকুল £। ইতিপা্ শুপু পক্ষের অন্ুবাঁগই সাঠিতে অভিবাক্ত 
হইয়াছিল ' 

সেকালে শিবের সম্বন্ধে নানারকম গল্প মেয়েল আখায্বিকায় ও গানে গ্রথিত 
ছিল | এএকম ণশ হনীতে কামের স্ুলতাঁ৭ ছিল, যেমণ ছিল রুষেণ ব্রজলীলায় । 
বস্তত এ* দুই দেবর লৌকিক লালায় এ বিষয়ে বেশ মিল পাই ।৯ হয়ত 
কালিদাস এমনি কোন এক গল্স অবলম্বনে কমারসম্তবেধ বিষয়পরিকল্পনা 
করিয়ীছিলেন | সে গল্পটি যে কি তাহা! জানি না তবে অনুমান করিতে পারি | 
অনুমণনের 'নর্দেশ পাহ মধা বাংলা সাহতো মনসা-কাঙনীর উপক্রমণি কাঁরূপে 
বণিত আখ্ানে | শিব হিমালয়ের একস্থানে ফুলের মালঞ্চ কমিয়াছিলেন | 
পার্বতী সেইখানে ফুপ তুলিতে গিয়াছিলেন । সেখানে 1শবের সঙ্গে তাহার 
অনিচ্ছা-মিলন ঘটে । ঘরে ফিরিলে মেনকা তাহ! জাঁনিতে পারিয়া ভৎসনা 
করেন । তাহার পরে শিবের সঙ্গে পাধতীব বিবাঁভ দেওয়া হয়। এই কাভিনীর 
অনুরূপ গল্প হয়ও কাঁলিদাসের জপ 'ভল।১ তবে সে কাহিনীক্ে তিশি যে নূতন 








১ কৃষক যেমন ধোল ভাগার গোপী লইয়া রাস এবং সেই-সংখাক মাহষী লইয়া বিলাস 
করিয়াছিলেন, শিবও তেমনি ভাজার মুনিপত্বার প্রেমিক হইয়াছিলেন ! তুলন।য দশকুমারচরিতে-_ 
“ভবানীপত্তেমুনিপতীসহশ্রন্দষণং পল্মনাভস্ত যোড়শসভম্রান:পুরবিভারঃ* € চত্তর-পীঠিক1) | অথব- 

₹ঠিতায় মর্তানাবীর প্রতি ইন্দ্রের আসক্ভিব উল্লোগ সাদছ (৩ ৪, ৬) । 

২ পার্বতীর প্রতি শিবের প্রেম জাগিয়াচিল। এ কাহিনী অশ্বঘোষেরও জানা চিএ । তুলনীয়, 
“শৈলেন্ত্র পুত্রীং প্রতি যেন বিদ্ধো দেবোহাপ শত্তুশ্চলিতো বব” (বুদ্বচবিত ১৩, ১২ কখ)। 


সংস্কৃত সা'হত্য ১৬৯ 


সাজে সাজাইয়াছেন তাহাতে চিত্র ছুটি মহিমান্বিশ হইয়াছে | কাঁধ্যটি পড়িলে 
মনে হয় যেন শিবের মহিমাসংস্থাপন ও শিবপুজার পৌষকতা কীলিদাঁসের (তিনি 
শৈব ছিলেন, সন্দেহ নীই-_। কুমাঁরসম্তব রচনার এক উদ্দেশ ছিল। 

কালিদাস উমা নামের নিরুক্তি দিয়াছেন । সেহ নিকৃক্তির উপর 
কুমারসস্তবের পঞ্চম সর্গ প্রতিষ্ঠিত | শাঁমটি প্রাচীন । তলবকাব-ব্রাহ্মণে উম 
হৈমবতীকে “বহু-শৌভমান1”, কড্রের মর্মজ্ঞ এবং আপদি-ত্রক্গজ্ত বলা হহয়াছে। 
সেখানে শিবের সঙ্গে উম ঠহৈমবতীব কোন সম্পর্ক উল্লিখিত নয় এখং *হমাপয়ের 
সঙ্গে সন্বন্ধও সংশয়িত ।১ 


রধুবংশ 

পরথুখংণ কাঁলিদীসের সবচেয়ে বড় কাব্য । কাব্যটকে আখায়িকা-মাল। খালি 
পাঁধি , খাধুনিক কালে লেখা হইলে রঘুখংশ এতিহ]সিক “কথা 'ও কাহিনী” হইত 
আদলে কিন্ত ক ব্যাট প্থালে' টাইপের বচন] নব্য সংস্কব্ণের মতো] | নামটি তাহাই 
প্রকাশ কবে । ইহাতে উনিশ সগে ইক্ষবাকৃধংশতস্তেব এক বংশ্ষট্ির (অর্থাৎ 
0191101) 1106এর্‌ ) পুকষান্থক্রমে ধারাবাহিক পরিচয় বণিত । িদুবংশ নামার 
“বংশ”অংশে একটু গ্লেষঅছে._(১) পুরুষান্ুত্রম এবং (২) বাশ অর্থাৎ বতিগাথা । 
কালিদাস তাহার কাব্যে এই স্লেষা;কু উপেক্ষা কেন নাহ ' বরধুখংশর সণটাহ খে 
কীতিগাথা তা নয় । কোন বড় কপ অসত্যভাষণ করেন না, কালদীনণ করেন 
নাই | কিন্ত কবির কাঁজ অপ্রয্ন সা উদ্খোষণ নয় । গে কাজে শাস্ত্রকীর পক্চিতেবা 
মাছেন ! ক কালিদাস ভাত তির বেলায় খর এবং অকীতির বেলার শাবখ 
অথব' লস গাষাঁ। কবর এই অপ।5ঘনীয় মান্য মনে রে আমর] রথুবংদ কে 
হতিহানত বঃলতে পাঁচ | থে হতিঠাপ অবশ্য হস্ষুলকলেজে পঠনপাঠনখোগ্য 
দস্তরমতো। “হিস্ট। ।* নয় | তবুও রঘুখংশে দেকালের ভারতবর্ষে ভূপ্ররুতির জীব- 
প্রকৃতির ও মানণপ্রক্ চর প্চয় য৩টঃ খটিভাবে পাহ ততটা কালিদাসের কাব্যের 
বাহিরে আর কোন গ্রন্তে শপালেখে মুদ্রায় ও৭অপট্রে কলশীর কানায় শখের 
পিঠে অথব! আধুনিক পণ্ডিতের রচিত কোন প্রবন্ধে কিংবা গ্রন্থে পাই নাই। 
রঘুবংশ শুধু হাতহীস নয় ভূগেো!লও ! সেকালে ভারতবর্ষের সমগ্র ভৌগোলিক ও 
সাংস্কৃতিক পরিচয় বথঘুবংশ ছাড়া আর কোন একটি গ্রন্থে পাওয়া যায় নাই । 

কাঁলিণাস রাখাল-পাজা দিলীপকে লইয়! আরম্ত কারয়াছেন। দিলীপেব পুত্র 
রঘু দিগবিজয় করিয়। সাম্বাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন এখং তাহার নামেহ ধংশ 
পরিচিত হইয়াছল। দিলীপ হইতে অগ্রিবর্ণ পর্ষপ্ত আটাশ জন রাজার কথা 


১ হৈমবতী শবের দুইটি অর্থ হউতে পানে। এক স্বর্ণালগ্কএড়ষিত (হেম, তুপনীয় 
“ধভশোভমাপান্” ) 1 আর, হিমবান্‌ (তুষারগির ) সম্পকিত। 


১৭০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


কালিদাস বলিয়াছেন। তাহার মধ্যে দিলীপ রঘু অজ দশরথ ও রাম--এই 
পাঁচজনের পরিচয়ে পনেরো সর্গ লাগিয়াছে। কুশ, অতিথি ও অগ্নিবর্ণ__ প্রত্যেকে 
মোটামুটি এক সর্গ করিয়া লইয়াছেন । বাঁকি বিশ জন১ একটিমাত্র-_ অষ্টাদশ সর্গে 
স্থানপ্রাঞ্ড। 
কুমারসম্ভব মেঘদূত খতৃসংহার-_এই তিনটি কাব্যে কালিদাস নমক্ট্রিয়ার দ্বারা 
কাব্যারভ্ত করেন নাই। তা শুধু রঘুবংশেই করিয়াছেন | তাহার কারণ মনে করি 
যে এই কাব্য পুরাণ-আখ্যায়িকার মতো, এবং রাঁজসভায় পঠিত হইবার যোগ্য । 
তা ছাডা কাব্যটি কাঁলিদাঁসের পরিণত বয়সের রচন1 বলিয়াও বোধ হয়৷ মেঘদূত 
ও খধাতুসংহারের মতো রঘুবংশ খগ্ডকাব্য নয় এবং কুমারসম্ভবের মতো খণ্ডিত 
কাবাও নয় । 
রঘুবংশের আরম্ত এই ক্সোকে 
বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থপ্রতিপত্তয়ে । 
জগতঃ পিতরো বন্দে পার্বতীপরমেশ্বরো৷ ॥ 
'শব্দ ও অর্থের মতো ধাহাদের ( নিত্য- ) সম্পক, জগতের মাতা পিতা. 
পার্বতী ও পরমেশ্বরকে, বাক্যের অর্থপ্রতিপত্তির জন্য২ বন্দনা করি ॥ 
শাহর পর বিনয় প্রকাশ । 
কোথায় স্তর্য-উৎপন্ন বংশ, কোথায় ( আমার মতে) ক্ষুদ্রবুদি ! 
( আমি যেন ) মোহবশে ভেলায় চাঁপিয়৷ সাগর ডিডাঁইতে চাহিতেছি | 
কমবুদ্ধি (আমি ) কবিযশের প্রার্থী, (স্তরাং ) উপহাসপাত্রই হইব । 
যেমন দীর্ঘকায়ের লভ্য ফলের লোভে বামন হাত উঁচু করে । 
কিন্তু কীলিদাঁস একেবারে নির্ভরসা নন | 
তবে পূর্ব মনীষীদের দ্বারা এই বংশে৩ বাক্যের পথ করা আছে । (তাই) 
বজ্স্ুচি-ছিদ্র্রিত মণিতে সুতার মতো! আমারও প্রবেশ হইতে পারে ॥ 
তাহার পর চার শ্লোকে মানুষ ও রাজা দুই ভাবেই রঘুবংশের রাজাদের মহত্ব 
নির্দেশ করিয়! কালিদাস বলিতেছেন যে রঘুবংশের গুণগাথা শুনিয়া তিনি এই 
ধৃষ্টতায় প্রবৃত্ত হইয়াছেন | তাহার এই রচন1 ভালে কি মন্দ তাহ! শুনিয়া তবে 
বিচার করিতে হইবে । 
ভাঁলো কি মন্দ বিচারের ধাহার। হেতু সেই সং ব্যক্তিরা শুনিবেন । 
সোনা খাঁটি কি ভেজাল তাহ অগ্নিতেই ধরা পড়ে ॥ 
তাহার পর কথারন্ত ; রাজার মধ্যে যিনি সবপ্রথম সেই বৈবস্বত মনুর 


১ নিষধ, নল, নভস্‌, পুগ্ুরীক, ক্ষেমধন্বা, দেবানীক, অহীনগু, পারিযাত্র, শিল, উন্না, বগ্ভনা, 
শও্ষণ, বাষিতাশ্ব, বিশ্বসহ, সোম হুত, ব্রন্দিঠ, ত্রদ্দিষ্টের পুত্র (নাম পুত্র 1): পৃষ্য, ফবসন্ধি, সুদর্শন । 

২ অর্থাৎ বাগব্যবহারে ঈপ.সিত অর্থ প্রকাশ করিবার শক্তিলাভের জন্য । 

৩ এখানে ছিদ্র কর! বাশে বাঁশি বাজাইবার গ্লেষ আছে। 


সংস্কৃত সাহিত্য ১৭১ 


সাগরের মতো! বিস্তীর্ণ বংশে (অর্থাৎ হুর্যবংশে ) রাজেন্দু দিলীপ জন্মগ্রহণ 
করিয়াছিলেন । তাহার পর দিলীপের শক্তিসামর্ধ্যের ও ধর্মশাসনের প্রশংসা ১ 
দিলীপের প্রিয় পাটরাঁনী মগধ (রাজ-) বংশের কন্তা, নাম স্থদক্ষিণা | স্থদক্ষিণার 
গর্ভে পুত্রসন্তান লাভ দিলীপের আকাজ্কষিত! পুত্রজন্মের জন্য আরও দীর্ঘকাল 
অপেক্ষা না করিয়া সপতীক দিলীপ রূপকথার রাঁজরানীর মতো সৈন্যসামস্ত ন 
লইয়। বনে চলিয়া গেলেন । (কালিদাস অবশ্ঠ গহন বনে বলেন নাই, বলিয়াছেন 
তপোবনে- গুরু বশিষ্টের আশ্রমে |) 
বারো ক্লোকে ( ৩৬-৪৭ ) তপোবন-যাত্রীর বর্ণনা | বুদ্ধ গোঁয়ালাদের কাছে 
টাটকা ঘি লইয়া! দিলীপ ও স্থদক্ষিণ রাস্তার ধারের সব গাছ চিনিয়া লইতে 
লাগিলেন | সন্ধ্যার মুখে রাঁজারানী গুরুর আশ্রমে পৌছিলেন। তখন নিজেরাও 
ক্লান্ত, রথের পশুও শ্রান্ত | পাঁচ ক্লোকে ( ৪৯-৫৩ ) আশ্রমপদের বর্ণনা । রথ হইতে 
নামিয়া, পত্বীকে নামাইয়া রাজা সারথীকে বাহনদের বিশ্রী করাইতে বলিলেন । 
আশ্রমবাসী মুনির! রাজদম্পতীকে যথারীতি স্বাগত কাল । আশ্রমে সন্ধ্যার্চন। 
শেষ হইলে রাজা ও রানী গিয়া গুরু বশিষ্ঠ ও গুরুপত্বী অরুহ্ধতীর পাদবন্দন। 
করিলেন । তীহারাও রাজদম্পতীকে অভিনন্দিত করিলেন । গুরুগৃহে আতিথ্য ৪ 
বিশ্রাম লাভ করিলে পর রাজাকে মুনি রাজ্যের খবর জিজ্ঞাসা করিলেন । রাজা 
কহিলেন, আপনার মন্ত্র ও যজ্ঞ বলে এবং আপনার ব্রদ্ধতেজে আমার প্রজার 
দীর্ঘজীবী হইয়। স্থখে আছে, কিন্তু আপনার এই বধু পুত্রপ্রসবিনী ন! হওয়ায় 
আমার রাজ্যধন কিছুই ভালে! লাগিতেছে না। ছয় শ্লোকে রাজা তাহার 
অপত্যহীনতার মমবেদন1 জানাইয়া নিবেদন করিলেন 
বাবা, যাহাতে পিতৃখণ হইতে মুক্ত হই আপনাকে সেই ব্যবস্থা করিতে 
হইবে । ইক্ষাকুদের দুল্রাপ্য কামনায় সিদ্ধিলাভ আপনারই ইচ্ছাধীন ॥ 
রাজার কথা শুনিয়। মুনি স্তব্ধনেত্রে কিছুক্ষণ ধ্যানমৌন রহিলেন, যেন মাছ সব 
ধুমাইয়া পড়ায় অচঞ্চল হুদ | রাঁজার সন্তান ন! হওয়ার কারণ ধ্যানে জানিয় 
লহয়। বশিষ্ঠ দিলীপকে বলিলেন, তুমি একদিণ হন্দ্রের দরখারে হাজির দিয়া 
পৃথিবীতে ফিরিতেছিলে | পথে তরুচ্ছায়ায় স্থুরভিও শুহয়াছিল। তুমি পত্বীর 
কথ! ভাঁবিতেছিলে বলিয়া তাহাকে নজর কর নাই। স্থরভিকে প্রদক্ষিণ করিয়। 
আসা তোমার উচিত ছিল । তাহা কর নাই বলিয়। স্থরভি শাপ দিয়াছিল। তখন 
আকাশগঙ্গায় দিগগজেরা উদ্দাম জলক্রীড়া করিতেছিল বলিয়৷ সে শাপ তোমার 
অথব। সারথীর কর্ণগোচর হয় নাই। পৃজ্যের পূজা না করিলে কলঠাণের প্রাতি- 


১ গপ্লেক ১৩-৩০। 

২ মগধরাজবংশ প্রাচীনত্ব ও সার্বভৌমত্ব গৌরবে অত্যান্ত মর্ধাদাবান্‌ ছিল। অশোক ঠাহার এক 
'অনুশাসনে নিজেকে “রাজ। মাগধ” বলিয়াছেন । 

১ ন্বর্ধেনু কপিলার সন্তান । 


১৭২ ভাঁরতীয়-আধ সাহিত্যের হতিহাস 


বন্ধকতা হয়| তোমাকে সে শাপমোচন করাইতে হইবে । স্থরভিকে এখন পাওয়। 
যাইবে না। সে এখন বরুণের দীর্ঘকালব্যাপী যচ্ছের প্রয়োজনে পাত।লে রহিয়াছে 
সেখানে যাইবার উপায় নাই, কেন ন1 পাতালের দ্বার সর্পরুদ্ধ ! সুরভির সন্তান 
আমার এই নন্দিনী গাঁভীটকে 'ঠাঠার প্রাতিনিধি করিয়া তুমি সপত্বীক শুদ্ধাচার 
থাকিয়া সেবা কর। প্রাত হইলে পে বাঞ্তা পূরণ করিতে পারে । 
এই কথা বলিতে ধলিতেই নন্দিণী বন ১ঠতে চরিয়! 'ফয়া আসিল । 
কালিদাস অল্পকখায় গোকটির উজ্জল বর্ণন। 7০৩ । 
শাল টোদয়মীতুপ্নং পল্লথা ঘ্পাটলা | 
'খভ্রতী শ্বেহরোনাঙ্কং সন্ধ্যে শ শনং নবমূ ॥ 
পথের মতো! জিগ্ধ পাঁটল তাহার এড | কপালের ডপর শা পৌয়ার 
ব(ক। চিহ্ন ! যেন নব শশীকে ধারণ কারুয়। সমীগত সন্ধ্যা ॥ 
বাশ ঝাঁললেন, “পরে সপ্ধে নান্দনী আসয়া পাঁডল ! তোমার বাঞ্ছা, সাদ্ধ 
হহবে বাঁলয় মনে ২হতেছে । তুমি এংভাবে হহার পরিচয়। কীরবে, 
বনের তৃণভোজী এই গাভীকে সর্বদা নিজে অন্ুগমম কারবে | অভ্যাসে 
যেমন বিদ্ধা তেমনি (সতত সেবায় ) হহাকে প্রসন্ন করিখে ॥ 
এ যখন চলবে তুমিও চলিবে, এ যখন থামিবে তুমিও থ।মবে । এ যখন 
'শযগ্ন হহবে হুমিও বসিবে, যখস জল খাঁহবে তৃমি জপ খাইবে ॥ 
বধৃও ভক্তিমতী ও সংযত ভয়] অর্চন1 করিয়া তপো।খনের সীমা পবন 
সকালে অন্থগম্নন করিবে এবং সন্ধণায় আগ খাড়াহয়া আনিবে | যাপন 
ন। ণন্দিনী প্রসন্ন হয় ততদিন এইভাবে সেবা করিতে হংবে। 
বাজ সাগ্রহে সম্মত হইলেন | খশিক্ট রাজী বাসের জন্য পর্ণশাল। ও আহারেব 
জন্য বুনে? ব্যবস্থা নির্ধারণ কারয়া দিলেন । রাজদম্পতী তপোণনের পরনাশায় 
কুশশধাীয় বাত কাটালেন । এইখানে প্রথম সগ শেষ ৩ 
বপণথার বাঁজা কিবা পাজকুমীতএর মুঞ্ো, অবাগান কালের অনেক রাজ- 
বংশকর্তার আগ্য কাহিনী মতো, উপনিষদের কালের গুরুকুলবাঁসী ত্রহ্ধচারীর 
মতো. দিলীপ নিষ্ঠার শাহ গুরুর গোরু চাইতে লাগিলেন । রানীর গোপুজ। 
আধু'নককালের অবিবাহিত কন্যাদের গোকুল ব্রতের মতোই । 
সকালবেলায় ছুধ দোয়ার পর বাছুরকে খাওয়াইয়া বাঁধিয়া রাখা হইত, আর 
রাজ। নন্দিনীকে লইয়া খনে যাহতেন। সমস্ত দিন বনে চরিয়] নন্দিনী সন্ধ্যায় 
আশ্রমে ফিরিয়া আসত | গজা সবদাঁ হ্বীয়ার মতে] সে লাগিয়। থাকিতেন 
এবং চিনি যাহাহ হি তিনিও তাহ করিতেন | রানী সকাঁলবেলায় 


১ অর্থাৎ রা পাতার মতে! । 
২ অর্থাৎ শুরুপক্ষের গোড়ার দিকের চক্দ্রকলা । 
তি গ্লোকসংখা! 9৫ | 


সংস্কৃত সাহা -৭৩ 


নশ্দিনীর পৃ; কার, ওহ, 'পছু ।পছু আশমপ্রান্ত প্যন্ত হতেন আর সন্ধ্যা- 
বেলায় প্রত্যুদ্গমন কঃ: আলিতেশ ! সন্ধ্যাবেলায় কিভাবে সুদক্ষিণা নন্দিনীর 
অর্চনা ( অর্থাৎ ববণ ) করতেন তাহাএ একটু বর্ণনা আছে 

স্থদক্ষিণ। থহ্‌ সমেও পাত্র ধার্রয়া সেই )পয়াহ্ণা (গাশাকে) প্রদক্ষিণ 

করিয়া প্রণাম বয়! তাহার ধশাল শুঙদয়ের মধাস্থলে এনা করিত ১ 

সে মধাল যেন উদ্দেশ্যলিদ্দিব দ্বাও ॥ 
শা প্র গোয়ালে নন্দিশীর কাছে দক্ষিণা পৃজাদণপ রাখয়া দিতেন ।২ বীজ 
ও র'পীর অষ্টপ্রহণ গোপেবার বর্ণনা আছে বিশ শ্লোকে (৫-২৪)। 

এইভাবে ন'ন্দনীর দেখায় একশ "দল কওয়া গেল 1 বাশ দিনের “দন বশ 

হলি গোমবেনু, গঙ্গীধারাপ *নেখ ফলে খাস জন্বাহয়াছে এ.ন এক হিমালয়এঠাব 
মধো ঢুকিয়া ডল; অমন তাহাকে এক ৮5 আয়া আক্রমণ করিল খাজা 
গ্ুভাব বাহিরে ছলেন | নন্পনীর আর্তনাদ গুহায় দ্বিগুণ প্র'ওপবানত হহয়' খাজা 
কানে পৌছিল । রাজা 05দেন, পাপ-গাতীর পৃষ্ঠে এক দিংহ থানা রাখিয়াছে । 
৩খাঁন তিনি তৃশ হঙতে খাঁধ লহযা বন্গুতে 5৬!ইতে শেলেম কিঃ তাহা হাজি 
বাঁণের্র গুচ্ছে পাঁ'গয়াহ সহিল। গড়া গ্রতমাৰ মতো জা নিশ্চে্ট $ইয়? 
গেলেন ।৩ নন্দিনীকে রক্ষা করিঠে অঙ্গম হয়! রাজার মনে ক্রোধ বাড়িতে 
লাগিল । মন্ত্রোষধিরুদ্ধবীধ সাপের মতো বাজী নিজে ক্ষোভে “নজেই অন্তরে 
গুঁড়িতে লাগিলেন | তখন হঠীত প্জাকে চমকাইয়া দিয়া সি“হ মানুষেব গলায় 
কথ। বলিতে লাগল | সতত খলিল, রী শান্ত হইও না । তুমি আমার কি 
করিতে পারিখ না । আমাকে শবের কিন্বার কুম্তোদক বলিয়া জানিও ' নিকুত্ত 
আমার মিত্র । আমার পিঠে পা দিয়। শব তাহার ষাড়ে চডেন। 

অমূং পুরঃ পশ্ঠপি দেখদারুং পুত্রীক্কতোইসে৷ বুষভববজেন 

যে। হ্মকুত্তভ্তন নিংকৃত1নাং ক্গনান্য মাতুং পয়সাং রসচ্গঃ ॥ 

“সামনে এহ যে দেখদাঞ্ দেখতে, শিব ₹হাকে পত্র করিয়াছেন | 

এ ক্কন্দের ম।তাদ স্তনবৎ হেমকুস্তের পানীয়েরও রস পাইয়াছে ৪৫ 

একদিন বোন বন্গজ গা ঘষিয়া গাঁছটিএ ছাল তুপিয়া দিয়াঠিল | তাহাতে 

পার্বতীর ততটাই দুঃখ হইয়'ছিল যতটা দুঃখ অস্ুএদের অস্ত্রে বিক্ষত কুমারকে 
দেখিয়।। তাহার পর এই আংদ্রকুক্ষি হইতে খন্যহস্তীদের দুবে রাঁখিবার জন্য 
শিব আমাকে নিযুক্ত করিয়াছেন । আমি সিংহরূপ ধরিয়া আছি । আমার দিন 
১ অর্থাৎ সেই পাত্রটি ঠেক্কাইত। 
২ “অস্তিকন্তন্তবপিপ্রদীপাখ্” (55) 
৩ “চিআ্রাপিতারস্ত ইবাততাস্”” (৩১) | 
৪ মুলে “পয়সাং' | পয়স্‌ ছু এবং গা? দুইই বোঝায় 
€ অর্থাৎ পা'তী সোনার ঘড়া কাণথে কারয়া তাহাকে জণ! দিয়া বাড়াইয়াছে | 
& অর্থাৎ কাতিককে । 


১৭৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


চলে হাতের কাছে আস] আগন্তককে খাইয়! ।১ অতএব তোমার লজ্জা করিবার 
কিছু নাই । তুমি যথেষ্ট গুরুভক্তি দেখাইয়াছ | এখন ঘরে ফিরিয়া দাও। 
সিংহের কথা শুনিয়া প্লাজার আত্ম-অবজ্ঞা ঘুচিল। রাজা বলিলেন, আপনি 
আমার মনের কথ। সব বুঝিতেছেন । আমার কোন কিছু করিবার নাই, বলিতে 
গেলে হাম্যকর হইবে । তবুও বলিতেছি। স্থাবর জন্মের সৃষ্টিস্থিতিলয়ের কর্তা 
(শিব) আমার মান্ত | কিন্ত আমার গুরু আহিতাগ্রি ।২ তাহার ধন চোখের 
সামনে নষ্ট হইবে, তাহা তো উপেক্ষা করা যায় না। অতএব 
সত্বং মদীয়েন শরীরবৃত্তিৎ দেহেন নিধর্তয়িতৃং প্রপীদ | 
দিনাবসানোতমৃকবালবৎসা বিতৃজ্যতাং ধেনুরিয়ং মহর্ষেঃ ॥ 
“আপনি আমার দেহ লইয়া আপনার শরীরপোষণের কাজ নিম্ন করিয়। 
অনুগৃহীত করুন । দিবাবসাঁনের প্রতীক্ষায় ইহার কচি বাছুরটি উৎস্ক 
হইয়া আছে। মহধির এই গাঁভীটিকে ছাড়িয়। দিন ॥' 
একটু হাসিয়া, দীতের ছটাঁয় গিরগহ্বরের অন্ধকার ফিকা করিয়। দিয়! সিংহ 
বলিল. ( তোমার ) একছত্র রাজত্ব, নবযৌবন, সুন্দর দেহ। অল্পের জন্য অনেক 
ছাড়িতেছ ! তোমার বুদ্ধিত্রংশ হইয়াছে । যদি তোমার জীবে দয়া হইয়া থাকে 
তবে তোমার মৃত্যুতে শুধু এই একটি গোরুই পরিত্রাণ পাইবে ৷ আর তুমি নিজে 
যদি বাচিয়া থাক তবে, হে প্রজানাথ, পিতার মতো তুমি প্রজাদের চিরকাল বিপদ 
হইতে রক্ষা করিতে পারিবে । তুমি কি একটি গাভীর বিনাশে গুরুর কোপে 
ভয় করিতেছ ? কোটি কোটি ছুধালো। গোরু দিয়! তো তুমি তাহার ক্রোধ অপনয়ন 
করিতে পারিবে । অতএব কল্যাণ-স্থত্র অচ্ছিন্ত্র রাখো, ভোগে সমর্থ ওজম্বী নিজের 
শরীরকে রক্ষা কর। তোমার রাজ্য তো ইন্ত্রত্ব, তবে পৃথিবীতে ( এই যা)।৩ 
এহ বলিরা সিংহ থামিলে কিছুক্ষণ প্রতিধ্বনি চলিল ' বোধ হইল গুহা যেন 
তাহাঁকে সমর্থন করিতেছে । রাজ উত্তর দিতে গিয়। নন্দিনীর দিকে চাহিলেন । 
দেখিলেন গোরুটি কাতরভাবে তাহার মুখের পানে চাহিয়া আছে। রাজার মন 
গলিয়। গেল৷ তিনি বলিলেন, ক্ষত৪ হইতে রক্ষা করে বলিয়াই ক্ষত্র নামটি ভুবনে 
প্রসিদ্ধ হইয়াছে। যদি তাহার বিপরীত করা হয় তাহা হইলে রাজ্য লইয়া! কী 
হইবে? যদি নিন্দার পঙ্কলেপ হয় তবে প্রাণ লইয়? কী হইবে? আর এ গাভী 


১ “অন্কাগতসত্তবৃত্তি;” | 

২ ধিনি প্রত্যহ অগ্নিষ্টোম করেন । প্রত্যহ হোম করিতে ঘি লাগে, সুতরাং গোরু না হইলে 
তাহার ধর্মকার্ধ চলে ন1। 

৩ শ্লোক ৪৬-৫। 

৪ অর্থাৎ আঘাত । “ক্ষত্র(ৎ কিল ত্রায়তে” (৫৩ )--এইথানে কালিদাস “ক্ষব্র' (প্রাচীন 
পারসীক “খশস” আবেন্তা “থশথ” মানে রাজ?) শবের বুৎপন্তি দিয়াছেন। “'ক্ষত্র” শক 
সংন্বতে রাজ1 অর্থে চলিত ছিল ন1। 


সংস্কৃত সাহিত্য হী 


স্বরভির সম্তান। কোটি কোটি গোরু দিলেও ইহার যুল্য শৌধ হইবে না। তুমি 
আমাকে খাও, তাহা। হইলে তোমার শরীরবৃত্তি সাধিত হইবে এবং মুনি বশিষ্ঠেরও 
ধর্মকর্ম অব্যাহত রহিবে। তুমিও তে। অন্যের নিযুক্ত হইয়া কাজ করিতেছ। 
তুমিই বল, নিজে অক্ষ থাকিয়। রক্ষণীয়কে কি বিনষ্ট হইতে দেওয়। যাঁয়? যদি 
তুমি মনে কর, দেহধারী আঁমি তোমার জিঘাংসাঁর পাত্র নহি, তাহ! হইলে আমার 
যে যশোদেহ তাহার প্রতি সদয় হও। ভৌতিক দেহে আমার কোন আস্থা নাই। 
উপরস্ত 
সম্বন্ধমীভাষণপূর্বমান্র্ৃত্তঃ স নে সঙ্গতয়োর্বনান্তে | 
তদৃভূতনাথানুগ নাহৃসি ত্বং সম্বপ্ধিনে মে প্রণয়ং বিহস্তম্‌ ॥ 
“লোকে বলে কথাবার্তা কহিলে পরে সম্পর্ক ধবাড়ায় ৷ বনমধ্যে আমাদের 
দুইজনের তা৷ ঘটিল। অতএব হে ভূতনাথ-অনুচর, আমি তোমার 
সম্বন্ধী৯। (আমার ) অনুরোধ প্রত্যাখ্যান তোমার উচিত নয় ॥ 
“বেশ, তাই হোক।'--সিংহ এই কথা বলিতেই রাজার হাতপায়ের জড়ত্ব ঘুচিয়া 
গেল । অস্ত্রস্ত্র পরিত্যাগ করিয়া দিলীপ নিজ দেহকে আমিষপিণ্ডের মতো] সিংহ্‌- 
সম্মুখে ধবিয়৷ দিলেন। তিনি সিংহের লক্ষগ্রাস অপেক্ষা করিতেছেন।এমন সময় 
আকাশ হইতে বিদ্যাধর অধোমুখ রাজার উপর পুষ্পবুষ্টি করিল | “ওঠ বাছা,_- 
এই সঞ্জীবন বাক্য শুনিয়া রাজা মুখ তুলিয়৷ দেখেন--কোথায় সিংহ ! সিগ্ধ দৃষ্টিতে 
নন্িন। তাহার প্রতি চাহিয়া আছে, তাহীর স্তন হইতে দুগ্ধ ঝরিতেছে। নন্দিনী 
মানুষের মতো রাজাকে বলিল, ভয় নাই। আমিই মায়! করিয়া তোমাকে 
পরীক্ষা! করিলাম । আমি খুশি হইয়া তোমাকে বর দিতেছি । বর নাও তুমি 1? 
রাজ বলিলেন, “মুদক্ষিণার গর্ভে আমার যেন বংশকর্তা অনন্তকীতি পুত্র হয় 
নন্দিনী বলিল, “বেশ । তুমি পত্রপুটে দুধ দুহিয়া খাও ।' রাজা তাহাই করিলেন। 
তাহার পরে নন্দিনীকে লহয়া আশ্রমে ফিরিলেন । সকালবেলায় বশিষ্ঠ ব্রতপারণা 
করাইয়। রাজদম্পতীকে রাঁজধানাতে পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে স্থ্দক্ষিণার 
গর্ভসঞ্চার হইল । এইখানে ৭৫ ক্লৌকে দ্বিতীয় সর্গ সমাপ্ত | ( দিলীপ-নন্দিনী-সিংং 
আখ্যানটি একটি ভালে। জাতক গল্পের মতে | ) 
ততীয় সর্গে রঘুর জন্মকথা। এখানে কালিদাস গভিণী নারীর ও নবজাত শিশুর 
যে ছবি আকিয়াছেন তাহ! প্রাচীন সাহিত্যে আগে পাওয়া যায় নাই । রঘুবংশে 
রাজারাজড়ার কথা বলিতে গিয়াও কালিদাস ঘরসংসারের আনন্দ ভুলিতে পারেন 
নাই। রঘুবংশের এখানে এবং শকুত্তলার শেষ অঙ্কে তিনি ভারতীয় সাহিত্যে 
শিশুরসের অবতারণা করিলেন । 
মন অর্থাৎ তোমার আমার মধ্যে সম্পর্ক স্থাশিত হইয়াছে । এখানে “সম্বন্ধ!” শব্দে শ্লেষ থাকিতে 


পারে । বাংলার রূপকথা প্মরণীর। 
২ ইচ্ছ! করিয়াই বাৎসল্যরস বলিলাম ন1। বাৎসল্যরস বলিতে গেলে কৃষ্ণনীলার ও বৈষ্ণব 


অলঙ্কারশান্ত্রের ব্যগ্রন। আসিয়। পড়ে । 


১৭৬ ভারঞয়ু-আধ সাহিত্যের হাতহাস 


৮ 


ক্রমে জুদক্ষিণার পাধ খাইবার সময় আসিল ।১৯ শরীর অবসন্ন হওয়ায় 

স্লাদক্ষিণ1 অলঙ্কার পরিধান ছাড়িয়াছেন। তাহার মুখমণ্ডল লোধপুষ্পের মতো 
পারুবর্ণ। তাহাকে দেখিলে মনে হয় যেন আসম্নপ্রত্যুষে পজনীতে ক্ষীণজ্যোতিঃ 
ঠাদ, শুপু এক একটি তাঁণা দেখ। যাইতেছে ।২ পত়্ীকে দেখিয়া রাজার প্রীতি দিন 
দিন বাড়িতে লাগিপ। বলানীর প্রসধকীল আসন্ন হইলে রাজা কুমারভৃত্যদের৩ দিয়া 
বাবস্থা করিলেন | তাঠার পর শুভলগ্রে৪ সুদক্ষিণ। পুত্র প্রসব করিলেন । প্রাসাদে 
বজন? বাজতে লাগিল । নারীর] নত) করিতে লাগিল ।৫ রাজ! ভাবিয়া চিন্তিয়া 
পুত্রের নাম রাখিলেন এঘু ৬ স্বন্দরবান্তি € সর্বস্থলক্ষণময় শিশু পিতার যত্বে দিন 
দিন বাডতে পাগিপ | একটিমাত্র শ্লোকে কালিদাস শিশুর পরিপুর্ণ আলেখ। 
আকিয় দিয়াছেন । 

২৭৮ ধাত্র্য। গ্রথমৌদিতং বাচো যয়ে। তদাযামবলম্থ্য টাঙ্গুলম্‌ | 

অভূচ্চ নখ প্রণিপাঙশিক্ষয়া পিতুমুদিং তেন ততান সোইর্ভক: " 

'ধাত্রীর অন্থকরণে প্রথমে কথা বলিতে শিখিল । তাহার আল বাগর। 

প্রথম চলিতে শিখিল । প্রণাম শিক্ষায় প্রথম ঘাড় হেট করিতে শিখিপ । 

এহ ভাবে শিশুট পিতাএ আনন্দবর্ধন কাঁদতে লাগিল ॥ 
ছেলে কোলে ধরিয়া "শঁজীর যেন আশ [মটিত না। 

একটু খয়ম হইলে প্রথুব মাথা চুলে চুভাবাধা হহল। সে সমবয্পসী মন্ত্ি 

গুত্রদের সঙ্গে লেখাপড়া শিখিতে লাগিল । যখাঞকালে রঘু উপনয়ন হইল । অক্প- 
বলেই সে পিতার সমস্ত গুণের সঙিত চাও খিগ্ভায় পাঁরদশিতা লাভ করিল । 
হার পর সে ম্বগ্য্র পরিয়া পিতার কাছে অস্ত্রাখদ্যা শিখিল। ধন্ুুখিগ্ায় শ্রেষ্ঠ 
হইল । তাহাকে যোবনারুঢ দেখিয়া দিলীপ গোদান অনুষ্ঠান করিয়া বিবাহ 
দিলেন । বধুরা সবাই পলাজকন্া। | দিলীপ রঘুকে যোবরাজ্যে অভিষিক্ত করিলেন । 
তাহার পর পরপর অশ্থমেধ যজ্ঞ করিতে লাগিলেন । শেষ বেলায় হন্ত্র যজ্ঞের অশ্ব 
বারলেন। অশ্খের রক্ষক রঘুর সঁহত খন্দের যুদ্ধ হইল ।? রঘুর বীরত্বে ইন্দ্র তুষ্ট 
হইয়া বলিলেন, “ঘোড়। ছাড়িয়া দিব না, আর কি চাঁও বল।' রধু বাঁলল, “অপূর্ণ 
হইলেও পূর্ণ যন্ড্রেন ফল যেন আমার ।পতা৷ পান এবং আমাকে গিয়া যেন তাহার 
কাছে এই যজ্ঞভঙ্গের বার্তা জানাইতে ন] হয়|” “তাই হোক”, খলিয়। ইন্দ্র রঘু 
গায়ে হাত বুলাইয়া দিলেশ । 


১ ““নুদ্ক্ষিণ| দৌহাদ লক্ষণং দে” | 

২ “তনুপ্রকাশেন বিচেফতারক1 প্রভাত কল্প! শুশিনের শবরী” | 

৩ অর্থাৎ পুরুষ নার্স ও শিশু চিকিৎসক | 

৪ শ্লোক ১৩। এখানে কালিদাসের জ্োতিষবিগ্ভার প(চয়। 

৫ এখন যেমণ হ্লড়ের নাচ হয়। 

৬ শ্লোক ২১। এখানে কাশিদাসের নিরুক্তি জ্ঞানের পরিচয় । (মানে ক্ষিপ্র ) 
৭ শ্রেক ৩৯-৬-। 


সংস্কৃত সাহিত্য ১৭৭ 


অতঃপর দিলীপ পুত্রের উপর সম্পূর্ণ রাজ্যভার দিয়া পত্বীর সহিত তপোবনে 
চলিয়া গেলেন । এইখানে ৭০ ঙ্পোকে তৃতীয় সর্গ শেষ । 
চতুর্থ সর্গে রঘুর দিগ.বিজম্ বর্ণনা । এ সর্গটিকে ভারতবর্ষের প্রান্তিক 
ভূগোল-বর্ণন৷ বলিতে পারি । 
পিতার রাজ্যভার পাইয়। রঘু ধর্মন্তায়ে প্রজ। পালন করিতে লাগিলেন। 
নাজ। শব্দের বুযুৎপত্তির হঙ্গিত করিয়া! কালিদাস বলিতেছেন যে রথুর রাজা নাম 
সম্পূর্ণ সার্থক । 
যথ। প্রহলাদণাচ,চন্দ্রঃ প্রতাপাৎ তপনে যথা । 
তখৈব সোহতুদন্বর্থে! রাজ] প্রকতিরঞ্জনাৎ ॥ 
যেমন আনন্দকর বলিয়। চন্ত্র+, উত্তাপ ( দেয়) বলিয়া তপন, তেমনি 
তিনিও প্রক্কতিরঞনহেতু সার্থকনামা রাজা২ হইয়াছিলেন ॥" 
পিতার কাছ হইতে পাওয়া রাজ্যের স্বব্যবস্থ। করা হইতে না হইতে শরৎকাল 
আমিয়। গেল । রঘু রাজ্যের পরিধি বাড়াইবার ইচ্ছা! করিলেন । প্রজার] তাহার 
শাসনে খুব সন্তুষ্ট । তাহার যশ চারিদিকে ছড়াইয়াছে, এমন কি দুরদূরাত্ত জনপদে 
মেয়ে-মহলেও পৌছাইয়াছে। 
ইচ্ষুচ্ছায়নিষাদিস্তস্তস্য গৌপ্ত,গণোদয়ম্‌ । 
আকুমারকথোদ্ঘাতং শালিগোপ্যো জণ্ু্যশঃ ॥ 
'আখক্ষেতে ছায়ায় বসিয়া, সেই রাজ! রঘুর শিশুকাঁল হইতে গুণময় 
জীবনকথা বলিয়৷ ধানক্ষেতের পাহারাদার মেয়ের যশোগান করিত ॥ 
( সে কালের মাঠে খাট মেয়েদের গাওয়া মেয়েলি গানের এই প্রথম উল্লেখ 
আমর। পাইলাম |) 
প্রথম শরতে যখন নদীর জল প্রসন্ন ও স্ভিমিতগতি, পথের কাদ1 যখন 
শুাইয়াছে তখন বিধিমতে। অশ্থের বরণ করিয়া৩, রাজধানী ও জনপদ রক্ষা 
ব্যবস্থ। সুদূঢ় করিয়া পিছনের পথ নিরাপদ রাঁখিয়1৪, ষড়বিধ সৈন্যবাহিনী 
লইয়া রঘু দিগ বিজয়ে যাত্রা করিলেন । নগরে বর্ষীয়সী মহিলার! রঘুর উপর 
লাজবৃষ্টি কাঁরল। 


১ “চদদি" ধাতুর অর্থ নিদ্ধদীপ্তি দেওয়]। 

২ কালিদাস রপ্রি ধাতু হইতে রাজা শব্দের বুৎপত্তি করিয়াছেন। বেদে “সোমো রাজা”, 
“যমে। রাজা" । যম সূর্ঘপুত্র । হয়ত এখানে এই ইঙ্গিতও আছে। 

৩ “কাঁজিনীরাজনাবিধেই” (২৫)। “নীরাজন"' “শুদ্ধীকৃত” বাংলায় নিরঞ্জন মানে বিসর্জন 
নয়। বুৎপত্তিগত মানে--“জলে ধোওয়া।” বিদায়ের ও ম্বাগত করিবার আগে যে বিধিমতে- 
অর্থদান ও অগ্নিহোন্র প্রভৃতি শুভ অনুষ্ঠান এখানকার মেয়েলি “বরন"--তাহাই সেকালের 
ধ্যবহারিক অর্থে “নীরাজন"' । 

৪ এই শ্লোক (২৬) কালিদাসের নিপুণ রাজনীতিবোধের পরিচল্। 
ভা. আ. সা. ই,_-১২ 


১৭৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রথমে রঘু চলিলেন পূর্ব দিকে । পূর্বসাঁগরাভিমুখে ধাবমান সেনাবাহিনীর 
পুরোভাগে রঘুকে দেখিয়া বোধ হইল যেন ভগীরথ হরজটাভ্রষ্ট গঙ্জাকে টানিয়া 
লইয়া বাইতেছেন। প্রাচ্য দেশগুলিকে জয় করিতে করিতে রঘু সমুক্রোপকঠে 
গিয়! পৌছিলেন। সে স্হ্ধ দেশ।১ রঘুর বলাঁধিক্যে স্থন্ধেরা নত হইয় বস্তা 
স্বীকার করিয়া আত্মরক্ষা করিল, যেমন নদীর বানের মুখে বেতগাছ করে। 
নৌবাহিনী লইয়। বঙ্গেরা২ বাঁধা দিল। তাহাদের জয় করিয়া রঘু গঞ্জাশ্রোতের 
মাঝখানে নিজ জয়স্তভ্ত স্থাপন করিলেন । 
আপাদপদ্মপ্রণতাঃ কলম ইহ তে রঘুম্‌। 
ফলৈঃ সংবর্ধয়ামাস্থরৎখাতপ্রতিরোপিতাঃ ॥ 
“তাহাদের উৎথাত করিয়া আবার প্রতিষ্ঠিত করিলে পর তাহারা কল্স' 
ধানের মতে] পা পর্যন্ত নুইয়। পড়িয়। ফল দিয়া রঘুকে সংবর্ধনা করিল ॥২ 
বঙ্গদেশ জয় করিয়া রঘু হাঁতিরবাধা পুলের উপর দিয়া কপিশা৩ নদী পার 
হইয়া উৎকলের পথ ধরিয়া কলিজের অভিমুখে চলিলেন। কলিঙ্গের রাঁজ! 
হস্তিবাহিনী লইয়! যুদ্ধ করিয়! হারিয়! গেলে রপুর প্রতাপ মহেন্দ্র পর্বতের মাথায় 
চড়িল। কলিঙ্গে রথুর যোদ্ধারা পানপাত1 বিছাইয়া আসর করিয়৷ নারিকেল- 
আদব পান করিতে লাগিল ।৫ ধর্মবিজয়ী রঘু কলিঙ্গের রাজাকে বন্দী করিয়া 
ছাড়িয়া দিলেন এবং রাজ্যও প্রত্যর্পণ করিলেন । 
তাহার পর রঘু সমুদ্রতট ধরিয়া দক্ষিণমুখে চলিলেন। রথুর বাহিনীর 
অবগাহনে কাবেরীর জল ঘোল হইয়া! গেল।৬ 
বলৈরধ্যুষিতান্তত্র বিজিগীযোগণতাধবনঃ । 
মারীচোদৃত্রান্তহীরীতা মলয়াদ্রেরুপত্যকাঃ ॥ 
'দীর্ঘপথপরিশ্রান্ত বিজয়নযাত্রী রঘু-বাহিনীর দ্বারা অধ্যষিত হওয়ায় 
মলয়ের উপত্যকাগুলিতে টিয়াপাখিরা লঙ্কাক্ষেতে যেন হ্মড়াইয়। 
পড়িল &' 
সেখানে অশ্বপদপিষ্ট এল ফলের রেণু উড়িয়৷ হাতির গণ্স্থলে পড়িয়া! মদগন্ধের 
জোর বাড়াইয়! দিল । চন্দন গাছে সাপ বেড়িয়া থাকার পেঁচানে। দাগের মধ্যে 
পড়িয়া ক্ষেপা হাতির শৃঙ্খলও শ্ঈথ হইল ন]। দক্ষিণদিকে গেলে কুর্যেরও তেজ 


১ রাট়ের (পশ্চিমবঙ্গের ) পুরানে। নাম । 

২ এখানে শক্লেষ আছে--(১) ধান, (২) স্থানীয় ফল--নুপারি ও নারিকেল এবং স্থানীয় 
উৎপন্ন ভরব্য-_হুলবস্ত্ ইত্যাদি। ৩ সম্ভবত হুবর্ণরেথ|। 

৪ “উতকলাদিতপথং” (৩৮) । মল্লিনাথ ব্যাখা। করিয়াছেন, উৎকলের রাজার দেখানে! পথে । 

« মনে হয় নারিকেল-আসব আর কিছুই নয় ডাবের জল । তাহা হইলে ডাবের জল থাওয়ার, 


উল্লেখ সাহিত্যে এই প্রথম পাইলাম। 
৬ "কাবেরীং সরিতাং পত়্যুঃ শক্ষনীক্জামিবাকরোৎ”। 


সংস্কৃত সাহিত্য ১৭৯ 


কহিয়। যায়, অথচ সেখানে রঘুর তেজ পাগ্যদের৯ অসহ্‌ হইল। তাত্রপর্ণা যেখানে 
সমুদ্রে মিশিয়াছে সেইখানের উৎকষ্ যুক্ত1 তাহার1 রথুকে প্রপীন করিল। মলয় 
ও দর্ুর পর্বত পার হইয়া তিনি সহা পর্বতও লঙ্ঘন করিলেন, যে অসহ্যবিক্রম 
সহ্যকে সমুদ্রও দূরে রাখিতে বাধ্য হইয়াছে । অপরান্ত২ দেশ জয় করিতে 
চলিতেছে যে রঘুবাহিনীকে দেখিয়। মনে হইল যে রামের অস্ত্র দ্বারা দূরে 
তাড়িত হইয়াও সমুদ্র ষেন সহ্যের কাছে আসিয়া ঠেকিয়াছে। রঘু-বাহিনীর ভয়ে 
কেরলের মেয়ের] প্রসাধন ত্যাগ করিয়াছিল। কিন্তু সেনাপদোৎক্ষিণ্ড ধুলি 
তাহাদের চুলে লাগিয়া যেন প্রসাধনচূর্ণের মতে। দেখাইল। কেয়াফুলের রজঃকণ। 
মুরল। নদীর হাওয়ায় উড়িয়া যোদ্ধাদের বর্জের উপর পড়ায় যেন বন্তস্থবাসিত 
করিবার চূর্ণের মতো বোধ হইতে লাগিল। এদিকে ওদিকে চরিয়া-বেড়ানো 
বাহনের গায়ের বর্মের ঝনঝনি হাঁওয়ায় তোলা রাজতালী৩-বনের ধবনিকে পরাভূত 
করিল ।' 
থভুনীক্বন্ধন দ্ধানাং মদোদৃগারস্থগদ্ধিযু। 
কটেত্যেঃ করিণীং পেতুঃ পুন্নীগেড্যঃ শিলীমুখাঃ ॥ 
খেজুর গাছের গুঁড়িতে বাধা হাতিদের যদোগার-স্থগন্ধি 
গণ্ডস্থলে ভ্রমর পুম্নাগ ফুল ছাড়িয়া! বসিতে লাগিল ॥' 
অপরান্তের রাজ! রঘুর বশ্ঠুত। স্বীকার করিল। 
পারসীকা ংস্ততো৷ জেত্রুং প্রতস্তথে স্থলবত্ত্রন] | 
ইন্িয়াখ্যানিব রিপুংস্তব্বজ্ঞানেন সংযমী ॥ 
তাহার পর (রঘু) পারসীকদের জয় করিতে স্থলপথে চলিলেন। 
যেমন সংযমী তব্জ্ঞানের দ্বারা ইন্রিয্ন-শত্রদের ( জয় করে )॥, 
যবনীমুখপন্মানাং সেহে মধুমদং ন সঃ। 
বালাতপমিবাবংজানামকালজলদো দয়ঃ ॥ 
'যবনীদের মুখপন্মের মধুগন্ধ তিনি সহ্য করিলেন না।€ 
অকালে মেঘ সকালের রৌদ্রনিবারণে যেমন পদ্মদের করে &” 
পাশ্চাত্যের» ঘোড়ায় চাপিয়। যুদ্ধ করিল। এত ধুল৷ উড়িল যে যুদ্ধ দেখা 


১ আধুনিক মাত্রাজ ও মহীশুরের অংশ লইয়া সেকালের পাও্য দেশ। 

২ আধুনিক দক্ষিণপশ্চিম মহীশুর ও কোষ্ণ। 

৩ বড় তালগাছ, অথব| বিশেষ একরকম তালগাছ । 

৪ মনে হয় কালিদাসের সময়ে ঘোড়ার চড়িয়! বুদ্ধরীতি প্রচলিত হইয়াছিল । আগে প্লোক ২৫ 
ষ্টব্য । 

« অর্থাৎ পাবলীৰক সৈল্তদের নিহত করিয়! তাহাদের পত্বীদের [বিধব1 ,করিলেন। বিধবার 
পক্ষে মগ্ঘপান নিষিদ্ধ। 

৬ অর্থাৎ পারসীক ও ববনের।। 


ভারতীয় আর্য-দাহিত্যের ইতিহাস 


গেল না, কেবল ধনুকের টঙ্কারে প্রতিযোদ্ধাদের রণচেষ্টা বোঝ! গেল। রঘু- 
সৈগ্ভের ভল্লে৯ পাঁরসীকদের মাথ। কাটা পড়িতে লাগিল। তাহাদের দাড়িওয়ালা 
কাটামুণ্ড দেখিয়৷ মনে হইল যেন রণস্থল মৌচাঁকে আস্তীর্ঘ। তাই দেখিয়া বাকি 
প্রতিযোদ্ধার1 মাথার টুপি খুলিয়া রথুর কাছে আত্মসমর্পণ করিল !২ 


বিনয়ন্তে কম তদৃযোধ। মধুভিবিজয়শ্রমমূ । 
আস্তীর্লাজিনরত্াসথ দ্রাক্ষীবলয়ভূমিযু ॥ 


'তাহার যোদ্ধারা মধুর দ্বারাও বিজয়শ্রম অপনোদন করিতে লাগিল, 
আঙ্,রক্ষেত বেষিত ভূমিতে মৃল্যবান্‌ কার্পেট (পাতিয়। )॥" 
তাহার পর রঘু উত্তরদিক বিজয়ে চলিয়। বঙ্ষু । কৃশাস্‌) হ্রদের তীরে পৌছিয়। 
হখ-নারীদের বৈধব্যসাধন করিলেন । কাণ্থোজেরা তাহার বিক্রম সহ্য করিতে 
না পারিয়া নত হইল, যেমন নত হইল সেখানকার আখরোট গাছ হাঁতিবাধার 
টানে পড়িয়া । ভালে ভালে। ঘোঁড়া-সমেত রাশি রাশি উপহার তাহারা রঘুকে 
প্রদান করিল। তাহার পর রঘু ঘোড়ায় চড়িয়৷ হিমালয় প্রদেশে চড়াও হইলেন । 
কিরাতদের সঙ্গে রঘুব ঘোরতর যুদ্ধ হইল। রঘুর জয়লাভে হিমাদ্রি যেন লঙ্জিত 
হইলেন । তাহার পর রঘু বিজয়বাহিনী লইয়া! লোহিত্য (ক্রহ্মপুত্র) অতিক্রম 
করিলেন । তখন প্রাগজ্যোতিষের রাজার হৃদয় কাপিয়া উঠিল । তিনি যুদ্ধ 
করিতে আসিলেন ন1। কামরূপের রাজাও রঘুকে হাতি ও বহু রত্ব উপহার দিয়া 
যুদ্ধ ন করিয়া বশ্ঠতা স্বীকার করিল । 
এইরূপে দিগ.বিজয় সাঙ্গ করিয়া? রঘু রাজধানীতে প্রত্যাগমন করিলেন! তাহার 
পর সর্বন্ব দক্ষিণ। দিয়] বিশ্বজিৎ যন্ত অনুষ্ঠান করিলেন । যক্ঞান্তে সমবেত রাজন্যদের 
্বস্ব স্থানে প্রত্যাবর্তনের অনুমতি দিয়। রঘু স্বচ্ছন্দে গৃহস্থখ উপভোগে মন দিলেন । 
এইখানে ৮৮ শ্লোকে চতুর্থ সর্গ শেষ । 
একদিন বরতন্ত মুনির শিষ্য কৌৎস গুরুদক্ষিণ! যোগাড় করিবার উদ্দেশ্তে রঘুর 
কাছে আসিলেন | বিশ্বজিৎ যজ্ঞ সর্বস্ব দান কর] হইয়াছে, তাই রঘু মৃৎপাত্রে 
অর্থ্য লইয়া কৌৎসকে অভার্থনা করিলেন । মুনির ও আশ্রমের কুশল প্পরশ্নীদির৪ 
পর রাজা বলিলেন 


১ দীর্ঘ ফলকযুক্ত বশ1। 

২ এই পারসীক-জয় বর্ণনা হইতে মন হয় থে ভারত-প্রত্যন্তে আথামেন্নীয় অধিকারের 
ইতিহাস কালিদাস হয়ত জানিতেন এবং সমসাময়িক সাপানীয় ইরানের কথাও ভাহার নিশ্চয় 
জানা ছিল। “পারসীক” শব্দটি কালিদাস পহ্লবী হইতে পাইপ! থাকিবেন। “ববন” মানে 
10177121) 01551 (গ্রীক )। 

৩ অর্থাৎ দ্রাক্ষারস পান করিয়|। 

৪ লোক ৪-৯। কুমারসন্ভব পঞ্চম সর্গ তুলনীয়। 


ংস্কৃত সাহিত্য ১৮১ 


অপি প্রসন্নেন মহধিণ! ত্বং সম্যগ, বিনীয়ান্ুমতে। গৃহায় । 
কালো হ্যয়ং সংক্রমিতুং দ্বিতীয়ং সর্বোপকারক্ষমমাশ্রমং তে ॥ 


“মহধি প্রসন্ন হইয়। আপনাকে ভালো করিয়। শিক্ষা দিয়া গৃহে যাইতে 
অনুমতি দিয়াছেন তো? সকলের উপকাঁব করা যায় এমন দ্বিতীয়, 
গাহস্থ্য, আশ্রমে প্রবেশ করিবার কাল আপনার আসিয়াছে ॥' 

কুশল প্রশ্নের উত্তর দিয়! রাজার প্রশংসা করিয়া! কৌৎস বলিলেন, আমি বড় 

অসময়ে আসিয়া পড়িয়াছি। যজ্ঞান্তে রিক্তবিক্ত আপনি যেন এখন 

আরণ্যকোপাত্তফল প্রস্তিঃ স্তদ্েন নীবার ইবাবশিষ্টুঃ ॥ 
'অরণ্যবাঁসীরা ফসল ঝাঁড়িয়া লইয়া! গিয়াছে এমন কাগ্ু-অবশিষ্ট বুনে! 
ধানগাছের মতো ॥' 


তদগ্যতত্তাবদন্ কার্ষে। গুবর্থমাহতুরমহং যতিষ্ধে । 
বস্তযস্ত তে নির্গলিতান্দুগর্তং শরদৃঘনং নার্দাতি চাতকোইপি ॥ 


অতএব, অনন্যকার্য আমি, গুরুর জন্য (দক্ষিণ) আহরণ করিতে 
অগ্থাত্র চেষ্টা করিব । আপনার কল্যাণ হোক । জলকণারিক্ত শরৎমেঘকে 
চাতকও চাপ দেয় না।। 
এই বলিয়া মুনিশিষ্য চলিয়? যাইতে উগ্ভাগ করিলে রাঁজা৷ তাহাকে জিজ্ঞাস! 
করিলেন, গুরুকে কী দিতে হইবে | শিষ্ঠ বাললেন, গুরুকে দক্ষিণা গ্রহণ করিবার 
জন্য জেদ করায় তিনি ক্রুদ্ধ হইয়া চল্লিশ কোটি টাকা চাহিয়াছেন। 
রখু বলিলেন 


গুর্থমথী শ্রুতপারদৃশ্বা রঘোঃ সকাশীদ্নবাপ্য কামম্‌। 
গতো বদান্তাত্তরমিত্যয়ং মে ম৷ ভূৎ পরীবাদনববতারঃ || 


“বিগ্ভার পারগামী (ছাত্র ) গুরুর জন্য অর্থী হইয়। রঘুর কাছে বিফল- 
কাম হইয়া অন্য বদান্য ব্যক্তির কাছে গিয়াছে, এমন অভূতপূর্ব নিন্দা 
আমার যেন না ঘটে ||” 
আপনি দুই তিন দিন আমার অগ্ল্যাগারে চতুর্থ অগ্নি১ হইয়া বাস করুন, আমি 
তাহার মধ্যে গুরুদক্ষিণা যোগাড় করিয়। দিব । 
রঘুঠিক করিলেন, কৈলাসনাথ কুবেরের ধনভাপগ্ার লুঠ করিবেন । তাহার 
সন্বল্প জানিয়! তয় পাইয়। কুবের রাতারাতি রথুর কোশাগার ভরাইয়] দিল। রথু 
কৌৎসকে প্রার্থনার অতিরিক্ত ধন দান করিলেন। কৌৎস রথুকে আত্মগুণানুরূপ 
পুত্র বর দিয়া চলিয়া গেলেন । যথাসময়ে রঘুর পুত্র জন্মিল। ব্রাদ্ধমুহূর্তে জন্ম 


১ সেকালের অগ্ন্যাগার এখনকার ঠাকুরথরের মতো1। বৈদিক ভাবনায় অগ্নির তিন রূপ। 
অতিথি ঘেন অগ্রির চতুর্থ রূপ। 


১৮২ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


বলিয়া রঘু পুত্রের নাম রাখিলেন অজ।১ অজ লেখাপড়া শিখিল এবং তাহার 
বিবাহের বয়স হইল । ক্রথকেশিকদের রাজা২ ভগিনী ইন্দুমতীর স্বয়ংবরসভার 
আয়োজন করিয়াছেন। অজ সসৈন্তে চলিল | পথে গান্বর্ষ-অন্ত্র লাভ ঘটিল। 
এইখানে (৭৬ ক্লোকে) পঞ্চম সর্গ শেষ ।৩ 

ষষ্ঠ সর্গে স্বয়ংবর-কাহিনী | এই স্বয়ংবর-বর্ণনার বিশেষ যৃল্য আছে। রঘুর 
দিগংবিজয়ে যেমন ভারতবর্ষের প্রাকৃতিক ভূগোল বিবৃত ইন্দুমতীর স্বয়ংবরে তেমনি 
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের (প্রদেশের ) রমনীয়ত1 বণিত ও বিভিন্ন রাজবংশের 
রাজ্যাধিকারীর প্রশস্তিমাল! গাথা! তাই স্বয্ংবর-সভায় একটু বিস্তৃত বিবরণ 
দিতেছি। 

গ্যালারি-মঞ্চের উপর রাজার ছুই সারি দিয়] শৌভ। করিয়া বসিয়াছেন | 
ইন্দুমতী দোলায় চড়িয়া ছুই মঞ্চ-সারির মধ্যে আপিয়া! নামিল । অমনি তাহার 
দিকে সকলের চোখ পড়িল এবং রাজার সকলে সাজগোজ গুছাইয়া মনোহরণ 
ভাবভঙ্গি করিতে লাগিল। কালিদাস সাত শ্লোকে (১৩-১৯) রাজাদের এই 
বিচিত্র “শৃঙ্গারচেষ্টাশ্র বর্ণনা দিয়াছেন । 


ততো। নৃপাণাং শ্রতবৃত্তবংশ। পুংবৎপ্রগল্ভ! প্রতিহাররক্ষী | 
প্রাক সন্গিকর্ষং মগধেশ্বর্য নীত্ব। কুমারীমবদৎ সুনন্দা || 


“তাহার পর পুরুষের মতো প্রগল্ত প্রতিহাররক্ষী৪ স্বনন্দা, রাজাদের 
বংশ এবং কীতি যাহার শোন ছিল, সে কুমাঁরীকে প্রথমেই মগধেশ্বরের 
কাছে লইয়। গিয়া এই কথ! বলিল |1%৫ 
তিন স্লোকে মগধরাঁজ পরন্তপের প্রশংসা করিয়া সে বলিল, যদি ইহাকে বরণ 
কর তবে জানালার ধারে সমাগত সমবেত পুষ্পপুরের মেয়েদের চোখের উৎসব 
তোমাকে ঘিরিয়া জমিয়া উঠিবে । 


এবং তয়োক্তে তমবেক্ষ্য কিঞ্দ্বিতরৎসিদূর্বাহ্কমধূকমাল! | 
ঝজুপ্রণামক্রিয়য়ৈব তন্বী প্রত্যাদিদেশৈনমভাষমাণা! ॥ 


“সে এই কথা বলিলে, ত্বাহাকে একটু দেখিয়া লইয়া! দূর্বাগীথা মধুকমালা 
একটু হেলাইয়? তন্বী ( ইন্দ্রমতী ) সোঁজ। প্রণীয করিয়া কিছু না বলিয়াই 
প্রত্যাখ্যান করিল ॥।”৬ 


১ অল ব্রহ্মার এক নাম। ২ অর্থাৎ বিদর্ভের রাজ1। 

৩ শ্োকসংখ্যা। ৭৬ । 

৪ অভ্তঃপুরের রক্ষিণী, ইংরেজিতে 190/-107-5210078 | 

৫ মগধের রাজার প্রাধান্য কালিদাসের সময়ে হ্বীকৃত ছিল, ইহা তাহার এক প্রমাণ। শুল ও 
গুপ্ত রাজাদের মধ্যবর্তা কালে মগধের ঠিক এমনি অবস্থা ছিল। 

৬ ইনুমতী আর কোন রাজাকে প্রণাষ করে নাই। 


সংস্কৃত সাহিত্য ১৮৩ 


তাহার পরে অঙ্দেশের১ রাজা । সুনন্দা অঙ্গ-রাজের যৌবনকান্তির ও বীর্ষের 
প্রশংস1 করিয়। বলিল 


নিসর্গভিম্নাম্পদমে কসংস্থমপ্ষিন্‌ ঘ্য়ং শ্রীশ্চ সরস্বতী চ। 

কান্ত্যা গির] স্থনৃতয়। চ যোগ্য ত্বমেব কল্যাশি তয়োস্তৃতীয়। | 

'লিক্ষমী ও সরস্বতী স্বভাবত ভিন্র-স্থানবাসিনী হইয়াও ইহাতে একত্র 
হইয়াছে । হে কল্যাণী, কান্তি ও মধুর বচনের হেতু তুমি ইহাদের তৃতীয় 
হইবার যোগ্য | 

অথাঙ্গরাজাদবতার্ষ চক্ষু ধাঁহীতি জন্যামবদৎ কুমারী । 

নাসৌ ন কাঁম্যে। ন বেদ সম্যক্‌ দ্রষ্ং ন সা ভিম্নরুচিহি লোকঃ || 

“তখন অঙ্গ-রাজের দিক হইতে চোখ নামাইয়। কুমারী পরিচারিকাকে 
বলিল--চল 1 তিনি যে কাম্য ণহেন তাহা নয়, সেও যে সম্যকৃ 
বিবেচন। করিতে সমর্থ নয় তাহাঁও নয় । আসলে লোকের রুচি বিভিন্ন ॥” 


তাহার পর অনূপ দেশের২ রাঁজার কাছে ইন্ুমতীকে লইয়া গিয়া! সথননা! 
বলিল,” ইনি কার্তবীর্যের বংশধর, নাম প্রতীপ | ইনি বিগ্যাবৃদ্ধদের পছন্দ 


করেন ।৩ 


অশ্যাঙ্কলক্ষমীর্ভব দীর্ঘবাহোর্মাহিত্বতীবপ্রনিতগ্বকাঞ্চীম্‌। 
প্রাসাদজালৈর্জলবেণীরম্যাং রেবাং যদি প্রেক্ষিতুমন্তি কাম: || 

“এই দীর্ঘবান্ুব অঙ্কলক্মী হও, যদি মাহীম্মতীর প্রাকারশৈলের 
কাঞ্ধীদামের মতো রেবাঁকে. যাহার জলধার1 বেণীর গাথনির মতো 
বহিয়। যায়, তাহাকে প্রাসাদের গবাক্ষ হইতে দেখিতে তোমার সাধ 
হয় ।।' 


অত্যন্ত প্রিয়দর্শন হইলেও অনুপ-রাঁজকে ইন্দ্রমতীর পছন্দ হইল না, যেমন 
শরতে মেঘমুক্ত চন্দ্রের উজ্দ্রলতা। বাড়িলেও তাহাতে নলিনীর রুচি হয় ন1। 

তাহার পর যাহার পিতৃকুল ও মাঁতুকুল সদাচারে উজ্জ্বল সেই বশস্বী 
শ্রসেন-রাজ9 স্থষেণের কাছে লইয়া গিয়া নন্দ তাহার প্রশংসা করিয়া বলিতে 


লাগিল€ 


অশ্যাবরোধন্তনচন্দনানাং প্রক্ষালনাদ্‌ বারিবিহীরকালে। 
কলিন্দকম্যা৷ মথুরাং গতাপি গঙ্গোমিসংসক্তজলেব ভাতি || 
ইহার অন্তঃপুরিকাদের শুনের চন্দনলেপ জলবিহারের সময়ে ধুইয়৷ €গলে 


১ আধুনিক পূর্ব বিহার ও উত্তরপশ্চিম বঙ্গ | 

২ আধুনিক পশ্চিমদক্ষিণ মধ্য প্রদেশ । ৩ “আগমবৃদ্ধসেবী” (৪১) । 
৪ শুরসেন আধুনিক মধুর অঞ্চল । 

«৫ এই তিন গ্লোকে ব্রজে কৃ্ণলীলার আভা আছে। 


১৮৪ 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


মনে হয় যেন কালিন্দী মথুরায় প্রবাহিত হইলেও গঙ্গাতরঙ্গের সঙ্গে” 
মিলিত হইয়াছে ॥' 
এতেন তার্াৎ কিল কালিয়েন মণিং বিসৃষ্টং যমুনৌকস] যঃ। 
বক্ষস্থলব্যাপিরুচং দধানঃ সকৌস্তভং স্রেপয়তীব কৃষ্ণম্‌ ॥। 
“গরুড়ের ভয়ে যমুনাবসী কালিয় যে মণি দিতে বাধ্য হইয়াছিল বলিয়া 
শোঁন। যায়, সে মণি ইহার বক্ষংস্থল উজ্জ্বল করিয়া যেন কৌন্তভধারী 
কৃষ্ণকে* লজ্জা দেয় ||” 

সংভাব্য ভর্তারমমুং যুবানং মৃছ্প্রবালোত্তরপুষ্পশয্যে | 

বন্দাবনে চৈত্ররথাদনূনে নিবিশ্য তাং সুন্দরি যৌবনশ্রীঃ || 
'যুবা ইনি, ইহাকে পতিত্বে বরণ করিয়া, মৃদু প্রবালছড়ানো পুষ্প আস্তরণ 
শয্যায়, চৈত্রপথ২ হইতে হীন নয় এমন বুন্দাবনে, হে সুন্দরী, যৌবনশ্রী 
উপভোগ কর 11” 
অধ্যাস্ত চাস্তঃপৃষতোক্ষিতাঁনি শৈলেয়গন্ধীনি শিলাতলানি । 
কলাপিনাং প্রাবৃষি পশ্ঠ নৃত্যং কান্তাস্থ গোবর্ধনকন্দরীস্থ || 
'জলকণাসিক্ত শিলাজতুর গন্ধামোদিত শিলাতলে আসীন হইয়] 
বর্ষাকালে রমণীয় গোবর্ধনগুহায় (তুমি ) ময়ূরের নাঁচ দেখিও ।1, 


একটু ফ্াড়াইয় ইন্দুমতী স্ষেণের সম্মুখ হইতে চলিয়া! গেল। পথের গতিকে 


পাহাড় পাইলে সাগরগণমিনী নদী যেমন (বীক ফিরিয়া) বহিয়? যায়, তেমনি | 


তাঁহার পর কলিঙ্গাধিপ হেমাঙগনাথের পাল । স্থুনন্দা লোভ দেখাইল 


অনেন সার্ধং বিহরান্থুরাশেস্তীরেষু তালীবনমর্মরেষু। 
'তালীবনমর্মরিত সমুদ্রের তীরে তুমি ইহার সহিত বিহার করিতে পারে। ।' 


ইন্দুমতীর পছন্দ হইল ন1। তাহার পর নাঁগপুরের রাজা ।৩ সুনন্দা বলিল, 


এই পাণ্য রাজাকে বিবাহ করিলে তুমি দক্ষিণের রানী হইবে । 


তাম্থুলবল্লীপরিণদ্ধপুগাস্বেলালতালিজিতচন্দনাস্থ | 

তমালপত্রাস্তরণান্থ রস্তং প্রসীদ শশ্বন্‌ মলয়স্থলীযু।। 
'তান্বুললতা-বিজড়িত স্থপারি গাছ এলালতালি গত চন্দন গাছ যেখানে, 
সেই মলয়স্থলীতে বারোমাঁস তমালপত্রের শধায় আরাম করিতে চাঁও || 
ইন্দীবরস্ামতনুন্পোইসৌ ত্বং রোচনাগৌরশরীরষষ্টিঃ | 
অন্োষ্যশোভাপরিবুদ্ধয়ে বাং যোগন্ড়িত্তোয়দয়োরিবান্ত || 

উহার নীলোৎপলের মতো কান্তি, তুমি উজ্জল গৌরদেহ। 


১ অর্থাৎ বিষুকে | ২ গন্ধররাজের উপবন । 
৩ “উরগাথ্যপুরল্ড নাথং” । এ নাগপুর দাক্ষিণাত্যে । 


সংস্কৃত সাহিত্য ১৮৫ 


তড়িং আর মেঘের মতো! তোমাদের যোগ পরস্পরের শোভা বৃদ্ধি 
করুক ||; 
হনন্দার কোন কথাই ইন্দ্ুমতীর মনে ধরিল না । কুমারী একের পর এক 
রাজাকে ছাঁডিয়। চন্সিল। 
সঞ্চারিনী দীপশিখেব রাত্রৌ যং যং ব্যতীয়ায় পতিংবর। স!। 
নরেন্দ্রমার্গাট ইব প্রপেদে বিবর্ণভাবং স স ভূমিপালঃ || 
'রাত্রিকালে সঞ্চারিলী দীপশিখার মতো পতিংবর1 কুমারী যাহাকে 
যাঁহাকে অতিক্রম করিয়া গেল সেই সেই রাজ! রাঁজমার্গে অট্রালিকার 
মতো মান হইল || 
অজের পাল? আসিলে তাহার আশঙ্কা হইল,যদি আমাকেও প্রত্যাখ্যান করে ! 
কিন্তু তাঁহীর কাছে আসিতেই ইন্দুমতীর পা যেন বসিয়া গেল । স্বনন্দা অজের 
প্রশংসা করিল-_তাহার স্ততি করিয়।৷ এবং তাহার পিতার কীতি গাহিয়। ৷ স্থনন্দা 
বলিল, এই কুমার পিতার অনুরূপ এবং রাজ্যভাঁর পিতার সঙ্গে বহন করিতেছে। 
বংশে সৌন্দর্যে বয়সে গুণে ইনি তোমারই তুল্য । ইহীকে যদি বরণ কর তবে 
সোনার সঙ্গে মণির সংযোগ হয় | 
“তাহার (স্বনন্দীর ) কথা শেষ হইলে রাজকন্যা লঙ্জ! সংবরণ করিয়! 
প্রসন্ন অমল দৃষ্টি দিয়! যেন বরণমা'ল। পরাইয়। কুমীরকে স্বীকার করিল | 
ইন্দুমতীর মুখে কথ! সরিল ন1। প্রতিহাররক্ষী সখী স্থনন্দ1া তাহাকে পরিহাস 
করিয়া বলিল, “রাজকন্যা, চল আগে হই।” কিছু না বলিয়? ইন্দুমতী তাহার 
দিকে অহ্য়াকুটিল দৃষ্টি নিক্ষেপ করিল । তাহার পর অজের গলায় মাল! 
পরাইয়! দিল। 
তখন সকল লোকে বলিতে লাগিল, উপযুক্ত স্বয়ংবর হইয়াছে । কিন্ত এ কথ! 
প্রত্যাখ্যাত রাজাদের কানে বিষ ঢালিতে লাগিল । এইখানে, ৮৬ স্লোকে, ঘষ্ঠ 
সর্গ সমাপ্ত । 
বিচিত্র তোরণ ও ধ্বজা শোভিত রাজপথ দিয়া স্বয়ংবর-সভা হইতে বরবধূ 
রাজপ্রাসাদে শোভাযাব্রা! করিয়! চলিল । পুরনারীর! দেখিবার জগ্য গবাক্ষে 
অলিন্দে ভিড় জমাইল | এখানে কালিদাস এগাঁর ক্লোকে পুরনারীদের বরবধূ- 
দর্শনের ওৎস্থক্য বর্ণনা করিয়াছেন । (কুমারসম্ভবের সপ্তম সর্গের বর্ণনার দজে 
তুলনীয় । ) এ বর্ণনার সার কথা 
ত! রাঘবং দৃষ্টিভিরাপিবন্ত্যো নর্ষো! ন জগ্মা, বিষয়ান্তরাণি। 
তথা হি শেষেক্দিয়বৃত্তিরাসাঁং সর্বাত্মন। চক্ষরিব প্রবিষ্ট 
“সেই মেয়ের] রঘুপুত্রকে চোখ দিয়! যেন পান করিতে লাগিল | সে 
চোখ আর কোন দৃশ্টেই পড়িল ন1। যেন ইহাদের অন্ত সব ইন্দিয়ের 
কাজ সর্বসমেত চোখে মিলিত হইয়াছে 11, 


১৯৮৬ ভারতীয়-আশর্য সাহিত্যের ইতিহাস 


মেয়ের! বলাবলি করিতে লখগিল 
পরম্পরেণ স্পৃহণীয়শোভং ন চেদিদং দ্ন্্ময়োজয়িষ্যৎ | 
অম্মিন্‌ বয়ে রূপবিধানযত্বঃ পত্যুঃ প্রজাণাং বিতথোহভবিষ্যুৎ | 


“কমনীয়শোভা এই যুগলকে যদি প্রজাপতি পরস্পরের সঙ্গে যুক্ত না 
করিতেন তবে এই দুইজনে যে তিনি যে পরিমাণ যত্ব করিয়। রূপ 
ঢালিয় দিয়াছেন তাহা বুথা হইত ॥ 


বিবাহ-অনুষ্ঠানের পরেই অজ বধূুকে লইয়া! স্বদেশ অভিমুখে চলিলেন । 
প্রতাখ্যাত রাজারা পূর্ব হইতেই ষড়যন্ত্র করিয়াছিল যে অজকে আক্রমণ করিয়া 
ইন্দুমতীকে ছিনাইয়া লইবে ।৯ যুদ্ধ হইল। অজের সঙ্গে যে সামান্য সৈন্য ছিল 
তাহাদের ইন্দ্মতীর কাছে রাখিয়া অজ একেলা রাজাদের সঙ্গে লড়িতে লাগিবেন 
এবং অপারক হইয়া! শেষে নিদালি বাণ২ ছাড়িয়া! বিরোধী দলকে নিদ্রাভিভূত 
করিয়া! দিলেন । 


শঙাম্বনী ভিজ্ঞতয়। নিবৃত্তান্তং সম্রশক্রং দদৃশুঃ স্বযৌধাঃ | 
নিমীলিতানামিব পঙ্কজানাং মধ্যে ক্ষুরত্তং প্রতিমাশশাঙ্কম্‌ ।। 


“পরিচিত শঙ্খনিনাদ শুনিয়। (অজের ) নিজ যোদ্ধার। রণস্থলে ফিরিয়া! 
আসিয়। দেখিল, তিনি শক্রদের অবসন্ন করিয়। দিয় যেন নিমীলিত 
পদ্মফ্ুলের রাঁশির মাঝে চাদের প্রতিবিদ্বের মতো প্রদীপ্ত |” 


পুত্র-পুত্রবধূ ঘরে আসিলে পর রঘু সংসারভার তাহাদের উপর অর্পণ করিয়া 
শান্তিমার্গের জন্য উৎস্থক হইলেন । এইখানে ৭১ শ্লোকে সপ্তম সর্গ সমাপ্ত । 

অজ ও ইন্দুমতীর স্ত্রী-আচার অষোধ্যায় সম্পন্ন হইল। রথু রাজ্যার 
পুত্রের উপর আরও খানিকট1 চাপাইলেন এবং অজকে রাজকার্ষে প্রতিঠিত দেখিয়া 
কিছুকাল পরে বানপ্রস্থ অবলম্বন করিলেন । অজের কাতর প্রার্থনায় তিনি দূর 
বনে না গিয়া রাজধানীর নিকটেই আশ্রমবাসী হইলেন | সেখানে তিনি 
যোগীদের কাছে উপদেশ লইতে লাগিলেন। অবশেষে যোগ-সমাধিতে তাহার 
পরমাত্মদর্শন হইল । রঘু প্রাণপরিত্ত্যাগ করিলেন। অজ যথারীতি পিতার 
ওর্ধবদৈহিক কার্য করিলেন ।৩ তাহার পর অজ-ইন্দ্রমতীর পুত্র দশরথের জন্ম 
হইল। . 
একদিন অজ ও ইন্দুমতী উপবনে বিহার করিতে গিয়াছেন ৷ সেখানে 
দৈবক্রমে আকাশপথের যাত্রী নারদের বীণীর মাথায় পরানে। ফুলের মালাগাছি 
খসিয়। ইন্দুমতীর বুকে পড়িল । সেই আঘাতে ইন্দুমতীর প্রাণ বাহির হইল । এই 


১ যেমন বৌদ্ধ কুশ-জাতকে | ২ “গান্ধধমন্্রং, | 
১ অষ্টম সর্গের ২৬ ক্লোকে রঘুর কাহিনী শেষ হইল। এই পর্যন্ত আসল “রঘুবংশ”। 


ংস্কৃত সাহিত্য ১৮৭ 


'অভাবিত আকম্মিক বিপংপাতে পত্বীকে হারাইয়া অজ করুণ বিলাপ করিতে 
এাগিলেন | ১ 
ইদমুচ্ুসিতালকং মুখং তব বিশ্রান্তকথং দুনোতি মাম্‌। 
“তোমার এই মুখের চারিদিকে কেশ ছড়াইয়! পড়িয়াছে, সে মুখে কথা 
নাই, তাহা আমাকে ব্যথা দিতেছে । 
সমদুঃখস্থখঃ সথীজনঃ প্রতিপচচন্দ্রনিভোহয়মাত্মজঃ | 
অহমেকরসম্ভথাপি তে ব্যবসায়ঃ প্রতিপত্তিনিষুরঃ || 
'সবীরা তোমার দুঃখস্থথের অংশভাগিনী। এই তোমার পুত্র যেন 
প্রতিপদের চাদ । আমার অথগ্ড প্রেয়। তবুও এই স্েহনিষুর জেদ 
তোমার |? 
ইন্দুমতীর সৎকার করিয়া অজ প্রাসাদে ফিরিয়! আসিলেন কিন্তু তাহার শোক 
মিটিল না । তখন বশিষ্ঠ শিষ্যদ্ধীরা বলিয়া] পাঁঠাইলেন যে ইন্দ্ুমতী শীপত্রষ্ট অপ্গার। 
ছিলেন, নারদের বীণাত্রষ্ট মালার স্পর্শে তাহার শাপমোচন হইয়াছে ।২ স্থতরাং 
অজের শোক ত্যাগ কর উচিত। বশিষ্ঠের প্রেরিত সাত্বনাবাণী অজকে শান্ত 
, করিতে পারিল না । অশ্বথের চারা যেমন ঝড় হইয়া] ছাদ ফা'টাইয়া দেয় তেমনি 
' ইন্দুমতীর শোক উপচিত হইয়। রাজার হৃদয় বিদীর্ণ করিল ।৩ মনের কষ্টে আট 
বছর কাঁটাইয়৷ অজ গঙ্গাসরযুসঙ্গমে দেহত্যাগ করিয়। স্বর্গে ইন্দুমতীর সহিত মিলিত 
হইলেন । এইখানে ৯৫ শ্লৌকে অষ্টম সর্গ সমাপ্ত । 
নবম .সর্গে অজের পুত্র দশরথের কথা । মুনিশাপ-্াপ্তিতে এই সর্গ 
পরিসমাণ্ত | ক্লৌোকসংখ্যা ৮২ | এই সর্গের প্রথম চুয়ান্ন লোকের প্রত্যেকটির 
শেষ পদে কালিদাস শব্দের অথব1 ধ্বনির যমক দিয়াছেন |৪ 
দশম সর্গে প্রথম ধম্যশূঙ্গ প্রভৃতি খত্বিগ দের দ্বার! দশরথের “পুত্রীয়। ইঞ্টি* এবং 
রাবণবধার্থে বিষ্কুর কাছে দেবতাদের প্রার্থন | বিধু সমুদ্রে শেষশয্যায় অধিষ্ঠিত 1৫ 
দেবতারা গিয়া! তাহার স্তব করিলেন, সতেরে। গ্লোকে। কুমারসম্ভবের দ্বিতীয় 
;সর্গে দেবতাদের ব্রহ্ধা-স্তব এই সঙ্গে তুলনায়) 
অজন্য গৃহতে। জন্ম নিরীহম্য হতদ্বিষঃ | 
স্বপতে? জাগরূকশ্ যাথার্থ্যং বেদ কম্তব ॥ 
'তুাম স্বয়ভূ( অথচ অবতাররূপে ) জন্মগ্রহণ কর। তুমি অচঞ্চল 


১ কুমারসম্তবের চতুর্থ সর্গে পতিহারা পত্তীর বিলাপ, রঘুবংশের অষ্টম স্গে পত্বীহার! পতির 
“বিলাপ। 

» ভারতীয় সাহিত্যে আথ্যায়িক1-কাব্যে নায়কনায়িকার শাপভ্ষ্টতার এই প্রথম ইঙ্গিত। 

৩ *প্লক্ষপ্ররোহ ইব সৌধতলং বিভেদ” (৯৪ )। 

৪ যেমন, “বমবতামবতাং চ ধুরি স্থিত: (১) “ন ন মহীনমহীনপরাক্রমম্ঠ' (৫)। 

€ বিষুর বর্ণনা (৭-১৪) মূল্যবান । 


১৮৮ 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


(তবুও) শক্র বিনাশ কর । তুমি নিদ্রাগত ( অথচ ) জাগিয়া আছ।, 
তুমি আসলে যে কী তাহ কে জানে? 

বহুধাপ্যাগমৈভিন্নাঃ পন্থানঃ সিদ্ধিহেতবঃ | 

ত্বয়্েব নিপতত্ত্যোধ] জাহ্বীয়। ইবার্ণবে ॥ 
'বহুবিধ আগমের দ্বার! নির্দেশিত সিদ্ধিলাভের ভিন্ন ভিন্ন পথ তোমাতেই 
আসিয়৷ মিলে, যেমন গঙ্গার আোতোধারা সমুদ্রে |।' 

ত্বধ)বেশিতচিত্তানাং ত্বংসমপিতকর্মণামূ । 

গতিত্বং বীতরাগাণামভূয়ঃসংনিবৃত্তয়ে |1৯ 
“তোমাতে যাহার] চিত্ত স্থাপিও করিয়াছে, তোমাকে যাহারা কর্মফল 
সমর্পণ করিয়াছে, সেই বৈরাগ্যাশ্রয়ীদের তুমিই গতি । সে গতিতে 
আর ফিরিয়। আসিতে হয় ন1।।” 

কেবলং ম্মরণেনৈব পুনাসি পুরুষং যতঃ। 

অনেন বৃত্তয়ঃ শেষ! নিবেদিতফলা। স্য়ি ॥। 
“যেহেতু ম্মরণমাত্রেই তুমি পুরুষকে সম্পূর্ণভাবে পবিত্র কর, (অতএব ) 
ইহাতে তোমার বিষয়ে অন্ত বুত্তিগুলির ফল বিস্তারে বর্ণনীয় || 

পুরাণস্থয কবেস্তস্ত বর্ণস্থানসমীরিত1। 

বভৃব কৃতসংস্কার৷ চরিতাঁর্থেব ভারতী | 
“সেই পুরাতন কবির২ বাণী উচ্চারণস্থান হইতে নির্গত হইয়া? যেন 
সংস্কারযুক্ত এবং চরিতার্থ হইল ||, 


বিষ বলিলেন, আমি দশরথের পুত্র হইয়! রাবণকে বিনাশ করিব। 


রাবণাবগ্রহক্লান্তমিতি বাগমূতেন সঃ । 

আভবৃষ্য মরুৎসস্যং কষ্ণমেঘস্তিরে। দধে || 
'রাঁবণ-অনাবৃষ্টিক্লান্ত দেবতা-শস্যকে আশ্বাস-অমৃত সেচন করিয়া! সেই 
কষমেঘ তিরোহিত হইলেন |।৩ 


দশরথের চার পুত্র জন্মিল এবং তাহার বাড়িতে লাগিলেন । এইখানে ৮৬ 


প্লোকে দশম সর্গ শেষ। 


একাদশ সর্গে তাড়কাবধ হইতে পরশুরামের ধনুর্র্গ পর্যস্ত বণিত। এই সর্গে 


ক্পোক সংখ্যা ৯৬ |. তাঁড়কার বর্ণনায় বিশেষত্ব আছে। 


জ্যানিন।দমথ গৃহ্তী তয়োঃ প্রাদুরাস বনুলক্ষপাছবিঃ | 
তাড়ক৷ চলকপালকুগুল। কালিকেব নিবিড় বলাঁকিনী | 


১ এখানে গীতাব প্রতিধ্বনি আছে । 
২ অর্থাৎ ব্রহ্ধার । 
৩ এই শ্পোকে কিছু প্লেষ আছে । “অমৃত” মানে জলও হয়। “কৃ” বিষুর নামাভ্তর |. 


সংস্কৃত সাহিত্য ১৮৯ 


“তাহাদের ছুইজনের ধন্থকের টঙ্কার শুনিয়া তাড়ক প্রাদুরভত হইল। 
বর্ণ তাহার ঘোর অন্ধকার রাত্রির মতো! । কানে তাহার চঞ্চল 
নরাস্থিকুগুল । যেন বলাকাযুক্ত নিবিড় ঘন কালো মেঘ ।।' 
দ্বাদশ সর্গে অভিষেক-উদ্যোগ হইতে আরম্ভ করিয়া রাবণবধান্তে প্রত্যাগমন- 
উদ্যোগ পর্যন্ত বর্ণনা । শ্লৌোকসংখ্য। ১০৪ । 
নিদিষ্ট বিষয়স্সেহঃ স দশান্তমুপেয়িবান্‌। 
আসীদাসম্বনিরবাণঃ প্রদীপার্টিরিবোষসি ॥ 
তং কর্ণমুলমাগত্য রামে শ্রীর্মস্যতামিতি। 
কৈকেয়ীশঙ্কয়েবাহ পলিতদছল্মন জর] ॥ 
'ন্সেহভোগের কালক্ষেত্র যাহার নিদিষ্ট ( “নিদিষ্টবিষয়ন্সেহঃ* ) এমন 
সীধারণ মানুষের মতো। তিনি ( দশরথ )জীবন প্রান্তে উপনীত হইলেন, 
যেন উষায় আসন্ন নির্বাণ প্রদীপশিখা |, 
'পরুকেশচ্ছলে জরা আসিয়া যেন কৈকেয়ীর আশঙ্কায় তাহার কানের 
গোড়ায় বলিয়া দিল, “র+মকে রাজ্য দাঁও* 11 
সীতাকে লইয়। বিমানে চড়িয়! রাম অধোধ্যায় প্রত্যাবর্তন করিতেছেন । যে 
পথ"তিনি বন দুঃখে অতিক্রম করিয়াছিলেন, যে যে স্থানে ছুঃখে-স্থথে কাটাইয়া- 
ছিলেন আর যেষে স্থান তীাহার। নৃতন দেখিতেছেন সেই সেই পথের ও স্থানের 
পরিচয় রাম সীতাকে দিয়া! চলিয়াছেন । (এই বর্ণনার সঙ্গে মেঘদূতে মেঘের 
গতিপথ-ভুড়িয়। দিলে ভারতবর্ষের এক্প্রান্ত হইতে অপর প্রান্তের টানা ভৌগোলিক 
বর্ণনা হয়।) 
প্রথমে তেরো শ্লোকে (২-১৪ ) সমুদ্রের বর্ণন। | 
বৈদেহি পশ্ঠামলয়াদ্ববিভক্তং মৎসেতুনা ফেনিলমন্থুরাঁশিম্‌। 
ছায়াপথেনেব শরতপ্রসম্নমাকাশমাবিষ্কৃতচারুতারম্‌ || 
হে বিদেহরাজকন্তা, আমার সেতুর ধারা বিভক্ত মলয় পর্যন্ত ফেনিল 
জলরাশি দেখ । ও যেন ছায়াঁপথের দ্বার! বিভক্ত, তারার ফুল-ফোঁটানো, 
শরতের প্রসন্ন আকাশ ।।' 
সমুদ্রের প্রান্তে আসিয়! দূর হইতে তীরতৃমির দৃশ্য । 
দুরাদয়শ্চক্রনিভস্য তন্বি তমালতালীবনরাজিনীলা। 
আভাতি বেল! লবণানুরাশে ধারানিবদ্ধেব কলঙ্করেখা || 
'দূর হইতে, হে তন্বী, তমালভালীবনরাজিনীল বেলাভূমিবলয় যেন 
লোহার চাকার মতো সমুদ্রের প্রান্তে লাগ! কলঙ্করেখার মতো। 
দেখাইতেছে |, 
কুরুষ তাবৎ করভোরু পশ্চানূমার্গে মৃগপ্রেক্ষিশি দৃিপাতষ্‌। 
এষা বিদুরীভবতঃ সমুদ্রাৎ সকানন। নিষ্পততীব ভূমি ॥ 


১৯৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“হে স্থবলিত-উরু মৃগনয়নী, তুমি পিছন পথে দৃষ্টিপাত কর। 
দুরে সরিয়] যাঁওয়। সমুদ্র হইতে যেন এই তৃমি ছুটিয়। বাহির হইতেছে ॥।» 
রাম সীতাকে পরিচিত ভূখগুগুলি চিনাইয়া দিতে দিতে চলিয়াছেন । এই 
জনস্থানের শান্ত আশ্রমপদ | ওইথানটিতে আমি তোমার একগাছি নূপুর 
কুড়াইয়া৷ পাইয়াছিলাম। এই দেখ মাল্যবান্‌ পর্বতের অভ্রংলিহ শৃঙ্গ, ওখানে 
আমি তোমার বিরহে অনেক চোখের জল ফেলিয়াছি | ওই দেখ কেয্াবনের মধ্য 
দিয় পম্প। হ্রদের জল ঝলক দিতেছে । ওই যে আকাশে বলাকাবলি চলিয়াছে, 
উহার! গোদাবরীতে বিচরণ করে । এই দেখ, পঞ্চবটী বন। মগের মুখ তুলিয়। 
রহিয়াছে । অনেককাল পরে ইহাদের দেখিয়া আমার বড় ভালে লাগিতেছে। 
অত্রান্থগোদং মৃগয়ানিবুত্তস্তরঙ্গবাতেন বিনীতখেদঃ | 
রহস্ুৎসঙ্গনিযনযূর্ধ। ত্মরাঁমি বানীরগৃহেষু স্প্তঃ ॥ 
“ওইখানে গোদাবরীর তীরে যুগয়। করিয়। ফিরিয়া আঁসিয়।৷ নদীশীকরে 
ক্লান্তি বিনোদন করিতে করিতে কেতকীকুঞ্জে নির্জনে তোমার কোলে 
মাথা রাখিয়। শুইতাম।--মনে পড়িতেছে | 
এষা প্রসন্নক্তিমিতপ্রবাহ। সরিদ্‌ বিদুরাত্তরভাবতন্বী । 
মন্দাকিনী ভাতি নগোঁপকণে মুক্তীলতা কণগতেব ভূমে | 
“ওই প্রসন্সসলিল নিঃস্পন্নপ্রবাহ, দূর হইতে কৃশকায় বলিয়া বোধ 
হইতেছে, ও মন্দীকিনী। পর্বতের গায়ে দেখাইতেছে যেন পৃথিবীর 
গলায় লাগানে। মুক্তাছড়া |॥ 
ওই দেখ সেই শ্যাম বটবৃক্ষ, যাহার কাছে তুমি প্রার্থনা জানাইয়াছিলে । ওই দেখ 
গ্াযমুনা-দম ।৯ এই দেখ সরযূ। 
যাঁং সৈকতোতৎসঙ্গন্বখোচিতানাং প্রাজ্যৈঃ পয়োভিঃ পরিবধিতানাম্‌। 
সামান্যধাব্রীমিব মানসং মে সংভাবয়ত্যুত্তরকোশলানাম্‌ || 
“যাহার সৈকতক্রোড়ে সুখে বসিয়। প্রচুর জিগ্ধ পাঁনীয়ে উত্তরকোশলের 
লোকের। সংবধিত, সেই সক ধাঞীরূপে (সরযু) আমার মন 
টানিতেছে |! 
সেয়ং মদীয়া জননীব তেন মান্যেন রাজ্ঞা সরযৃিযুক্তা । 
দুরে বসন্তং শিশিরানিলৈর্মীং তরঙ্গহক্তৈরূপগৃহতীব ॥ 
“ও যেন আমার মায়ের মতে1। মাননীয় রাজার২ বিয়োগিনী হইয়। 
দুরপ্রবাঁপী আমাকে তরঙ্গবানুর শীতল বায়ুর দ্বারা যেন আলিঙ্গন 
করিতেছে |, 


১ চার ল্লোকে প্রয়াগসঙ্গমের বর্ণনা! (৫৪-৫৭) 
২ অর্থাৎ দশরথের । 


সংস্কৃত সাহিত্য ১৯১ 


ওই. দেখ পিছনে বাহিনী লইয়। চীরবাস পরিহিত ভরত বৃদ্ধ অমাত্যদের সঙ্গে 
আমাদের অভ্যর্থন1 করিতে আসিতেছে ড৬৬)। 

বিমান অযোধ্যায় পৌছিল। রাম হনুমানের হাত ধরিয়া স্ষটিকের সি'ড়ি 
বাহিয়া। মাটিতে নামিলেন | বিভীষণ তাহার আগে আগে চলিল। ভ্রাতা ও 
অমাত্যবর্গের সহিত মিলিত হইয়া রাম পুষ্পক-রথে চড়িয়। প্রজাগণের সহিত 
শোভাযাত্রা! করিয়। অযোধ্যায় আধ ক্রোশ দূরে উপবনে শক্রপ্ের ব্যবস্থায় নিমিত 
পটভবনে প্রবেশ করিলেন । এইখানে ৭৯ গ্লোকে ত্রয়োদশ সর্গ শেষ । 

চতুর্দশ সর্গের প্রারস্তে কৌশল্যা-স্মিত্রার সহিত রামলক্মণের মিলন। সীতা! 
শাশুড়ীদের প্রণাম করিয়। আত্মপরিচয় দিলেন, “আমি স্বামীর ক্লেশদায়িনী অলক্ষণ' 
সীতা ।” তাহারা আদর করিষ্বা বলিলেন, “না না, তোমার পবিত্র চরিব্রগুণেই দৃই 
ভাই বিষম বিপদ উত্তীর্ণ হইতে পারিয়াছে।, 

তাহার পর অভিষেক হইয়! গেল | রাম মহাসমণরোহে রাজধানীতে প্রবেশ 
করিলেন | 


শুশ্রজনানুষ্ঠীতচারুবেষাং কর্ণীরস্থাং রঘুবীরপত্বীম্‌ । 
প্রাসাদবাতায়নদৃশ্তাবন্ধেঃ সাকেতনার্ষোহঞজলিভিঃ প্রণেমুঃ || 


'শীশুড়ীস্থানীয় নারীদের দ্বার। রথুবীর-পত্বীর প্রসাধন হইল । তিনি 
দোলায় চড়িলেন। অধযোধ্যায় পুরনারীর। প্রাসাদবাতায়নের ফাক 
দিয়া তাহীকে হাতজোড় করিয়। প্রণাম করিল | 
তাহার পর রাম সজলনেত্রে পিতাঁর মহলে প্রবেশ করিয়। কৃতাঞ্জলি হইয়া 
“মা, তোমারই পুণ্যে আমার পিতা সত্য হইতে ভ্রষ্ট এবং স্বর্গ হইতে বঞ্চিত হন 
নাই”--বলিয়া ভরতের মাতার লঙ্জা দূর করিলেন । 
কিছুকাল রাম স্থখে রাজ্য করিতে লাগিলেন । রাঁজকার্ষের অবসানে তিনি 
সীতাকে লইয়! বিশ্রীমস্থখ উপভোগ করেন এবং অতীত দুঃখস্থখের কথা৷ তুলিয়' 
শৃতন স্থখ পান । 


তয়েশর্ষথা প্রাথিতমিক্ডরিয়ার্থানাসেছষোঃ সম্মস্থ চিত্রবৎনু । 
প্রাপ্তানি দুঃখাঁন্ভপি দণ্ডকেষু সঞ্চিস্ত্যমানানি স্থখান্যতৃবন্‌ || 


তাহার! সমস্ত ইন্দ্রিয়স্থখভোগ আয়ত্ব করিয়া, ভিত্তিচিত্রময় ঘরে১ 
বসিয়৷ দণ্ডক প্রভৃতি অরণ্যে অনুভূত বনু হুঃখ ( এখন ) পর্যালোচনা 
করিতে করিতে স্ুথ বলিয়। অনুভব করিলেন ।)' 
সীতার শরীরে গর্ভধারণের লক্ষণ আবিভূতি দেখিয়া রাম অত্যন্ত প্রীত 
হইলেন | তিনি সীতার মনের সাধ জানিতে চাহিলেন | 


১ যেমন অজস্তাগুহায়। 


১৯২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


স! দষ্টনীবারবলীনি হিংতৈ: সংনদ্ধবৈখানসকণ্যকানি | 

ইয়েষ ভূয়ঃ কুশবস্তি গন্তং ভাগীরধীতীরতপোবনানি || 
“যেখানে (মীংসভোজী) হিংস্র পশুর। নীবারবলি খাইয়। থাকে, যেখানে 
বৈথানস-মুনিকগ্ঘারা জটলা করে, যেখানে প্রচুর কুশ আছে, সেই ভাগী- 
রথীতীরে তপোঁবনে আবার যাইতে তিনি ইচ্ছা প্রকাশ করিলেন | 


রাম রাজি হইলেন । 
একদিন রাম নগরীর অবস্থা অবলোকন করিতে পার্খচরকে লইয়] তু 


প্রাসাদের ছাদে উঠিলেন । 
খ্ধাপণং রাজপথং স পশ্থন্‌ বিগাহমানাং সরঘূং চ নৌভিঃ। 
বিলাসিভিশ্চাধ্যষিতাঁনি পৌরৈঃ পুরোৌপকঠোপবননি রেমে ॥। 
'রাঁজপথে সমৃদ্ধ বিপণি। নৌকায় সরঘূ আস্তীর্ণ। নগরোঁপকণ্ঠে উপবন- 
গুলি বিলাসী পুরবাসীদের দ্বার] অধ্যষিত ।-- দেখিয়] (রাম ) আনন্দিত 
হইলেন || 
পার্খচরকে জিজ্ঞাসা করিয়। রাম জানিলেন যে প্রজার। তাহার অন্থ্রক্ত | তবে 
কেহ কেহ সীতাকে গ্রহণ করা অনুমোদন করে না) শুনিয়। রামের হৃদয় যেন 
বিদীর্ণ হইল । তিনি সীতাকে পরিত্যাগ করিতে মনঃস্থ করিলেন । তিনি নির্জনে 
লক্মণকে বলিলেন 
পৌরেষু মোইহং বন্ুলীভবন্তমপাং তরক্গেিব তৈলবিন্দুমূ । 
সোঢ়,ং ন তৎপূর্ববর্ণমীশে আলানিকং স্থাণুমিব দিপেন্দরঃ ॥ 
“জলের শ্রোতে তৈলবিন্দুর মতো, পুরবাসীদের মধ্যে প্রসারিত হইতেছে 
যে সেই পূর্ব অপবাঁদ সেই আমি সহিতে পারিতেছি না, যেমন বলবান্‌ 
হ্তী শৃঙ্খলস্তন্ত (সহ্য করিতে পারে ন1) 11 
অবৈমি চৈনামনঘেতি কিন্ত লোকাপবাঁদেো বলবান্‌ মতো মে। 
ছায়া হি ভূমেঃ শশিনে। মলত্বেনারোপিত। শুদ্ধিমতঃ প্রজাভিঃ || 
'আমি জানি (সীত।) নিশ্পীপ। কিন্তু মামি লোকাঁপবাদকে বলবান্‌ 
মনে করি। সাধারণ লোকে পৃথিবীর ছায়াকে বিশুদ্ধ চন্দ্র কলঙ্ক 
বলিয়। আরোপ করে ( এবং সেই ভুল বিশ্বাসের উপর সংসার চলে )1। 
লক্ষণের উপর রাম ভার দিলেন ভাগীরথী-তীর্থে বান্সীকির আশ্রমপদে 
সীতাকে নির্বাসন দিয়া আসিতে । ব্যথিতহদয়ে লক্ষণ জোষ্ঠের আজ্ঞা! পালন 
করিলেন। তাহার কাছে “আজ্ঞা গুরূণাং হৃবিচারণীয়া”। বাল্পীকির আশ্রম 
দেখিবার অছিল। করিয়া গঙ্গাপার হইলেন । তাহার পর রাজার আদেশ শ্বনাইলেন। 
সীতার বোধ হইল যেন অকম্মাৎ বিনামেঘে শিলাবুষ্টির উৎপাত ।৩ সীতা তখনি 


শা শা পরস্পর, 


১ শ্লোকে কাজিদাসের বিজ্ঞান-জ্ঞানের পরিচয় পাই । 
২ অর্থাৎ নি্লঙ্ক । ৩ “উৎপাতিকং মেঘ ইবাশ্সবর্ষং+ ( ৬৩) । 


ংস্কৃত সাহিত্য ১৯৩ 


যুছিত হইলেন । লক্ষ্মণ তাহাকে সুস্থ করিলে পর সীতা বলিতে লাগিলেন ।১ তিনি 
রামের দোষ একটুও দিলেন না, কেবল “আত্মানমেব স্থিরছুঃথখভাজং পুনঃ পুনদু্কৃ- 
তিনং নিনিন্দ* (“অবিচল ছুঃখভাগিনী ও পাঁপভাগিনী নিজেকেই পুনঃ পুনঃ শিল্পা 
করিলেন' )। 
সীতা বলিলেন, 'শাশুড়ীদের আমার প্রণাম জানাইয়া! সকলকে একে একে 
বলিও ষে আমার দেহে সন্ভানবীজ রহিয়াছে । তাহারা মনে মনে সেই সন্তানের 
মঙ্গল চিত্ত] করুন । 
বাচ্যত্বয়। মদবচনাৎ স রাজ] বস্ো বিশুদ্ধামপি যৎ সমক্ষম্। 
মাং লোকবাদশ্রবণাদহীসীঃ শ্রুতশ্য কিং তৎ সতৃশং কুলশ্বয || 
“আমার কথায় সেই রাজাকে বলিও, চোখের সামনে অগ্নিতে বিশুদ্ধ 
দেখিয়াও আমাকে যে লোকের কথায় ত্যাগ করিলে ইহ কি (তোমার) 
বিখ্যাত বংশের উপযুক্ত হইল ? 
আমার এই হতভাগ্য দেহ আমি ত্যাগ করিতাম যদি তোমার সম্তানবীজ আমার 
দেহে রহিয়। অন্তরায় সৃষ্টি না করিত । সন্তান প্রসব হইলে পর আমি নুর্ষের 
দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া তপস্যা করিব যাহাতে পরজন্মে তোমাকেই পাই এবং 
আর বিয়োগ ন। হয়।২ 
ৃপস্য বর্ণাশ্রমপাঁলনং যৎ স এব ধর্মে মনুন প্রণীত; | 
নির্বাসিতাপ্যেবমতত্ত্য়াহং তপস্থিসামীন্যমবেক্ষণায়া ॥ 
'রাজার বর্ণাশ্রমপালন ধর্ম মন্থু বিধান করিয়া গিয়াছেন। (স্থতরাং) 
এমনভাবে নির্বাসন দিলেও আমাকে তুমি সাধারণ আশ্রমবাসিনীর 
মতো অবশ্ঠট দেখিবে ॥ 
লক্ষণ চলিয়া গেলে সীতার অশ্রু বাধা মানিল না। আহার বিলাপে বনের 
পশুপাথী "গাছপালা স্তব্ধ হইয়৷ রহিল । 
তমভ্যগচ্ছদ্‌ রুদিতানুসারী কবিঃ কুশেধাহরণায় যাতঃ। 
নিষাদবিদ্ধাগুজদর্শনোথঃ শ্লোকত্বমাপগ্ত যন্য শোক ॥ 
“সেই ক্রন্দনধ্বনি অনুসরণ করিয়া! আসিলেন কুশ ও ইন্ধন অন্বেষণে 
বহির্গত সেই কবি, নিষাদ কর্তৃক নিহত পক্ষী দেখিয়া যাহার শোক 
স্লোক হইয়াছিল ॥" 
সীতাকে সাত্বন। দিয়া বাল্সীকি বলিলেন, আমি জানি তোমার স্বামী মিথ্যা 
অপবাদে তোমাকে ত্যাগ করিয়াছেন । 
তন্মা ব্যথিষ্ঠ1 বিষয়ান্তরস্থং প্রাপ্তাসি বৈদেহি পিতুনিকেতম্‌॥ 


১ শ্লোক ৬*-৬৭। 
২ ক্লোক ৬৬। কুমারসম্তবের পঞ্চম সর্গে উমার তপন্তা স্মরণীয় 
ভা, আ', সা. ই,__ ১৩ 


১৯৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


'কিন্ত তুমি কাতর হইও না। (মনে কর) তুমি দেশান্তরে বাপের 
বাড়িতেই পৌছিয়াছ ॥” 
তবোরুকীতিঃ শ্বশুর: সখ! মে সতাং ভবচ্ছেদকরঃ পিত। তে। 
ধুরি স্থিত। ত্বং পতিদেবতানাং কিং তন্ন যেনাসি মমানুকম্প)| ॥ 
“তোমার কীতিমান শ্বশুর আমার সখা (ছিলেন)। সৎ ব্যক্তির মুক্তিদাতা। 
(গুরু) তোমার পিত1 (তিনিও আমার সখা )। তুমি পতিব্রতারের 
শিরোমণি । আর কি চাই, যাহাতে তোমার উপর আমার অন্ুকম্পা 
হয় ॥” 
নানাপ্রকার সাত্বন। দিয়া বাল্সীকি সীতাকে তমসাতীরে আশ্রমে লইয়। 
গেলেন । তখন আশ্রমে সন্ধ্যা নামিয়াছে। 
সীতাকে পরিত্যাগ করিয়৷ রাম আর বিবাহ না ক।বয়া তাহারই হিরগ্নয়ী মৃতি 
বামে রাখিয়া যজ্ঞ করিয়াছেন, এই বৃত্তান্ত কানাকাঁনিতে সীতা শুনিলেন । 
তাহাতে তাহার বিরহছুঃথ কিছু কমিল। এইখানে, ৮৭ গ্লোকে চতুর্দশ সর্গ সমান্ত। 
বাকি রামকথাটুকু পঞ্চদশ সর্গে বণিত হইয়াছে। রাবণের ভাগিনেয় লবণকে 
বধ করিয়। শক্রপ্ যমুনার ধারে মথুরাপুরী প্রতিষ্ঠা করিলেন । মথুরাপুরীতে যেন 
সব্গপুরীর উদ্ধত এই্বর্য। 
এদিকে সীতা ছুইটি পুত্র প্রসব করিয়াছেন । বাল্সীকি তাহাদের নাম দিলেন 
কুশ ও লব, যেহেতু কুশ ও লব* দিয়া নব্জাতকঘ্বয়ের গর্ভক্নেদ দূর করা 
হইয়াছিল। 
সাঙ্গং চ বেদমধ্যাপ্য কিঞ্চিদুৎক্রান্তশৈশবো | 
্বক্কৃতিং গাপয়ামাস কবিপ্রথমপদ্ধতিম্‌ ॥ 
“শৈশবকাল কিঞ্চিৎ অতিক্রীন্ত হইলে দুইজনকে (বাল্সীকি ) অঙ্গ২ 
সমেত বেদ অধ্যয়ন করাইয়া নিজের রচিত, কবিকর্ের প্রথম ফল 
( অর্থাৎ রামায়ণ ) গান করাইলেন ॥” 
অপর তিন ভাইয়েরও ছুইটি দুইটি করিয়া পুত্র হইল । শক্রদ্রেন ছুই পুত্র 
শক্রঘাতী ও ন্থবাহু। তাহাদের যথাক্রমে মথুরাঁর ও বিদিশার অধিপতি করিয়। 
দিয়। শত্রদ্ন অযোধ্যায় ফিরিয়া আসিলেন। তাহার পর শন্ুক-বধ | তাহার পর 
অশ্বমেধ | সেই উপলক্ষে কুশ ও লব বাল্সীকির সঙ্গে আসিয়া রামায়ণ গাহিল। 
তাহাদের গানের ও অভিনয়ের মাধুষে রামের] চার ভাই ও আর আর সকলে মুগ্ধ 
হইল । 
১ অর্থাৎ গরোপুচ্ছলোম। 
২ বেদের আনুষঙ্গিক ছয়ট বিষ্যা--শক্ষ! (01101160105), কল্প (যজ্ঞকাধ), ব্যাকরণ, নরুক্ত 
(61177091989 ), ছনাঃ ও জ্যোতিষ। 


সংস্কৃত সাহিত্য ১৯৫ 


তদৃগীতশ্রবণৈকা গ্র1 সংসদশ্রণৃর্খী বভৌ।। 
হিমনিংষ্যন্দিনী প্রাতনির্বাতের বনস্থলী ॥ 
“সেই গীত শ্রবণে তন্ময় সমবেত জনমগ্ডলীর চোখে জল আসিল, 
দেখাইল যেন প্রভাতে স্তব্ধ বনস্থলী শিশির ঝরাইতেছে ॥ 


রাম ছেলে ছৃইটির পরিচয় জানিতে চাহিলে বাল্সীকি পরিচয় করাইয়। দিলেন 
এবং সীতাকে গ্রহণ করিতে অন্থরোঁধ করিলেন । রাম বলিলেন, সীতা যদি 
নিজের চরিত্রের বিশ্রদ্ধতায় প্রত্যয় জন্মাইতে পাবে তবেই তাহাকে গ্রহণ করিব ।' 
মুনি শিষ্যদের দিয়! সীতাঁকে ডাঁকিয়। পাঠাইলেন। 
তাহার পর একদিন সীতা ও কুশ-লবকে লইয়া! বাঁল্সীকি রামের সভায় হাজির 
হইলেন | 
স্বরসংস্কারবত্যাসৌ পুত্রাভ্যামথ সীতয়। | 
খচেবো দচিষং হুর্যং রামং মুনিরুপত্থিতঃ ॥ 


'পুত্রদ্ধয় ও সীতা সহ মুনি স্বরসংস্কীরযুক্ত১ খকৃ২ যেমন, জলন্ত সর্ষের 
মতো দীপ্যমান রামের কাছে উপস্থিত হইলেন ॥ 

কাষায়পরিবীতেন স্বপদীপিতচক্ষুষ! | 

অন্থমীয়ত শুদ্ধেতি শাস্তেন বপুষৈব সা ॥ 


'কাষায় বস্ত্র পরিয়া, নিজের পায়ের দিকে চোঁখ রাখিয়া ( সীতা 
আঁসিলেন )। তীহণর শান্ত বপুতেই অনুমান কর! গেল যে তিনি পবিজ্র ॥ 
জনাস্তদালোকপথাৎ প্রতিসংহতচক্ষুষঃ। 
তস্থুস্তেহবাঙমুখাঃ সর্বে ফলিত ইব শালয়ঃ ॥ 


'সীতার দৃষ্ধিপথ হইতে চোঁখ সরাইয়া লোক সব মুখ হেট করিয়া 
ধাড়াইয়৷ রহিল । যেন ফলডরে আনত ধান গাঁছ।।, 
তাহার পর সীতার পাতালপ্রপেশ । সীতাকে শেষবারের মতে হারাইয়! রাম 
পুত্রদ্ধয়ের স্েহে আত্মসংবরণ করিলেন । 
তাহার পর ভরতের বীরকর্ম। ভরতের মাতুল যুধাজিতের কথামতো রাম 
ভরতকে সিদ্ধুদেশ শাসন করিতে দিলেন | ভরত সেখানে গিয়া গন্বর্দেরও দমন 
করিলেন এবং অস্ত্র ত্যাগ করাইয়। তাহাদের বাগ্ষন্ত্র ধরাইলেন তাহার পর দুই 
পুত্র তক্ষ ও পুর্পকে ছুই রাজধানীতে স্থাপন করিয়! রামের কাছে ফিরিয়। 


আপসিলেন। 


১ অর্থাৎ উদাত্ত অনুদাত্ত ও শ্বরিত--এই তিন শ্বর (০০০৪171) যুক্ত । 


২ অর্থাৎ বেদমন্ত্র 
৩ “শন্ধব" সম্ভবত এখানে গান্ধারদেশীয় (বৈদিক “গন্ধারীণাম্” ) বুঝাইতেছে। 


৪ তক্ষশিল1 ও পু্ষনাবতী । 


১৯৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


রামের আজ্ঞায় লক্ষণ নিজ ছুই পুত্র অদ ও চন্দ্রকেতুকে কারাপখের১অধিকারী 
করিয়। দিলেন । 
তাহার পর লক্ষ্ণবর্জন | লক্ষণ যোগবলে সরযৃনীরে প্রাণবিসর্জন করিলেন 
ধর্মপালনে রামের শৈথিল্য আঁসিল। কুশকে কুশাবতীতে ও লবকে শরাবতীতে 
প্রতিষ্ঠিত করিয়৷ দুই ভাই ও অযোধ্যার সব লোক লইয়। অগ্রি পুরঃসর করিয়া রাম 
. সরযূর জলে প্রবেশ করিলেন । 
এইখানে, ১০৩ ঙ্োকে পঞ্চদশ সর্গ এবং রামকথা সমাপ্ত। 
ষৌড়শ সর্গে কুশের অযোধ্যায় প্রত্য/গমন ও রাজ্যশাসন বণিত। প্রথমে 
পরিত্যক্ত অযোধ্যা-নগরীর অত্যন্ত বাস্তব বর্ণনা । কালিদাস অবশ্তই কোন 
প্রাচীন পুরাকীতির ও নগরের ধ্বংসাবশেষ দেখিয়া এই অংশ লিখিয়াছিলেন। 
এ অংশটুকুকে৯ কালিদাঁসের সময়ের আকিওলজিক্যাল সার্ভে রিপোর্ট বলিতে 
পারি। 
রামের তিরোধানের পর রঘুবংশ আট শাখায় প্রসারিত হইল । কালিদাস 
প্রধান শাখা কুশের বংশই অনুসরণ করিয়াছেন । 
কুশ আছেন কুশীবতীতে। 
অথার্ধরাত্রে স্তিমিতপ্রদীপে শয্যাগৃহে সুধ্চজনে প্রবুদ্ধঃ | 
কুশঃ প্রবাসস্থকলত্রবেষা মদৃষ্টপূর্বাং বনিতা মপশ্যৎ | 
“একদ1 নিশীথে, সকলে ঘুমাইয়াছে। শধ্যাগৃহে প্রদীপ অচঞ্চল । 
( হঠাৎ ) জাগিয়। উঠিয়া! কুশ প্রোধিতভর্তৃকীর মতে। বেশধারিণী “এক 
অদেখা নারীকে দেখিল।।, 
অথানপোটার্গলমপ্যগারং ছায়ামিবাদর্শতলং প্রবিষ্টাম্‌। 
সবিস্ময়ে! দাশরথেন্তনূুজঃ প্রোবাচ পূর্বাধবিস্্তল্লঃ ॥ 
“ঘরের খিল খোল। নয় | যেন আরশিতে প্রতিবিষ্বের মতে। প্রবিষ্ট 
(নারীকে দেখিয়া ) দশরখের পৌন্ত্র বিস্মিত হইয়। শয্যা হইতে শরীরের 
উর্ধবভাঁগ তুলিয়। বলিল ॥” 
কুশ তাহার পরিচয় জিজ্ঞাসা! করিলে নারী উত্তর দিল, 'আমি এখন অনাথিনী 
'অযোধ্যার অধিদেধতা 1২ স্ুর্যবংশের উপযুক্ত বংশধর তুমি থাকিতে আমার এই 
অবস্থা !' এই বলিয়৷ নগরদেবতা৷ জনশূন্য ভগ্র নগরীব বর্ণনা দিল। 
বিশীর্ণতল্পাটশতো। নিবেশঃ পর্যস্তশালঃ প্রভুণ! বিনা মে। 
বিড়ঘগ্বত্যন্তনিমপ্রনুর্যং দিনান্তমুগ্রানিলভিন্নমেঘম্‌ || 


১ শ্লোক ১১-২১। 
২ শ্রামদ্রেবীর স্বপ্ন দেওয়। মধ্যকালের বাংল! সাহিত্যে অপরিচিত নয়'। এপানে তাহার প্রথম 


ইঙ্গিত, ভারতীয় সাহিতো । 


সংস্কৃত সাহিত্য ১৯৭ 


'আমার প্রডুর অনুপস্থিতিতে শত শত তরবাড়ী ভাঙ্গিয়া গিয়াছে, 
সভাগৃহ ধবসিয়! পড়িয়াছে। (সে বিধীর্ণ প্রশ্র্য ) যেন দিনান্তে জোর 
বাতাসে ছিন্নভিন্ন মেঘে স্র্যান্তের ভ্রম জন্মীইতেছে ॥' 
সোপানমার্গেযু চ যেষু রামা নিক্ষিগ্ঠবত্যশ্চরণান্‌ সরাগান্‌। 
সচ্যোহতন্ত্কভিরঅদিগ্ধং ব্যাঘ্ৈঃ পদং তেষু নিধীয়তে মে।। 
“যে সিঁড়ির উপর দিয়া হ্ন্দরীরা আঁলতা-পর] পা ফেলিত, ( এখন ) 
আমার ( সেখানে ) সন্ধ মুগ বধ করিয়া আসিয়। বাঘ রক্তমাখা থাবা 
রাখিয়া! যায় |। 
স্তান্তেযু যৌষিতপ্রতিমায়তনানা মুৎক্রান্তবর্ণক্রমধূসরাণাম্‌ । 
স্তনোত্তরীয়াণি ভবস্তি সঙ্গারির্মোকপট্রাঃ ফণিভিবিমুক্তাঁঃ | 
স্তস্তে যে সব নারীমূৃতি অঙ্কিত আছে, বিভিন্ন রঙের জলুষ ঝরিয়। গিয়া 
সেগুলি ধূসর হইয়া! গিয়াছে । সাঁপের পরিত্যক্ত খোলস লাগিয়া 
থাকায় যেন তাহাদের স্তনাবরণ উত্তরীয় হইয়]ছে |, 
কালান্তরস্টামস্থধেষু নক্তমিতত্ততো বূঢ়তৃণাঙ্কুরেষু। 
ত এব মুক্তাপগ্ুণশ্ুদ্ধয়োহপি হস্ম্যেু মৃছত্তি ন চন্দ্রপাদাঃ ॥ 
'কালব্যবধানে চুনকাম মলিন হইয়। গিয়াছে । এদিকে ওদিকে তৃণাঙ্কুর 
উঠিয়াছে। মুক্তা চুর্ণপ্রলিপ্ত হইলেও» সে সব হর্ম্যে রাত্রিতে চন্দ্রকিরণ 
(আর ) প্রতিফলিত হয় না| 
অযোধ্যার ছুরবস্থ। শুনিয়া! কুশ অযোধ্যায় প্রত্যাবর্তন করিতে স্বীকার করিলেন 
এবং কুশাবতীকে “শ্রোত্রিয়সাঁৎ* করিয়া সৈন্াসামন্ত লইয়া অযোধ্যার অভিমুখে 
চলিলেন। নয় ক্লোকে (২৬-৩৪) কুশের রাঁজধানীপ্প্রয়াণ বর্ণনা । পথে পড়িল 
বিদ্ধ্যপর্বতমাল] ৷ সেখানে “পুলিন্দ* অর্থাৎ আদিবাসীরা নানা উপহার আনিয়। 
দিল। তাহা দেখিয়া! কুশ প্রীত হইলেন | গজসেতু বাধিয়! কুশ সসৈন্য গঞ্গ। পার 
হইলেন । অনতিবিলঘে 
আধুয় শাখাঃ কুন্থমক্রমাণাং স্পৃষ্টৰা চ শীতান্‌ সরযৃতরঙ্গান্‌ ! 
তং ক্লান্তসৈন্যং কুলরাজধান্তাঃ প্রত্যুজ্জগামোপবনান্তবাস্ুঃ || 
'ফুলগাছের ডাল ছুলাইয়া, শীতল সরযৃতর্গ চু'ইয়া, কুলরাঁজধানীর 
বাষু উপবনান্ত হইতে যেন কুশ ও তাহার কান্ত বাহিনীকে অভ্যর্থন। 
করিতে আগাইয়! আমিল ॥” 
অযোধ্যার উপকণ্ঠে আসিয়া কুশ শিবির নিবেশ করিলেন। তাহার পর 
তাং শিল্লিসংঘ1ঃ প্রভুণ। নিযুক্তাম্তথাগতাং সংভূতসাধনত্বাৎ। 
পুরং নবীচন্রুরপাঁং বিসর্গান্মেঘা নিদাঘগ্লপিতাঁমিবোবীম্‌ | 


১ অর্থাৎ পঞন্থের পালিশ থাকিলেও। 
২ দ্সর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করিয়!। 


১৯৮ ভারতীয়-আ'র্য পাহিত্যের ইতিহাস 


প্রভুর» নিযুক্ত শিল্লিসংঘ, জিনিসপত্রের জোগাড় ছিল বলিয়া, সেই 
দশীপাওয়া নগরকে নূতন করিয়া তুলিল, যেমন ( করে ) মেঘ 
গ্রীক্মদগ্ধ পৃথিবীকে জল ঢালিয়। ।। 
অযোধ্যার পুনর্গঠন সম্পন্ন হইলে পর কুশ নগরদেবীর২ পূজা দেওয়াইলেন । 
তিতঃ সপর্ষ1ং সপশ্পহারাঁং পুর: পরার্ধ্যপ্রতিমাগৃহায়াঃ | 
উপোষিতৈবান্তবিধানবিদৃভিনিবতয়ামাস রঘুপ্রবীপঃ | 
'তাহার পর বিশাল প্রতিমা-গৃহযুক্ত নগরীর (অর্থাৎ অধিষ্ঠাত্রী 
দেবঙাঁর ) পশু-উপহার সমেত পূজা, উপবাঁসে-থাকা বাস্তবিধানজ্ঞদের 
দ্বার! পঘুবংশের শ্রেষ্ঠ বীর (কুশ ) দেওয়াইলেন |" 
অল্পকীলেই অযোধ্যা-নগরী জমজমাট হইল । তাহার পৰ আসিল গ্রীগ্মকাল। 
অথাশ্য রত্বগ্রথিতোত্তরীয়মেকাত্তপাওুস্তনলদ্বিহীরম্‌। 
নিঃশ্বীসহ্ার্যাংশুকমাজগাম ঘর্সঃ প্রিয়াবেশমিবোপদে্ম্‌ || 
'রতুখচিত৩ উত্তরীয়, অত্যন্ত পাণুবর্ণ শুনের উপরে দোলানে। হার, 
নিঃশ্বাসভরে খসিয়। পড়ে এমন বসন, এখন তাহার কাছে প্রিয়ার 
আবেশ নিদে'শ করিতে গ্রীষ্ম আসিয়! উপস্থিত হইল 11 
এখানে কালিদাস দশ শ্লোকে (৪£৪-৫৩ ) গ্রীন্ম বর্ণনা করিয়াছেন ।১ কুশের 
জলক্রীডায় মন গেল। সরযূর বাধা-ঘাট নক্রশৃন্ত করাইয়া কুশ নৌবিহীরে ও 
জলকেলিতে নামিলেন। অনেকক্ষণ পরে যখন তীরে উঠিলেন তখন দেখা গেল 
যে রাম কুশকে যে জয়মণি দিয়াছিলেন তাহা অজানিতে কখন জলে খদিয়। পড়িয়া 
গিয়াছে । ডুূবুরি দিয়া নদীতল তন্নতন্ন করিয়া খোৌঁজ৷ হইল কিন্তু জয়মণি পাঁওয়। 
গেল না । ডুবুরির। বলিল, রতুলোভী নাগের। লইয়া থাকিবে | কুশ নাগলোক 
আক্রমণ করিতে উদ্যত হইলেন । ভয় পাইয়া! নাগরাজ একটি মেয়েকে লহয্া 
তাহার কাছে আবির্ভূত হইয়া! বলিল, 'এই আমার ভগিনী, সরযূর জলে থেলা 
করিতে গিয়া মণিটি পাইয়'ছিল । আপনি মণি গ্রহণ করুন এবং অনুগ্রহ করিয়া 
আমার এই অবিবাহিত ভগিনীটিকেও স্বীকার করুন ।" কুশ খুশি হইয়া নীগরাজের 
ভগিনী কুমুদ্বতীকে বিবাহ করিলেন । কুশ ও নাগরাজের মধ্যে এই সম্বন্ধ স্থাপিত 
হইবার পর দুইজনেই স্থখে রাজ্য করিতে থাকিলেন। এইখানে, ৮৮ শ্লোকে 
ষোড়শ সর্গ সমাপ্ত। 
ুমুদ্বতীর গর্ভে কুশের পুত্র জন্মিল, নাম হইল অতিথি। পিতৃকুলের গুণের ও 
মাতৃকুলের সৌন্দর্যের অধিকারী হইয়া অতিথি বয়ঃপ্রাপ্ত হইলে পর কয়েকটি 
রাজকন্যার সহিত বিবাহ হইল। দৈত্যের বিরুদ্ধে ইন্দ্রের সহায় হইয় কুশ যুদ্ধ 





 সপবস্পীসিসসপস 


১ অর্থাৎ বাজ। কুশের । 
২ ইনিই কুশকে দেখ! দিয়াছিলেন । অযোধায় ইহার মন্দির ও প্রতিম। ছিল। 
৩ অর্থাৎ জরির কাজ করা। ৪ এথাপণে খতুসংহারের বর্ণনা ভুলনয়। 


সংস্কৃত সাহিত্য ১৯৯ 


করিতে গেলেন এবং দৈত্যকে বধ করিয়া নিজেও নিহত হইলেন। কুমুদ্ধতী 
অন্ুমৃতা হইল । তাহারা স্বর্গে গিয়া ইন্দ্র ও শচীর সিংহাসনে অর্ধেক স্থান 
পাইলেন । 
সঞ্চদশ সর্গে নীতিজ্ঞ রাজা অতিথির কথা। মন্ত্রিবৃদ্ধেরা মহাঁসমরোছে 
অতিথিকে রাজ্যে অভিষিক্ত করিল।৯ প্রথমে জ্ঞাতিবৃদ্ধেরা বরণ করিলেন । 
তাহার পর পুরোহিতের জগ্নশীল অর্থ্ব-মন্ত্র পাঠ করিয়া! অভিষেক করিলেন । 
বন্দীর! স্তব গাহিতে লাগিল । অভিষেকের দিনে অতিথির আদেশে মানুষ পণ্ড 
পাঁধী-_-সকল বন্দী জীবের বন্ধনমোচন হইল। 
বন্ধচ্ছেদং স বদ্ধানাং বধার্হাণমবধ্যতাম্‌। 
ধর্যাণাং 5 ধুরো মোক্ষমদোহং চাঁদিশদ্‌ গবাম্‌ ॥ 
'যাহারা বন্দী তাহাদের বন্ধনদশী, যাহার] বধযোগ্য তাহাদের অবধ্যতা, 
যাহারা ভারবাহী তাহাদের ভারবহন হইতে মুক্তি এবং গাভীদের 
দোহনবিরতি,( তিনি ) আদেশ করিলেন |1, 
ক্রীড়াপতত্রিণোহপ্যস্য পঞ্জরস্থাঃ শুকাদয়ঃ | 
লব্ধমোক্ষাস্তদাদেশাদ্‌ যথেষ্টগতয়োইভবন্‌ || 
“পিঞ্জরস্থিত শুক প্রভৃতি তাঁহার ক্রীড়াপক্ষীরাও 
তাঁহার আ দশে মুক্তি পাইয়া যেখানে ইচ্ছ। উড়িয়া! গেল || 
অধোধ্যাদেবতাশ্চৈনং প্রশস্তায়তনাচিতাঃ | 
অনুদধ্যরনুধ্যেয়ং সান্গিধ্যেঃ প্রতিমাগতৈঃ || 
'প্রশস্ত মন্দিরে অচিত অযোধ্যার দেবতারাও 
প্রতিমাগত সান্লিধোর দ্বারা অন্ুগ্রহযোগা তীহাকে অনুগ্রহ করিলেন |) 
দিনে দিনে প্রজাদের অনুরাগ আকর্ষণ করিয়। অল্পবয়সেই অতিথি রাজ্যপালনে 
নিরতিশয় দক্ষতার পরিচয় দিলেন |২ 
অক্ষৌভাঃ স নবোইপ্যাপীদ দুঢযূল ইব দম: || 
'তিনি নবীন হইলেও দৃঢ়মূল দ্রুমের ন্যায় অনড় হইয়ীছিলেন | 
কাঁতর্ষং কেবল নীতিঃ শোর্ষং শ্বাপদচেষ্টিতমূ । 
অতঃ সিদ্দিং সমেতাভ্যামুভাঁভামন্থিয়েষ সঃ || 
শুধু নীতি ভীরুতার পরিচায়ক, শুধু শৌর্য হিংস্রজস্তর আচরণ । 
অতএব উভয়ের সহযোগে তিনি সিদ্ধি খুঁজিয়াছিলেন 11 
এবমগ্ন্‌ প্রভীবেণ শান্তনি দিষ্টবস্ম'ন1 ! 
বুষেব দেবে। দেবানাং রীভ্হ্াং রাজা বব সঃ |! 


১ একুশ শ্লোকে (৯-২* ) অতিথির রাজাভিযষেক ও সভারোহণ বর্ণনা । 
২ বাইশ শ্লোকে (৪৭-৮) অতিথির রাজনীত্জ্ঞিতার বিবরণ । 


২০০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“এইরূপ শান্তনি্দিষ্ট পথে উদ্ধম করিয়া শরক্তিবলে 
ইন্দ্র যেমন দেবতার দেবতা তেমনি তিনি রাজা হইলেন ॥। 
অতিথির সুশাসন বর্ণন1 করিয়া, ৮১ ল্লোকে, সপ্তদশ সর্গ শেষ । 
অষ্টাদশ সর্গটিকে বলিতে পারি অতিথির পরবর্তী রঘুবংশীয় রাজাদের নামমালা। 
অতিথির পুত্র নিষধ |» নিষধের পুত্র নল।২ তাঁহার পুত্র নভস্।৩ তাহার পুত্র 
পুগ্তরীক ।৪ তাহার পুত্র ক্ষেধন্বন্‌।৫ তাহার পুত্র দেবানীক।৬ তাহার পুত্র 
অহীনগু।? তাহার পুত্র পাঁরিযাত্র 1৮ ভাহীর পুত্র শিল ।৯ তাঁহীর পুত্র উন্নীভ 1১০ 
তাহার পুত্র বজ্জনাভ।১৯ তাহার পুত্র শজ্ষণ ।১২ তাহার পুত্র ব্যুষিতাশ্ব ।৯৩ তাহার 
পুত্র বিশ্বপহ ।১৪ তাহার পুত্র হিরণ্যনাভ।১৫ তাহার পুত্র কৌশল্য ।৯৬ তাহার 
পুত্র ব্রদ্ধিষ্ঠ ।৯৭ তাহার পুত্র পুত্র ।১৯৮ তাহার পুত্র পুষ্য ।৯৯ পুহ্ের পুত্র 
ধ্রবসন্ধি ।২০ পুত্রের উপর রাজ্যভার দিয়] পুষ্য জৈমিনির শিষ্য হইয়া সংসার 
ত্যাগ করিয়াছিলেন | ঞ্বসন্ধি মুগয়া করিতে গিয়া সিংহের দ্বারা নিহত হইলে 
পর তাহার পুত্র স্থদর্শন রাজা হইলেন ।২১ তখন তিনি ছয় বছরের | উপযুক্ত বয়স 
হইলে অমাঁতোরা বংশের একাধিক রাজকন্যা আনিয়। তাহার বিবাহ দিল । 
এইখানে, ৫৩ শ্লোকে, অষ্টাদশ সর্গ শেষ । 
পুত্র অগ্থিবর্ণকে রাজ্যে অভিষিক্ত করিয়া স্থদর্শন বৃদ্ধবয়সে নৈমিযাঁরণ্যে চলিয়া 
গেলেন। 
তত্র তীর্থসলিলেন দীধিকান্তল্লমন্তরিতভূমিভিঃ কুশৈঃ | 
সৌধবাসমুটজেন বিস্মৃত: সংচিকায় ফলনি:স্পুহস্তপঃ ॥ 
“সেখানে নদীঘাটের জলে দীঘির, কৃশের আন্তরণে নরম বিছানার, কুটীর- 
বাসে প্রাসাদের সুখ ভুলিয়া নিক্ষাম তিনি তপ্য] সঞ্চয় করিলেন | 
বনিতাবিলাঁপী অশ্নিবর্ণ কুলোচিত রাঁজকর্ধে ছুই এক বছর কোনরকমে কাঁটাইয়। 
তাহার পর মন্ত্রীদের উপর রাজ্যভার ন্যস্ত করিয়া নারী লইয়া নৃত্যগীতে ও 
যৌবনস্থখভোগে নিরত হইলেন | উনবিংশ সর্গের প্রাঁয় সবটাঁই২২ অগ্থিবর্ণের 
এই বিলাসের বর্ণনা । রাজ! নিজে বাছ্চবিশারদ ছিলেন । 





১ শ্লোক ১-৪। 

২ ই ৫,৭। দমযস্তীর উল্লেথ নাই, অক্ষক্রীডারও নাই । ৩ এ ৬। 

৪ উ৮। ৫ এ৯। ৬ এ ১০-১৩। 

৭ এ ১৪-১৫। ৮ এ ১৬। ৯ এ ১৭-১৯। 

১০ এ ২*। ১১ 8২১ ১২ এ ২২ 

১৩ এ ২৩। ১৪ +২৪। ১৫ এ২৫-২৬। 

১৬ এ ২৭। ১৭ এ ২৮-২৯। ১৮ এ ৩*-৩১। 

১৯ এ ৩২-৩৩। ২৭ প্র ৩৪-৩৫ । ২১ এ ৩৬ তাতে শেষ পর্যস্তু। 


২২ শ্লোক ৫-৪৭। এই বিলাসবর্ণনা কহলনের রাতরঙ্জিণীতে বধিত কোন কোন কাশ্মীর 
রাজের বিলাসের কথ। শ্মরণ করায়। 


সংস্কৃত সাহিত্য ২০১ 


স স্বয়ং প্রহতপুফরং কৃতী লোলমাল্যবলয়ো হুরন্‌ মনঃ। 
নর্তকীভিরতিনয়তিলজ্যিনীঃ পার্শ্ব তিষু গুরুষলজ্জয়ৎ || 
'কৃতী তিনি, নিজে ঢোল বাঁজাইয়! মাল্য ও বলয় চঞ্চল করিয় নর্তকী- 
দের মনোহরণ দ্বারা তাহাদের অভিনয়-শৈথিল্য ঘটা ইয়া পার্বতী 
আচার্যদের কাছে লঙ্জা দিতেন ।।' 
প্রজারা রাজার দর্শন চায়, এবং তা ন। পাইয়। অধৈর্য হইয়া উঠে। মন্ত্রিদের 
নির্বন্ধে অল্পক্ষণের জন্য রাজা প্রাসাদের গবাক্ষপথে শুধু পা ছুইটি দেখাইয়। 
দেন । 
গৌরবাদ যদপি জাতু মন্ত্রিণাং দর্শনং প্রক্কৃতিকাঁওক্ষিতং দদে৷। 
তদ্গবাক্ষবিবরাবলঘ্িনা৷ কেবলেন চরণেন কল্লিতম্‌ ।। 
'ম্ত্রীদের খাতিরে যদি (তিনি ) কখনও প্রজাদের আকাজিক্ষিত দশন 
দিতেন, তখন কেবল গবাক্ষবিবরস্থিত চরণের দ্বারাই করিতেন ॥ 
অত্যধিক ইন্দ্রিয়ভোগের ফলে অগ্সিবর্ণ দুরারোগ্য ব্যাধিতে পড়িলেন । মন্ত্রীরা 
তাহার সন্তানের জন্য যজ্ঞকর্ণ করাইতে লাগিল । কিন্তু চিকিৎসকদের প্রযত্ব সত্বেও 
রাজাকে বাচাইয় রাখা গেল না । রাজার মৃত্যুসংবাদ গোপন করিয়া মন্ত্রীরা তাহার 
দেহ চুপি চুপি গৃহোপবনে সৎকার করিল। কিছুদিন পরে যখন এক রাজমহিষীর 
্পষ্ট গর্ভলক্ষণ দেখা দিল, তখন মন্ত্রীর রাজার মৃত্যুংবাঁদ প্রজাদের জানাইয়া 
সেই গভিগী রাজমহিষীকে সিংহাসনে বসাইল। এই গর্ভাভিষেকেই উনবিংশ 
সর্গ শেষ এবং রঘুবংশ পরিসমাঞ্। 
তং ভাবার্থে প্রসবসময়াকাজিক্ষণীনাং প্রজানাম্‌ 
অন্তগূ্ঢং ক্ষিতিরিব নভোবীজমুষ্টিং দধান1 | 
মৌলৈঃ সার্ঘং স্থবিরপচিবৈহেমসিংহাসনস্থ! 
রাজ্ঞী রাজ্যং বিধিবদশিষদ্‌ ভতুরিব্যাহতাজ্ভা || 
প্রসব সময়ের জন্য অপেক্ষমাণ প্রজাদের মাঁনাইবার জন্য, মাঁটি যেমন 
শ্রাবণ মাসে নিহিত বীজমুষ্টি অন্তরে ধারণ করিয়া থাকে, তেমনি 
রানী স্বর্ণ সিংহাসনে বঙগিয়।, বিশ্বত্ত বৃদ্ধ মন্ত্রীদের সহায়তায়, স্বামীর 
আজ্ঞ৷ অব্যাহত রাখিয়া, নিয়ম অনুসারে রাজ্য শাসন করিতে 
লাগিলেন || 
কোন কোন সমালোচকের মতে রঘুবংশও কুমাঁরসম্ভবের তে। অসম্পূর্ণ রচন]। 
কিন্তু এ ধারণ! যে যুক্তির উপর প্রতিষিত--অর্থাৎ বীজ-বিসর্জনে শেষ, সেই যুক্তির 
উপর নির্ভর করিয়াই বলা যায় যে রথুবংশ পরিণিষিত রচন1। বীজ হইতে শশ্ 
এবং শহ্য হইতে বীজ,__ এই হইল পৃথিবীতে জীবনচক্রের আবর্তভ্রমণ | রথুবংশে 
কালিদাস ভারতবর্ষের এঁতিহ্যলীন এক রাজবংশের ইতিহীসচক্র সেই 
আবর্তভ্রমণেই সম্পূর্ণ করিয়া দেখাইয়াছেন। রঘুবংশের পরিসমাঞ্চিকে প্রাচীন 


২০২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ভারতের রাজতান্ত্রিক নীতি-আদর্শের উতথানপতনের রূপক বলিয়া লইতে পারি। 
টা রাজতরজিমীতে কাশ্ীর-রাজাবলীচিত্রে কালিদাসের ভাবনার প্রতিফলন 
লাক্ষত হয়। 


ধতুসংহার 
খতুদংহারের কবিতায় আছে, ছয় ধতুতে প্রকৃতির বিশিষ্ট রূপ এবং সে রূপের 
আভায় ভোগী মানুষের স্থখ ও সৌমনশ্য | 'খতুসংহার' মানে খাতুহ্থখসংছ্িতা । 
ইহাতে প্রায় দেড়শত ক্লোক আছে । এই ছোট কাব্যটিকে কেহ কেহ কালিদাসের 
রচন1 বলিয়া স্বীকার করিতে নারাঁজ। কাঁলিদাসের অগ্য রচনার সঙ্গে তুলনা 
করিলে খতুসংহার অবশ্ই কাঁচা লেখা । তবে কালিদাসের নয় বলিবার পক্ষে 
বগচা বলা ছাড়া আর কোন যুক্তি দেখি না। 
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শিশির বসন্ত-_এই ছয় খতু | ইহার মধ্যে শরৎ 
বধূরূপে কল্পিত, বাঁকি ধতৃগুলি পুরুষরূপে | গ্লোকসংখ্য। যথাক্রমে ২৮, ২৮, ২৬, 
১৮, ১৬, ৬৬ | কবি যেন নিজেরই প্ররেয়সীর কাছে খতু-পরিচয় দ্রিতেছেন । তাই 
শরৎ ছাড়া সব বর্ণনণর আরস্ত-ক্লোকে পপ্রিয়ে* সম্বোধন আছে। শরত্বর্ণনায় তা 
নাই । তাহার কারণ বোঝা শক্ত নয় | শেষ খতু ছাড়া সব বর্ণনায় শেষ গ্লোকে 
শ্রোক্রীর (বা শ্রোতার) প্রতি আশীর্চনের মতে! আছে। শেষ ধাতু বসন্ত 
যোদ্ধারূপে কল্পিত, এবং তাহার শরাঁঘাত এড়ানে কাম্য নয় । স্থতরাং বসন্তবর্ণনের 
শেষে আশীর্বচন দেখি না। 
গ্রীষ্মবর্ণনের মধ্যে মানুষের ভূমিকার সঙ্গে অন্ত প্রানীর ও তরুলতার ভূমিকা 
কবির মনোযোগ সমানভাবে আকর্ষণ করিয়াছে । আরম্ত-ঙ্লোক অনুবাদে এই- 
রকম 
স্র্য প্রচণ্ড । চন্দ্রমা কমনীয় | সর্বদা অবগাহনে জলাশয় বিক্ষত । 
গিনাবসান রমণীয় ৷ মনশ্চাঞ্চল্য শান্ত ।__এমন নিদাঁঘকাল, হে প্পিয়ে, 
এখন উপস্থিত || 
বর্ধাবর্ণনের আরম্ত গ্লোক 
সজল মেঘ মত্তহ্ভ্তী । তড়িৎ পতাকা । বজ্রপাত মাদলের ধ্বনি । হে 
প্রিয়ে, কামী-জনের প্রিয় ঘনাগম রাজার মতে! জীকজমক সমাগত || 
শরত্বর্ণনের আরম্ভ ক্পোক 
কাশ বসন । প্রশ্ফুট পদ্ম স্বন্দর মুখ । উন্মত্ত হংসরব মধুর নৃপুরপবনি । 
আধ পাঁকা ধান মনোহর তনুদেহ | রূপময়ী নববধূর মতে। শরৎ 
আসিয়াছে ॥ 
শরতের বর্ণন হইতে আর একটি ভালো ক্সোকের অনুবাদ দিই । 
শশ্যভারনত ধানগাছগুলি মৃদুভাঁবে ক্লাঁপাইয়।, ফুলস্ভারে অবনত কুরবক 


সংস্কৃত সাহিত্য ২০৩ 


গাছগুলি ঈষৎ নাচাইয়া, প্রস্ফুটিত পদ্মবনে পদ্মকে নাড়া! দিয়া, বায়ু 
( যেন ) জোর করিয়। তরুণদের মন চঞ্চল কারতেছে ॥ 
গহেমন্তবর্ণনের প্রথম ক্লোক 
অঙ্কুর উদ্‌গমে শশ্ক্ষেত্র রমণীয়। লোধ ফুটিয়াছে। ধান পাকিয়াছে। 
পদ্য মুদদিয়াছে। তুষার পড়িতেছে ।-হে প্রিয়ে, হেমন্তকাঁল সমুপস্থিত || 
শেষ শ্লোক 
অনেক গুণে রমণীয়, নারীদের মন-কাঁড়া, পাকা ধানের প্রাচুর্ষে সর্বদ। 
অতিশয় মনের-মতন, কৌচের ডাঁকে মুখর, হিমযুক্ত এই সময় তোমাদের 
হৃখ প্রদান করুক || 
শিশিরবর্ণনের দ্বিতীয় শ্লোক 
বাতায়ন-নিরুদ্ধ কক্ষমধ্য, অগ্নি, সুর্যের কিরণ, স্কুল বসন, যুবতী নারী 
_-( এই সব ) এই কালে লোকের সেবনীয় | 
বসন্তবর্ণনের নমুন! 
কানের যোগ্য সম্ভঃপ্রশ্ষুটিত কণিকার, চঞ্চল কালো চুর্ণকুত্তলের 
( যোগ্য ) অশোক আর নবমল্লিকার ফোটা ফুল, নারীর শোভা করে ।। 
সংস্কৃত সাহিত্যে খতুপংহার বিশেষ কৌন ছাপ রাখিতে পারে নাই । কিন্তু 
মনে হয় এই কাব্যের, অথবা অনুরূপ লৌকিক কবিতার, ধার। প্রারুতের মধ্য 
দিয়া আধুনিক ভাষার সাহিত্যে বহিয়া আসিয়াছিল। পুরানে। বাংলা অসমীয়। 
গুজরাটা হিন্দী প্রভৃতি সাহিত্যে “বারমাসিয়।” কবিতার পূর্বপুরুষ খতুসংহাঁর, অথব। 
কালিদাস যদি তাঁহার কালের লৌকিক অর্থাৎ (প্রারৃত ) হইতে প্রেরণা লাভ 
করিয়। থাকেন তবে, তাহাই | 


০মেধৃত 


কালিদাসের সব চেয়ে স্বল্পকায় রচনা “মেঘদূত” | কাব্যটির শ্লোক সবই মন্দাক্রান্ত1 
ছন্দে রচিত ।১ গ্লোকসংখ্য] সম্ভবত আসলে ছিল ১০৮। প্রাচীনতম টীকাকার 
বল্পভদেব ১১১ শ্লোক ধরিয়াছেন, সবচেয়ে প্রসিদ্ধ টীকাকার মল্লিনাথ ১১৫ ক্লোক। 
মোট কথা হইল, কাঁলে কালে মেঘদূতের মধ্যে বহু প্রক্ষেপ ঘটিয়াছে। অধিকাংশ 
প্রক্ষেপই পরবর্তী কালে কালিদাসের কাব্যের সংস্কারের উদ্দেশ্টে অথবা 
কালিদাসের গহনগস্ভীর উক্তিকে সহজবোধ্য করিবার জন্য | কয়েকটি ক্লোক এতই 
ভালো যে সেগুলি কালিদাসের লেখনীবিনিগগত মনে করিতেই হয়। এই 
শেষোক্ত গ্লোকগুলি ও কিছু কিছু তুল্যমূল্য পাঠান্তর হইতে অনুমান করি ষে 
কালিদাস নিজেই কাব্যটি একাধিকবার সংশোধন করিয়। থাকিবেন। 


১ মন্দাত্রান্ত ছন্দ কালিদাসের উদ্ভাবন বলিয়! অনুমান করি । এসিয়াটিক সোসাইটির জর্নালে 
(১৯৩১) অশ্বঘেরষের সৌন্দরনন্দ বিষয়ে মদীয় প্রবন্ধ ষ্টব্য । 


২০৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


কাপিদাস কাব্যটির নাম কী দিয়াছিলেন জানি না, তবে মেঘদুত' নয় । 
“মেঘসন্দেশ” হইতে পারে । কেন না মেঘকে দূত করা হয় নাই। সে দূতের মতো 
বার্তা দিয়া জবাব লইয়] ফিরিয়া! আসে নাই । “সন্দেশহর” পথিক সে, ডাঁকপিয়নের 
মতে! যথাস্থানে বার্তা পৌছাইয়। দিয়! নিজের গন্তব্যস্থানে চলিয়া! গিয়াছিল। 
অনেক টীকাঁকার কাব্যটিকে “মেধসন্দেশ'-ই বলিয়াছেন । 
মেঘদূত কালিদাীসের সবচেয়ে পরিচিত এবং সর্বাধিক সমাদূত কাব্য । এ 
সমাদর আজিকাঁর নয়, অন্তত বারে তেরে] শতাব্দ আগেকার । জৈন পণ্ডিতের, 
ধাহারা তন্বকথা ও সাঁধুজীবনী ছাডা আর কিছুকে সাহিত্যের বন্তরূপে গ্রহণ 
করেন নাই তাহারাও মেঘদুতের শ্লৌোকের চরণ গীখিয়। মহাপুরুষজীবনী নির্মাণ 
করিয়াছিলেন | এমন দ্বুইটি কাব্য পাওয়। গিয়াছে । একটির নাম “নেমিদৃত? | 
তাহাতে প্রত্যেক গ্লোকের শেষ চরণ ধারাবাহিকভাবে মেঘদূতের শ্লোকের শেষ 
চরণ । দ্বিতীয়টির নাম 'পার্্াভ্যুদয়' । তাহাতে প্রত্যেক শ্লোকের শেষ চরণ 
ধারাবাহিকভাবে মেধদূতের শ্লোকের এক একটি চরণ। এইরূপে পার্াত্যুদয়ে 
মেঘদূত সবটাই উদ্ধৃত হইয়] রহিয়াছে।» ইহার অপেক্ষাও উচ্চতর মেঘদুতের 
গৌরবস্থীকতি আছে । মেঘদূত হইতেছে একমাত্র ধর্ম-অসম্পৃক্ত, বিশুদ্ধ আদি- 
রসাত্মক কাব্য ঘ1 তিব্বতের বৌদ্ধ পণ্ডিতের! অনুবাদ করিয়াছিলেন । 
কালিদাসের রঘুবংশে ও কুমারসম্তবে হিমীলয়ের তুঙ্ম অংশের ভূপরিচয় নাই ! 
সে অভাব মেঘদুতে মিটিয়াছে । 
কাব্যের আরম্ভ এই শ্লোকে 
কশ্চিৎ কান্তীবিরহগুরুণ। স্বাধিকার প্রমত্তঃ 
শাপেনাস্তংগমিতমহিম] বর্ষভোগ্যেণ ভর্তঃ | 
যক্ষশ্চক্রে জনকতনয়া ্সানপুণ্যোদকেষু 
স্িগ্ধচ্ছায়াতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু ॥ 
“নিজের কাজে২ গাফিলতি করায়, প্রভুর দেওয়। এক বছর প্রিয়াবিরহের 
কঠিন শাপে যাহার মহিমা অস্তগত,৩ এমন কোন এক যক্ষ তরুছায়।- 
শ্সিগ্ধ র'মগিরি-আশ্রমপদে, যেখানের জল জনকতনয়ার স্লানে পরিত্র,& 
সেখানে বসতি করিল ॥' 


১ পার্খাভুদয় অষ্টম শতাবীর রচন]। সুতরাং ইহার মধোই ধৃত মেঘদুতের সব চেয়ে পুরানো 
পাঠ। 

২ “শ্বাধিকার” অর্থাৎ নিজের ডিউটি । 

৩ “অস্তংগমিতমহিম” অর্থাৎ যাহার (যক্ষের ) যথেচ্ছ গমনাগমন প্রভৃতি শক্তি প্রতুদত্ব 
শান্তির ফলে লুপ্ত । 

৪ অর্থাৎ রামের সঙ্গে বনবাস কালে সীতা এথানে কিছুকাল ছিলেন৷ তিনি ঝরনার অথব! 
হদের জলে স্নান করিতেন ! তাই সে জল পবিত্র হইয়'ছিল। 


সংস্কৃত সাহিত্য ২০৫ 


প্রিয়ার কাছ-ছাড়া হইয়া প্রেমীসক্ত ধক্ষ সেই রামগিরি পাহাড়ে কিছুকাল 
€ অর্থাৎ মাস আ্টেক ) কাটাইল। বিরহে তন্থু ক্ষীণ হওয়ায় তাহার হাতের বালা 
বসিয়। গিয়াছে ।১ এমন সময় আষাট়ের শেষের দিকে সে দেখিল,* ( দক্ষিণ হইতে 
আফিয়া) একথণ্ড মেঘ পাহাড়ের গায়ে লগ্ন। তাহাতে চমতকার দেখাইতেছে, 
যেন বপ্রক্রীড়া২ করিতে হাতি মাথা! নোয়াইয়াছে। 

মেঘ দেখিয়া! যক্ষের মনে ভাবান্তর হইল। অনেকক্ষণ ধরিয়। সে চুপ করিয়া 
বসিয়া! ভাবিতে লাগিল। 

মেঘালোকে ভবতি ন্ুখিনোহপ্যন্তথাবৃত্তিচেতঃ 
কণাশ্লেষপ্রণয়িনি জনে কিং পুনদূর্রসংস্থে ॥ 
“মেঘ দেখিয়। সুখীর চিত্তও অন্যরকম হয়। যাহার গল জড়াইয়। 
ধরিতে মন চায় এমন ব্যক্তি দূরে থাকিলে তে। কথাই নাই ॥' 

কুড়চি ফুল তুলিয়া ঘক্ষ মেঘের দিকে ছু'ড়িয়া উপহার [দল এবং স্বাগত 
জানাইল। বিরহের ব্যাকুলতায় সে তখন প্রায় বাহ্যজ্ঞানবিরহিত | তাই মেঘকে 
উদ্দেশ করিয়া! সে বকিয্াই চলিল। এই পর্যন্ত মেঘদূতের উপক্রমণিক1 | অতঃপর 
সবটাই যক্ষের বার্তা (“সন্দেশ* )। 

প্রথমে ক্ষ মেঘের প্রশংসা করিল। বড় ঘরে তোমার জন্ম। যথেচ্ছ রূপ 
তুমি ধরিতে পার | ইন্দ্র ভোমাকে প্রজাদের তত্বাবধায়ক নিযুক্ত করিয়াছেন । সেই 
কারণেই আমি, ষার আত্মীয়স্বজন কাছে নাঁই, মনের কাঁমন। জানাইতেছি। সে 
প্রার্থনা তুমি গ্রাহ্য না৷ করিলেও ক্ষতি নাই, কেনন1 “যাঁচঞা মোঘা বরমধিগুণে 
নাধমে লব্ধকাম। 1” (গুণাঁধিকের কাছে প্রীর্থন। ব্যর্থ হইলেও ভালো, গুণাঁধমের 
কাছে প্রার্থন। সিদ্ধ হইলেও গৌরব নাই 1১) 

তোমায় হাওয়ায় তাসিতে দেখিলে কপালের চুল সরাইয়। প্রবাসী পথিকের 
বনিতার! তোমাকে দেখে ও আশ্বাস পায় ।৩ তুমি সাজিয়। দেখা দিলে, আমার 
মতো পরাধীনবৃত্তি ছাড়া কে আর আছে যে বিরহবিধুর জায়াকে উপেক্ষ৷ করিয়। 
বপিয়। থাকে। 

তুমি নির্বাধে গিয়া তোমার ভ্রাতৃজায়াকে, আমার পত্বীকে, নিশ্চয় দেখিতে 





১ তথন পুরুষেরাও গহন! পরিত । 

* উক্ত পাঠ “আবাঢন্ত প্রশম দিবসে" প্রচলিত বা “আধাঢ়শ্ত প্রথম দিবসে”, অর্থাৎ আষাঢ় 
মাসের পরল! তারিখে । 

২ “বপ্র" মানে উঁচু হিমের অথব। মাটির স্তূপ কিংব ছুগগের প্রাকার ইত্যাদি। হাতি, ষাঁড় 
প্রভৃতি দীতালো ও শিংওয়ালা জন্তর এইরূপ সপ চুসানোই “বপ্রত্রীড়া”। হাতির বেলায় তাহ! 
দস্তোৎথাত, ধাড়ের বেলায় শুঙ্গাৎখাত ( “ত্রিন়নবুযোতৎখাতপক্কোপমেয়াম্‌” )। 

৩ অর্থাৎ সত্যই বর্ষা আসিতেছে । বধা জমিবার পূর্বে প্রবাদী পথিক ঘরে ফিরিয়া আসে। 
এই শ্লোকটি প্রক্ষিপ্ত বলিয়া মনে করি । 


২০৬ ভারতীয়-আশর্ষ সাহিত্যের ইতিহাস 


পাইবে ঘে সুস্থ আছে এবং € আমার প্রত্যাগমনের আশায়) দিন গণিতেছে। 
প্রায়ই ( দেখা যায় যে) খসিয়া-পড়োপড়ে'১ ফুলের মতো মেয়েদের হুদয়কে 
বিরহে আশা-বৃস্তই ধরিয়] রাখে । 
তোমার শ্রবণস্থখ যে ধ্বনি শুনিয়া মাটির তলা হইতে বাঁজান্কুর মাথা তোলে 
সে ধ্বনি শুনিয়া মাঁনসহদের তরে উৎকণ্ঠিত হইয়া! রাঁজহংসেরা মৃণালখণ্ড সম্বল 
লইয়া! লাস পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে চলিবে ৷ 
(আর দেরি করিও না|) তোমার প্রিয় সখ! এই যে শৈল, ইহার মেখলা য় 
ভগবান্‌ রঘুপতির চণরেখা আকা পড়িয়াছিল, ইহাকে বিদায়-সস্তাষণ করে| 
ইহার স্থিত প্বোমাব মিলন কালে কালে ঘটিবেই। 
এখন শুন, আমি তোমার উপযুক্ত পথের নির্দেশ দিই | তাহার পর আমার 
বার্ত ভালো করিয়। বুঝিয়া লইও | ক্লান্ত হইয়! যেমন যেমন পর্বতশিখরে পৌছিবে 
অমনি অমশি ( জলমোচনে ) ক্ষীণকায় তুমি (গিরি-) নিঝ'রের অত্যন্ত লঘু বারি 
আহার করিবে । এইখান হইতে তুমি যখন প্রস্থান করিবে তখন সিদ্ধদের অতুর 
মেয়েরা চকিত হইয়া তোমার দিকে তাঁকাইয়া৷ বলিবে, “মাগো, গিরিশুঙগ 
উড়াইল বুঝি* | এই অঞ্চল সরপ এখং নিচুল২ পরিপূর্ণ । তুমি দিগগঞ্জদের মোট? 
শুঁড়ের নিষীবন এড়াইয়া৩ উত্তরমুখ হইয়া! উপরে লাফ দিও । কৃষির ফলদাতা 
তুমিই | তাহ গ্রামের বধু, যাহার] কুটিল চোঁখে চাঁহিতে শিখে নাই, তোমার 
প্রতি প্রীতিপূর্ণ সিগ্ধ দৃষ্টি হাঁনিবে। তুমি একটু ঘুরিয়া মালক্ষেত্রের উপর দিয় 
যাইও । সেখানে স্ চষা মাটি হইতে স্থগন্ধ উঠিতেছে। (বাঁরি-বর্ষণে ) হালক। 
হইয়। আবার তুমি দ্রুতগতি উত্তরের পথ ধরিও। তাহার পর তুমি আত্রকৃটে 
পৌছিবে | জল ঢালিয়। তাহার বনের আগুন নিভাইয়। দিও । সে তোমাকে সাদরে 
বিশ্রামস্থান দিবে । 
ন্নোপান্তঃ পরিণতফলগ্েণাতি'ভঃ কা ননাম্রেস্‌ 
ত্বয্যণারূঢ়ে শিখরমচলঃ জদ্ধবেণীসবর্ণে | 
নৃূনং যাশ্যত্যমরমিথুনপ্রেক্ষণীয়ামবস্থাং 
মধে। শ্বামঃ স্তন ইব ভুবঃ শেষবিস্তারপাওুঃ ॥ 


১ পসস্ভঃপাতপ্রণয়ি”। ইহাই সঙ্গত পাঠ। “সছাঃপ।তি প্রণরি” সাধারণত ম্বাকৃত পাঠ হইলেও 
সঙ্গত নয়। 

২ “নিচুল” একরকম গাছ। 

৩ “দিঙ.নাগানাং পথি পরিহরন্‌ সুলহশ্ত।(বলেপান্”। মললিনাথ এখানে বৌদ্ধ তর্কাচার্য 
দিঙলাগের ইঙ্গিত দিয়াছেন এবং “নিচুল” এক নরস কাবর নাম বলিয়। ধরিয়াছেন। তাহার মতে, 
নিচুল ও দিঙলাগ যথাক্রমে কালিদাসের পক্ষে ও বিপক্ষে ছিল। আসলে এখানে দিওনাগ মানে 
বড় বড় হাতি যাহার! সরম নিচুপ বন বিচরণ করিত । ইহাদেরই শুড়ে ছোড়া কাদার ভয় বক্ষ 
মেঘকে দেখাইতেছে । আসল দিও ন।গেব] "অবযলপ” পাইবে কোধায়? 


সংস্কৃত সাহিত্য ২০৭ 


বুনে! আঙ্ের গাছ পাকা ফলের রঙে সে পর্বতের চারধার ছাইয়াছে। 
তাহাতে লিগ্ধবেণীর কান্তিময় তুমি আরূঢ় হইলে তোমার যে অবস্থা 
হইবে তাহা অবস্থাই দেব-দম্পতীর দেখিবার যোগ্য ।-- যেন পৃথিবীর 
( বক্ষের ) মধ্যে শ্যাম স্তনবৃন্ত, আর সবট। ঢালা! গৌরবর্ণ ॥” 
স্থিত্বা তম্মিন্‌ বনচরবধূতুক্তকুঞ্জে মুহূর্ত 
তোয়োৎসর্গাদ দ্রুততরগতিস্তৎপরং বক্সরতীর্ণঃ | 
রেবাং দ্রকষ্যস্থ্যপলবিষমে বিদ্ধ্যপাদে বিশীর্ণাং 
ভকিচ্ছেদৈরিধবিরচিতাং ভূতিমঙ্গে গজন্য || 
“সেথানে বন্যনারীর বিলসিত কুঞ্জে ক্ষণকাল থাকিয়া জলমোচন করিয়। 
তাহার পর (তুমি) দ্রুতগতিতে পথ বাহিয়া “বন্ধ্যপাদমূলে* 
“উপলব্যথিতগতি” বিশীর্শ* রেবা নদীকে দেখিতে পাইবে, যেন হাতির 
গাঁয়ে ভক্তি২-চিত্রণের বিভৃতি৩-রেথা || 
বিদ্ধ্যের অরণ্যপর্বতের আতিথ্য উপভোগ করিতে করিতে তোমার পথে কিছু 
বিলম্ব হইবে, আমি বুঝিতেছি। তুমি কিন্তু চেষ্টা করিও যাহাতে তাড়াতাড়ি 
আগাইতে পার । 
পাওুচ্ছায়োপবৃতয়ঃ কেতকৈঃ স্থচিভিম্নৈর 
নীড়ারস্তৈগ্‌ হবলিতুজামাকুলগ্রামচৈত্যাঁঃ | 
ত্বষ্যাসম্নে পরিণতধলশ্তা মজদ্ুবনাত্ত1ঃ 
সংপৎংশ্যন্তে কতিপয়দিনস্থায়িহংস। দশার্ণাঃ | 
কেয়াফ্লুলের আগ বাইর হওয়ায় উপবনের বেড় পাওুর ও ছায়াচ্ছন্ন। 
গৃহ-উপজীবী৪ পাথীর নীড় বাধিবার ব্যস্ততায় গ্রামের সব চৈত্যৎ 
আকুল। তুমি আসন্ন হইলে বনপ্রদেশে জাম পাঁকিয়া শ্যামধর্ণ হইবে। 
( তাহাতে ) দশার্ণ দেশে কিছু দিনের জন্য হাসের1৬ থাকিয়া যাইবে || 
দশীর্ণ দেশের রাজধানী বিখ্যাত বিাঁদশায় গিয়া তুমি সঙ্গে সঙ্গে প্রেমের 
প্রতিদান পাহাবে। 
তীরোপান্তস্তনিতন্থভগং পাশ্যসি স্বাছ যম্মাং 
সন্দরত্ং মুখমিব পয়ে। বেত্রবত্যাশ্চলোমি || 


১ অর্থাৎ বহুধারায় ছড়াইয়। পড় । 

২ রাজহত্তীর ও রণহন্তীর গায়ে ষে বিশেষ চিহ্ধ ও চিন্রবিচিত্র রেখা আক হইত তাহাই 
“ভক্তিচ্ছে?" । 

৩ অর্থাৎ ছাই কিংব। সাদাগুড়া। 

৪ “'গৃহবলিতৃজাম্”, অর্থাৎ গৃহস্থের দেওয়া খাদ্য ও উচ্ছিষ্ট যেসব পাখি থায়। যেমন চড়াই 
শালিক পায়র1 কাক । 

€ বৌদ্ধগ্ব্‌প অথবা সাধারণ সমাধিমন্দির | ৬ মেঘের সঙ্গী মানসবাত্রী রাজহংসগণ। 


২০৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“যেহেতু (তুমি ) তীরে কাছে মধুর ডাক দিয়]! পান করিতে পারিবে-_ 
ভ্রভঙ্গি-কর] মুখের মতো উমিচঞ্চল বেত্রবতীর বারি ॥ 
সেখানে তুমি নীচল পাহাড়ে৯ বিশ্রাম করিও । তোমার সঙ্গ পাইয়। কদম 
পুলকিতুহইবে ৷ সেই পাহাড়ের গুহায় বিদিশার বিলাঁসীর1 গণিকাঁদের লইয়া 
উদ্দাম *যৌবন যাঁপন করে। বিদিশা হইতে পথ বাকা হইলেও উজ্জয়িনীর 
সৌধক্রোড়ের অভ্যর্থন] উপেক্ষা করিও না। 
বিদ্যদ্বামশ্ফ্রণচকিতৈস্তত্র পৌরাঙগনানাং 
লোলাপাদৈর্যদি ন রমসে লোচনৈরঞ্চিতোইসি ॥ 
'সেখানে তোমার বিদ্যুৎছটায় চকিত পুরনারীদের লোচনের বিলোল 
কটাক্ষের রস যদি ন1 পাও তে। তুমি ঠকিবে ॥। 
উজ্জয়িনীর পথে তুমি আনন্দে নিবিন্ধ্যা ও সিন্ধু পার হইবে । তাহার পর 
প্রাপ্যাবস্তীনুদয়নকথাকোবিদগ্রামবৃদ্ধান্‌ 
পূর্বোদিষ্টামনুসর পুরীং শ্রাবিশালাং বিশালাম্‌। 
স্বল্পীভূতে সথচরিতফলে স্বগিনাং গাং গতানাং 
শেষৈঃ পুণ্যৈহতমিব দিবঃ কান্তিমৎ খগণ্ডমেকম্‌ ॥ 
“'অবস্তী দেশে যেখানে গ্রামবৃদ্ধের! উদয়নের গল্পকথায় নিপুণ, সেখানে 
পৌছিয়! পূর্বকথিত শ্রীবন্থল বিশীল২ পুরীর দিকে। স্বর্গের অধিবাসী 
ছিল তাহারা, পুণ্যের ফল কমিয়। আদিলে (পৃথিবীতে আসিবার কালে) 
অবশিষ্ট পুণ্যের বদলে যেন দ্যুলোকের এক উজ্জল টুকরা আহরণ 


করিয়। আনিয়াছে ।।' 
উজ্জপ্নিনীতে রাত কাটাইয়। তুমি প্রভাতে শিবের মন্দিরে প্রণাম করিতে 


যাইও । 

ভতুি কণ্টচ্ছবিরিতি গণৈঃ সাদরং বীক্ষ্যমাণঃ 

পুণ্যং যায়াস্ত্রিভুবনগুরে। ধাম চণ্ডেশরস্য । 

ধুতোছ্চানং কুঝলয়রজোগান্ধভিগন্ধবত্যাস্‌ 

তোয়ক্রীড়ানিরতযুব তিমান[তজৈর্মরুদভিঃ || 
'ঠাকুরের কের রঙ বলিয়। সেবকের৷ সদরে ( তোমাকে ) দেখিবে 
( যখন ) তুমি ব্রিভুবন গুরু চণ্ডেশ্বরের পুণ্যধামে যাইবে । ( সেখানে ) 
কুবলয়ের কেশরগস্ধযুক্ত, জলক্রীড়ানিরত তরুণীদের স্সান-্থরভিত, 
গম্ধবতীর বায়ু, উদ্ভান কাপাইয়া যায়|” 

অপ্যন্থাম্মিন জলধর মহাকাঁলমাসাছ্া কালে 

স্থতব্যং তে নয়নবিষয়ং যাবদত্যেতি ভান্ুঃ। 


১ “নীচৈরাথ্যং গিরিম্‌* অর্থাৎ যে পাহাড়ের নাম “নীচল'" | 
২ “বিশালা” উজ্জপ্িনীর নামান্তর | 


সংস্কৃত সাহিত্য ২৪৯ 


কুর্বন্‌ সন্ধ্যাবলিপটহুতাং শুলিনঃ শ্লীঘনীয়াম্‌ 

আমন্দ্রাণাং ফলমবিকলঃ লপ.স্যসে গজিতানাম্‌ ॥ 
“হে জল্ধর, অবশ্যই অন্ত সময়ে১ (তুমি) মহাকালের (মন্দিরে ) 
আসিয়া যতক্ষণ স্থর্য চোখের আড়ালে ন। যায় (ততক্ষণ ) থাকিও । 
শিবের শ্লীঘনীয় সন্ধ্যাপূজার বাছযধবনি করিয়া (তুমি তোমার ) মন্দ্রমধুর 
গর্জনের সম্পূর্ণ ফল লাত করিতে পারিবে | 

পাদন্যাসকণিতরশনাস্তত্র লীলাবধূতৈ 

রত্বচ্ছায়াখচিতবলিভিশ্চামরৈঃ র্লান্তহস্তাঃ | 

বেস্তান্ত্বত্তে! নখপদন্ুখান্‌ প্রাপ্য বর্ষাগ্রবিন্দুন্‌ 

আমোক্্যন্তে ত্বয়ি মধুকরশ্রেণীদীর্ঘান্‌ কটাক্ষান্‌।। 
“সেখানে, পাদন্যাসের সঙ্গে সঙ্গে যাহাদের রশন। কণিত হয়, লীলায় 
ঢুলানো বত্ব-আস্তরণে খচিত চামব-বৃত্ত ধরিয়া যাহাদের হাত ব্যথা 
করে ( সেই দেবদাপী ) বেশ্ঠারা তোমার দেওয়া, নখক্ষতের আরাম- 
জনক বর্ষার প্রথম বারিবিন্দু পাইয়া তোমার পানে ভ্রমরপংক্তির মতো 
দীর্ঘ কটাক্ষ হানিবে || 

পশ্চাদুচচৈ্ভজতরুবনং মণ্ডলেনাভিলীন: 

সান্ধ্য তেজঃ প্রতিনবজবাপুষ্পরক্তং দধানঃ | 

নৃত্যারন্তে হর পশুপতেরা্রনীগাজিনেচ্ছ1ং 

শান্তোদেগন্তিমিতনয়নং দৃষ্টভক্তি্ভবান্তা ॥। 
“পিছনে উঁচুতে ভুজতরুর২ বন বেড়িয়া! লাগিয়। থাকিয় এবং জব] ফুলের 
গাঢ় রঙের মতো সন্ধ্যারাগ ধারণ করিয়। পশুপতির নৃত্য আয়োজনে 
(তুমি তাহার ) আদ্র গজাজিন ধারণের ইচ্ছ। মিটাইও | উদ্বেগশান্ত 
ভবানী স্থিরনেত্রে তোমার ভক্তি লক্ষ্য করিবেন |, 

উজ্জয়িনীর স্থপ্তপারাীবত ভবনশিখরে আর এক রাত কাটাইয়া তুমি সকাল 
সকাল বাহির হইয়1 পড়িও । পথে পড়িবে গম্ভীর] । 

গম্ভীরায়াঃ পয়সি সরিতশ্চেতসীব প্রসঙ্গে 

ছায়াত্মাপি প্রক তিস্থভগে। লপ-্যতে তে প্রবেশমূ। 

তস্মাদশ্যাঃ কুমুদবিশদাগ্যহসি ত্বং ন ধের্যান্‌ 

মোঘীকরু চট্টুলশফরোঘর্তনপ্রেক্ষিতাঁনি ॥ 
“গম্ভীর! নদীর জল, প্রসন্ন চিত্তের মতো] । তুমি ছায়ারূপ হইলেও 
স্বভাবস্থন্দর তাহাতে প্রবেশ লাভ করিবে । অতএব ধের্য ন1 ধরিয়া, 


১ অর্থাৎ সন্ধ্যাবেলায়। 
২ ভুজতরু ইংরেজী ১০০০) গাছ । 
ভা, আ. স.. ই,.__-১৪ 


২১০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


ইহার কুমুদবিশদ, চঞ্চল শফরীর উদ্বর্তনরূপ কটাক্ষবিফল করা তোমার; 
উচিত হইবে ন] || 
তাহার পর তুমি খন দেবগিরির নিকটবততণ হইবে, বনডুমুর-পাকানো 
স্থপীতল বাযু তোমাকে নীচের দিকে ঠেলিয়া দিবে । সেখানে ক্ষন্দের* নিয়ত 
বাস। তুমি আকাশগঙ্গার জল আর পুষ্পসার মিশাইয়! আপনাকে পুষ্পমেঘ করিয়। 
তাহাকে স্নান করাইও। তাহার পর তুমি রন্তিদেবের কীতিবাহিনী ( চর্মন্বতী ) 
নদীতে লম্বমান হইও, অতি সুন্দর দেখাইবে। 
ত্বধ্যাদাতুং জলমবনতে শা্গিণে! বর্ণচৌরে 
তন্থ্যাঃ সিন্ধোঃ পৃথুয়পি তন্ুং দূরভাবাৎ প্রবাহ্ম্‌। 
প্রেক্ষিঘ্যন্তে গগনগতয়ো নুনমাবর্জ্য দৃষ্টার 
একং মুক্তাগুণমিব ভুবং স্ুলমধ্যেন্্রনীলম্‌ ॥ 
'কুষের বর্ণচোরা তুমি যখন জলপান করিতে অবনত হইবে, সেই নদীর 
আকাশযাত্রীর1 বিস্তীর্ণ (অথচ) দূর হইতে সঙ্কীর্ণ প্রতীয়মান প্রবাহ 
নিশ্চয়ই চোখ ফিরাইয়া তাকাইয়] দেখিবে--( যেন ) একটি মুক্তাহার, 
মাঝখানে একটি ঝড় ইন্দ্রনীলমণি | 
তামুত্বীর্য ব্রজ পরিচিতভ্রলতাবিভ্রম্াণাং 
পক্ষোতক্ষেপাদ্ুপরিবিলসৎকৃষ্ণসারপ্রভাণাম্‌। 
কুন্দক্ষেপানুগমধুকরশ্রীমুষামাত্মবিম্বং 
পাত্রীকুর্বন্‌ দশপুরবধূনেত্রকৌতৃহলানাম্‌ || 
“সে (নদী) উত্তীর্ণ হইয়া তুমি যাইও, ভ্রবিলীসে যাহারা অভিজ্ঞ, 
চোখের পাতার বিক্ষেপে যাহার] কৃষণসারের সৌন্দর্য জাগায়, যাহার! 
বিক্ষিপ্ত কুন্দফ্লুলের পিছে পিছে ধাবমান ভ্রমরের শোভা হরণ করে, সেই 
দশপুর-বধূদের নেত্রকৌতৃহলের পাত্র নিজেকে করিয়া ॥" 
তাহার পর তুমি ত্রদ্ধাবর্তে পৌছিবে | যেখানে গাণ্তীবী অর্জুন কুরুক্ষেত্রে শত 
শত রাঁজগ্য বধ করিয়াছিলেন । 
তস্যাদ্ব গচ্ছেরম্থ কনখলং শৈলরাজাবতীর্ণাং 
জহ্বোঃ কন্যাং সগরতনয়ন্বর্গসোপানপংক্তিং | 
গোৌরীবক্ত,ভ্রকুটিরচনাং যা বিহস্যেব ফেনৈঃ 
' শস্তোঃ কেশগ্রহণমকরোদ্‌ ইন্দুলগ্শোমিহস্তা || 
“তাহার পর তুমি কনখল ধরিয়] যাইবে । সেখান দিয়! জাহবী হিমালয় 
হইতে অবতীর্ণ, যেন সগরতনয়দের স্বর্গে যাইবার সোপান ৷ ( সেখানে 


১ অর্থাৎ কাতিকেয়ের। এই শ্লোক্ের দ্বতীয়ার্ধে ক্ষন্দের জন্মকধার ইঙ্গিত আছে। 
“রক্ষাহেতোর্নবশশিভৃত। বাসবীনাং চমুনান্‌ অত্যাদিতাং হতবহমুখে সম্ভ তং তদ্ধি তেজ:” | 


সংস্কৃত সাহিত্য ২১১ 


যেন “সেই জহকম্তা যৌবনচঞ্চল), গৌরীর জ্রকুটিভঙ্গি করি 
অবহেলা, ফেনপারহাসচ্ছলে করিতেছে খেলা. লয়ে ধূর্জটির জট চন্্র- 
করোজ্জল” || 
হিমীলয় ধরিয়া চলিলে তোমার পথে পথে কৌতুকের ভাগে কম পড়িবে 
ন1। কিছুদূর গিয়াই তুমি শিবস্থান পাইবে | সেখানে পাথরের উপর তীহার পদচিহ্ন 
অঙ্কিত আছে। সিদ্ধেরা তাহার সেবা করে। তুমি তাহা ভক্তিভরে প্রদক্ষিণ 
করিয়া যাইও। সে চিহ্ন দেখিলে তক্তিমানের পাপ বিমোচন হয় এবং দেহ- 
ত্যাগের পরে স্থায়িভাবে শিবের অন্থচরদের মধ্যে স্থান পায় । 
তত্র ব্যক্তং দৃষদি চরণস্াসমর্ধেন্দুমৌলেঃ 
শশ্বংসিদ্ধৈরূুপচিতবলিং ভক্তিনভ্রঃ পরীয়; | 
যস্থিন্‌ দৃষ্টে করণখিগমাদুর্ধ্বযুদ্ধ,তপাপাঃ 
কল্পন্তেইস্য স্থিরগণপদপ্রার্য়ে শ্রদধানাঃ ||১ 
সেখানে তুমি শিবের পুজা-আরতির সময্ন বন্দন। গানেও যোগ দিও! 
শব্দায়ন্তে মধুরমনিলৈঃ কীচকাঃ পূর্যমাণা: 
সংসক্তাতিস্ত্রিপুরবিজয়ো গীয়তে কিন্নরীভিঃ | 
নিহ্র্ণদী তে মুরজ ইব চেৎ কন্দরেষু ধ্বনি: স্যাং 
সঙ্গীতার্থে! নম্থ পশুপতেন্তব্র ভাবী সমগ্র: || 


'ফাপা বাঁশে হাওয়ার খেলায় মধুর শব্দ উঠে। ( দেবদাসী ) কিন্নরীর 
ব্রিপুরবিজয়-কাহিনী গান করে। তখন গম্ভীর নিনাদে যদি গুহায় 
মাদলের আওয়াজ তোল তবে পশুপতির গাঁন-বন্শনার আয়োজন 
সম্পূর্ণ হইবে || 
আর কিছু দূর উপরে উঠিগ্বা তুমি বিষুর প্রগাঁচ পদক্ষেপ চিহ্ন দেখিতে 
পাইবে | 
প্রালেয়াদ্রেরপতটমতিক্রম্য তাং স্তান্‌ বিশেষান্‌ 
ংস্বারং ভূগুপতিযশোবর্ যৎ ক্রৌঞ্চরন্ধমূ। 

তেনোদীচীং দিশমনুসরে স্তির্যগায়ামশোভী 

হ্যামঃ পাদে। বলিনিয়মনাভ্যগ্ভতস্যেব বিষোঠ | 
“হিমালয়ের উপতট২ ধরিয়া তুমি অমুক অমুক স্থানে পার হুইয়। 
হংসদ্বারও৩ (পাইবে ), যাহ! বিষুর যশের পথ,৪ (হিমালয়ের যে) রক্জ৫ 


১ কালিদাস ভক্তি-উপাসনাকে যে কতটা মূল্য দিতেন তাহার পরিচয় এখানে । 

২ ইংরেজীতে 1717, সংস্কৃতে “বপ্রও বল যায় । 

৩ স্থাননাম। ৪ বলিবন্ধন বিষুর এক প্রধান কীতি। 
€ সংস্কৃতি “সংকট'ও বলা যায়, ইংরেজীতে 79555 | 


২১২ তারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দিয়! ক্রৌঞ্চের পারাপার করে ।৯ তাহার পর তুমি উত্তর দিক ধরিবে । 
সে যেন তেরছাভাবে চগুড়া টানা শ্তাম বিষুপাদ-_যখন তিনি বলিকে 
দমন করিতে উদ্যত হইয়াছিলেন ॥" 
হংসদ্বার পার হইয়া উপরে উঠিয়] তুমি কৈলাস পাইবে । 
গত্বা চোরধ্বং দশমৃখভুজোচ্ছাপিতং প্রস্থসন্ধেঃ 
কৈলাসসা ত্রিদশবনিতাদর্পণস্যাতিথিঃ স্যাঃ। 
শৃর্দোচ্ছায়েঃ কুমুদবিশদৈর্যো বিতত্য স্থিতঃ খং 
রাশীভৃতঃ প্রতিদিশমিব ত্র্যন্থকস্যা্রহাসঃ || 
'উপরে উঠিয়া তুমি, রাবণের বাহু দ্বার] যাহার জোড় ফাটিয়। গিয়াছিল, 
যাহা দেখনারীদের দর্পণের কাজ করে, সেই কৈলাসের অতিথি হইও। 
কুমুদশ্ুন্র উদ্িত শূর্গাবলীতে আকাশ ব্যাপিয়া আছে, যেন চারিদিকে 
শিবের অট্রহাসি রাশীকৃত | 
সেই কৈলাসেরই কোলে গঙ্গা হইতে কিছু তফাতে তুমি অলকা২ দেখিতে পাইবে । 
তাহা চিনিতে তোমার দেরি হইবে ন1। 
বিদযত্বস্তং ললিতবনিত1ঃ সেন্দ্রচাপং সচিত্র: 
সঙ্গীতায় প্রহতমুরজা: শিগ্ধগন্ভীরঘোষম্। 
অন্তস্তোয়ং মাণময়ভূবস্তঙ্গ মভ্রংপিহাগ্রাঃ 
প্রাসাদাস্্বাং তুলয়িতুমলং তত্র তৈত্তোবশেষৈঃ || 
'( তুমি ) ধিদ্ধযুৎগর্ত, ( তাহাদের অন্দরে) সুন্দরী নাঁরী। (তোমার) 
ইন্দ্ধন্থ, ( তাহাদের ) বর্ণসজ্জ! | (তাহাদের অন্তঃপুধে ) সঙ্গীতে মাদল 
বাজে, (তোমারও ) নির্ঘোষ জিদ্ধগন্তীর ৷ (তোমার ) অন্তরে জল, 
( তাহাদের অন্দরে ) মণিকুট্টিম । -( এইভাবে অলকার ) আকাশছোয়। 
প্রাসাদসযূহ তোমার সর্গে প্রতিযোগিতায় সমর্থ | 
তাহার পর অলকার নরনারীর স্থথজীবনেঞ প্রস্থ করিয়। বক্ষ নিজের ঘরের 
ঠিক ঠিকান। বলিয়া দিল। 
তত্রাগারং ধনপতিগৃহানুত্বরেণাস্মদীয়ং 
দুরাল্লক্ষ্যং স্বরপতিধনুশ্চারণা তোরণেন । 
যস্যোপাস্তে কৃতকতনয়ঃ কান্তয়া বধিতো। মে 
হস্তপ্রাপ্যস্তবকনমিতো! বালমন্দারবৃক্ষঃ || 
১ এপিয়ার উত্তরাংশ হইতে দক্ষিণাংশে সারন প্রভৃতি পাখিদের বাধিক গমন।গমনের পথ। 
কালিদাম এখানে তাহার পক্ষিবিগ্ভার পরিচয় দিয়াছেন । শ্রীঘুক্ত সত্যচরণ লাহার 'কাশধাসের 
পাখী' গ্রন্থ ভরষ্ট্য। 
২ মলকার উল্লেগ কুম।রসম্তবেও আছে। অলক মৌলিক অর্থে “নাস্তি-নগরা” | 


সংস্কৃত সাহিত্য ২১৩ 


“যেখানে ধনপতির১ গৃছের উত্তর পানে (আমাদের গৃহ, ইন্দ্রধন্গুর মতো!২ 
তোরণ দূর হইতে নজর পড়িবে । তাহার একধারে আমার প্রিয়ার 
পোষ্বুপুত্র ছোট মাদার গাছও, সে হুইয়া! আছে -( তাহার) পুষ্পগুচ্ছ 
হাতে (তোলা যায় ) 117 
তাহার পর গৃহবাঁটিকার বর্ণন।।__পুকুর, ক্রীড়াশৈল, উদ্যান, পোষা মধুর 
ইত্যাদির উল্লেখ করিয়া যক্ষ বলিল, এইগুলি সব মনে রাঁখিলেই আমার বাঁড়ি 
চিনিতে ভুল হইবে না, বিশেষত যদি লক্ষ্য রাঁথ যে ভবনঘ্বারের ছুই পাশে শঙ্খপুরুষ 
ও পদ্মপুরুষের মৃতি অঙ্কিত আছে। তবে আমি সেখানে নাই বলিয়া আমার 
বাড়ির জৌলুস নিশ্চয়ই তেমন নাই। সুর্য অন্ত গেলে পদ্ম কি তাহার সৌন্দর্য 
প্রকাশ করিতে পারে ? 
তুমি নিজের শরীর থাট করিয়! লইয়া তাড়াতাড়ি গিয়া, ষে ক্রীড়াশৈলের কথা 
বলিয়াছি তাহার উপর বদিও আর জোনাকির আলোর মতে ক্ষীণ বিদ্যৎদীপ্ধি 
দিয়া একটু একটু করিয়া গৃহ-অভ্যন্তর দেখি] লইও । আমার প্রিয়াকে দেখিলেই 
তুমি চিনিবে ! 
তন্বী শ্যাম! শিখরিদশন] পকবিষ্বাধরোঠী 
মধ্যে ক্ষামা চকিতহরিণীপ্রেক্ষণ। নিয়নাভিঃ | 
শ্রোণীভারাদলসগমন। স্তোকনম্্রা স্তনাভ্যাঁং 
য' তত্র স্যাদ্‌ যুব্াবষয়ে তৃষ্টিরাগেব ধাতুঃ।। 
€ সে) তন্বী, শ্ঠামা,৪ কুন্দদন্তা, পোকা তেলকুচার মতো রক্তীধর, মাঝা 
ক্ষাণ চকিত হরিণদৃষ্টি, নিক্নোদর, নিতথ্বভারে মন্দগতি এবং স্তনভারে 
আনত | সেখানে তাহাকে (দেখিলেই মনে ) হইবে যেন সে তরুণীদের 
মধ্যে বিধাতার প্রথম হৃষি || 
তাহার পর প্রিয়ার 1ধরদদশার বর্ণশ। কারয়া যক্ষ বলিতেছে, তুমি দেখিবে 
যে সে আমার ভাবনাতেই ভোর হইয়া আছে | হয়তো দে আমার কল্পনাছবি 
আকিতেছে, নয়তো পোষা শাএ/কে আমার কথা জিজ্ঞাসা করিতেছে । অথবা 
উৎসঙ্গে ব1 যলিনবসনে সৌম্য মিক্ষিপ্য বীণাং 
মদৃগোত্রাঙ্কং বিরচিতপদং গেয়মুদ্‌গাতুকম। | 


১ ধনপতি মানে কুবের ৷ মধ্য বাংল! সাহিত্যে ইহ। ধনী বণিকের বিশিষ্ট নামে পরিণত। 

২ সম্ভবত ইন্্রধনুর আক্কৃতি, ইন্ত্রধন্থুর মতো| বুবর্ণ নয়। প্রাচীন ভান্কর্ধে চাপ-আকৃতি তোরণ 
দেখা যায়। 

৩ “বালমন্দার" সম্ভবত বৃক্ষনাম। বাংল1 পালিতাসাদার হইতে পারে। 

৪ হ্যামার মুখ্য অর্থ ঠ্ঠামবর্ণ নারী । একটি সংজ্ঞা-মর্থও দীড়াইয়া। যায়।--ধাহার সাঙ্গ 
শীতকালে হথোফ আর গ্রীম্মকাঁলে হুধণীতল এবং যাহার দেহবর্ণ তপ্ত কাঞ্চনের মতো । এই সংজ্ঞা 
এথানে অর্থ অসঙ্গত নয়। 


১১৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তস্ত্ীমাদ্রণং নয়নসলিলৈঃ সারয়িত্বা কথংচিং 
ভূয়োভূয়ঃ স্বয়মপি কৃতাং ৃষ্ছনাং বিস্মরস্তী। 
“হে প্রিয় দর্শন, হয়ত মলিনবসনে সে কোলের উপর বাণাখানি টানিয়। 
লইয়া আমার ভনিতা-দেওয়। কথায় গাথা গান৯ গাহিতে গিয়া! চোখের 
জলে ভিজা তন্ত্রী কোনো রকমে বীধিয়! লইয়] নিজের উদ্ভাবিত মৃচ্ছন। 
বারবার নিজেই ভুলিয়া যাইতেছে |। 
কিংব। সে দেহলীতে সাজানো, বিরহাবস্থা হইতে মাটিতে ফেল, দিন-গোনা 
ফুলগুলি একটি একটি কবিয়া গুণিতে তৎপর আছে। দিনের বেলায় প্রি 
অনেক কাজে মন ফিরাইবার অবকাশ পায়, সৃঙপীং তুমি দিনে দেখা দিও না । 
গভীর রাত্রিতে যখন মন ভোলাবার কোনো পথ থাকে না তখনই তুমি 
সৌধবাতায়নে সন্নিহিত হইয়া ঘরের মেঝোত শোয়া তোমার সখীকে আমার 
বার্তা কহিও। 
শেষান্‌ মাঁসান্‌ বিরহদিবসস্থাপিতস্যাবধেবা 
বিস্তাস্যন্তী ভূবি গণনয়। দেহলীমুক্তপুশ্পৈঃ | 
মৎসন্দেশৈঃ সুখয়িতৃমলং পশ্য সাধবীং নিশীথে 
তামুন্লিদ্রায়বনিশয়নীং সৌধবাতায়নস্থ: ॥ 
চার শ্লোকে বিরহ্িণীর ম্নানক্ষীণ অবস্থার পরিচয় ষক্ষ এক কথায় বুঝাহয়। 
দিল । তুমি আমার প্রিয়াকে দেখিবে যেন 
সীত্রেইহ্বীব স্থলকমলিনীং ন প্রবুদ্ধীং ন স্থপ্তাম্‌।। 
“মেঘাচ্ছন্ন দিনে স্থলপন্মিনী, ফুটিয়াও নাই মুদিয়াও নাই | 
যক্ষের আশঙ্কা হইল, মেঘ হয়ত তাহার প্রিয়ার বিরহুদশায় বর্ণনা বাড়াবাড় 
মনে করিতেছে । তাই সে বলিল, আমি নিজেকে প্রিয়ার প্রেষে ধন্য ভাবিয়াই 
এই বাচালতা করিতেছি না। ভাই, আমি যাহা যাহা বলিলাম তাহ! তুমি স্ব 
নিজেই প্রত্যক্ষ করিবে । 
বাঁচালং মাং ন খলু স্থৃভগন্মগ্তভাবঃ করোতি 
প্রত্যক্ষং যে নিখিলমচিরাদ্‌ ভ্রাতরুক্তং ময়া যৎ।। 
সৌধবাতায়ন হইতে তুমি প্রিয়াকে কেমন দেখিবে, তাঁহা বলিতেছি। 
রুদ্ধাপার্গপ্রসরমলকৈ রঞ্জনন্েহশূন্তং 
প্রত্যাদেশাধপি চ মধুনে। বিশ্বৃতভ্রবিলাসমূ্‌। 
তয়্যাসন্্নে নয়নমুপরিস্পন্দি শঙ্কে মুগাক্ষ্যা 
মীনক্ষোভাচ্চলকুবলয়শ্রুতুলামেষ্যতীতি | 


১ “মদ্গোত্রান্কং বিরচিতপ্দং গেয়ম্” ৷ গোত্র *হইল বংশনাম । পতির নাম উচ্চারণ কর! 
অসতাতা। গণ্য হইত | কালিদাসের সমদ্ে তাহা হইলে তন্তা। দেওয়ার রেওয়াজ হইয়াছিল। 
'“পন্দ'' এথানে ৬০14 ; বিরচিতপদ গেয় মানে কথার্গাথ! গান, তেলেন! গৎ নয় । 


শ্ম শা 


সংস্কৃত সাহিত্য ২১৫ 


চর্ণকুস্তল নয়নপ্রান্ত ঢাকিয়াছে। অঙ্গরাগ নাই, কাজল নাই। মধুপান 
ত্যাগ করায় ভ্রমু্গলের চঞ্চলতা নাই । আমি কল্পনা করি, তুমি আসন্ন 
হইলে, মৃগাক্ষীর নয়ন, মতস্ত্ের উৎক্ষেপে চঞ্চলিত নীলপদ্মের শোভার 
সঙ্গে তুলনীয় হইবে ॥” 
তখন আমার প্রিয়! ধদি নিদ্রাগত থাকে তাহা হইলে হঠাৎ যেন জাগাইও নখ । 
হুয়ত স্বপ্নে সে তখন আমার সঙ্গে মিলিত হইয়াছে । তাহার পর যখন গবাক্ষে 
“অবস্থিত বিদ্যুদৃগর্ভ তোমার দিকে সে স্থিরনয়নে তাকাইয়৷ থাকিবে তখন, হে 
'বিজ্ঞ, তোমার মন্দ্ররবে সেই মনস্থিনীকে আমার এই বানী কহিও। 
ভতুমিত্রং প্রিয়মবিধবে বিদ্ধি মামন্থুবীহং 
তৎসনেশৈ হদয়নিহিতৈরাগতঃ ত্বংসমীপম্‌। 


“ওগো! সধবা মেয়ে, আমাকে ( তোমার ) স্বামীর প্রিয় বন্ধু বলিয়া 

জানিবে। ত্রাহারই বার্তা হৃদয়ে ধরিয়া! তোমার কাছে আসিয়াছি।' 
এইটুকু শুনিলেই, সীতা যেমন হনুষানকে দেখিয়া! হইয়াঁছিলেন, সেও তোমাকে 
'দেখিয়। উচ্ছৃসিত হইয়া উঠিবে এবং তোমাকে খাতির করিয়া অত্যন্ত অবহিত 
হইয়া শুনিতে থাঁকিবে। প্রিয়ের বার্তা প্রিয়মিলনের প্রায় সমানই । আমার 
কথায় এবং তোমার নিজের পুণ্যের জগ্যও তুমি তাহাকে প্রথমেই আশ্বীস দিয়া 
বলিও, “তোমার স্বামী রামগিরিতে আছে, শারীরিক কুশলে আছে, কিন্ত তোমার 
থেকে দুরে রহিয়া বিরহের ক্লেশভ্োগ করিতেছে । যখন সে কাছে ছিল তখন 
তোমার মুখের ছোয়াটুকু পাইবার জন্য যে কথা সখীদের সামনে স্বচ্ছন্দে বলা 
যাইত তাহাঁও সে কানে কানে কহিত | সে মানুষ এখন কর্ণপথের বাহিরে, দৃষ্টির 
'অগোচরে ৷ তাই সে উৎকগায় কথা গাঁথিয়া আমার মুখে তোমাকে জানাইতেছে।” 


শবাখ্যেয়ং যদপি কিল তে যঃ সখীনাং পুরস্ভাৎ 
কর্ণে লোল: কথয়িতুমভূদশননস্পর্শলোভাৎ। 
সোইকিক্রান্ত: শ্রবণবিষয়ং লোঁচনাভ্যামদৃশ্ঠাস্‌ 
ত্বামুৎকীবিরচিতপদং মন্মুখেনেদমাহ || 


প্রিয়ার প্রতি যক্ষের “সন্দেশ* নয়টি ক্লোকে | ক্ষ বলিতেছে, “প্রিয়ে, তোষার 
রূপ যেন আমার চারিদিকের স্ন্দর প্রাণী ও বস্ততে ছড়াঁইয়। রহিয়াছে । কিন্তু 
কোনে! একটি আধারে তো৷ সবটা! তোমাকে পাই না। তোমার ছবি আকিয়। 
তাহ] দেখিয়! যে সাত্বনা পাইব তাহারও যে। নাই, চোখে জল আসিয়। পড়ে । 
স্বপ্নে তোমাকে ঘদি পাই তে সে চকিতের জন্য, তোমাকে ধরিতে গিয়া! জাগিয়া 
উঠি। উত্তর দিক হইতে বাসু বহিলে, তোমার অঙ্গ স্পর্শ করিয়া আসিয়াছে 
ভাবিয়া আমি আলিঙ্গন করিতে প্রয়াস করি। দিনরাত্রি কি করিয়। সহজে 
কাঁটিবে, এই চিন্তায় ও তোমার বিয়োগব্যথায় আমি অত্যন্ত অসহায় । 


২১৬ 


তারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


নম্বাত্বানং বনু বিগণয়ন্্রাত্মনৈবাবলম্তে 

তৎ কল্যাঁণি ত্বমপি নিতরাং মা গমঃ কাতরত্বম্‌ । 
কল্যাত্যন্তং স্থখমুপনতং দুংথমেকণত্ততে। বা 
নীচৈরগচ্ছত্যুপরি চ দশ] চক্রনেমিক্রমেণ ॥ 


“আমিও অনেক ভাবিয়া নিজেকে শান্ত করিয়া! রাখিয়াছি |“ অতএব, 
হে কল্যাণময়ী নারী, তুমিও অত্যন্ত কাতর হইও ন1। কবে কাহার 
সর্বদা স্থখ আসিয়াছে, একটানা দ্বুঃখই বা কাহার আসিয়াছে? 
(মানুষের) দশ। নীচে হইতে উপরে যায়, চাকা ঘোরার মতো |।? 

শাগান্তে। মে ভুজগশয়নণছুথিতে শাঙ্গপাণো 

মাঁসানম্তান্‌ গময় চতুরে। লোচনে মীলয়িত্বা । 

পশ্চাদাবাং বিরহগুণিতং তং তমাত্সাভিলাঁষং 

নির্বেক্ষ্যাবঃ পরিণতশরচ্চন্দ্রিকান্থ ক্ষপান্ || 
“শেষশয্যা হইতে বিষ্ণু উঠিলে১ আমার শীপান্ত হইবে । চোখ বুজিয়। 
আর চারমাস কাঁটাইয়া দাও | পরে আমাদের অন্তরের যে যে 
অভিলাষ বিরহে প্রবর্ধিত হইয়া! আছে, তাহ প্রো শরতের জ্যোৎস্সা 
রজনীতে দুইজনে উপভোগ করিব '।' 


পাছে মেঘের মুখে তাহার এই আকাশবাণী মিছা! স্তোকবাক্য বলিয়। “মনে 


করে, সে আশঙ্কা করিয়] যক্ষ প্রিয়ার প্রতি তাহার বার্তায় পরবর্তী ্লোকে একদ' 
রাক্রিকালের একটি অতি তুচ্ছ ঘটনা বলিয়া দিল। সে ঘটন] তাহাঁর৷ দুইজন 
ছাড়া আর কেহ জানিতে পারে না। এই হইল দূত-মেঘের অভিজ্ঞান ( অর্থাৎ 
০6091011915 )। 


এতম্মান্‌ মাং কুশলিনমভিজ্হানদানাদ্‌ বিদিত্বা 

মা কৌলীনাদসিতনয়নে ময্ন্যবিশ্বীসিনী ভৃঃ ! 

স্নেহানানুঃ কিমপি বিরহে ধ্বংসিনস্তে ত্বভোগাঘ 

ইষ্টে বস্তুন্থ্যপাঁচিতরসাঃ প্রেমরাশীভবন্তি || 
“এই অভিজ্ঞান-দান হইতে তুমি জানিও আমি কূশলে আছি । ওগো 
কালোচোখ মেয়ে, তুমি লোকের কথায় আমার প্রতি অবিশ্বাসিনী 
হইও না। লোকে যদি বলে মিলনের অভাবে ভালোবাসা বিনষ্ট হইয়া 
যায়, (সে কথায় কাঁন দিয়ে! না, বরং) স্সেহ-পাত্রে রম উপচিত হইয়া 
( তাহা) প্রেমরাশিতে জযিয়া ওঠে ॥।' 


প্রিয়ার প্রতি যক্ষের বার্তা এইখানেই শেষ! তাঁহার পর মেধদুতে আর 


১ অর্থাৎ উ্থান-একাদশীর পর 


সংস্কৃত সাহিত্য ২১৭ 


দুইটি মাত্র শ্লোক আছে । তাহাতে মেঘের প্রতি যক্ষের অনুনয় ও এপোলজি এখং 
সাধুবাদ । 
কচ্চিৎ সৌম্য ব্যবসিতমিদং বন্ধুকৃত্যং ত্বয়। মে 
প্রত্যাদেশান্্ব খলু ভবতো ধীরতাং তর্কয়ামি | 
নিঃশবোইপি প্রদিশসি জলং যাচিতশ্চাতকেভ্যঃ 
প্ত্যুক্তং হি প্রণয়িষু সতামীপ,সিতার্থক্রিয়ৈব ॥ 
“হে সৌম্য, আমার চাপানে। এই বদ্ধুকৃত্য ঘদি তোমার ( নীরবতায় ) 
অস্বীকার মনে হয় তবুও আমি তোমার বিজ্ঞতায় সংশয় কগিব না। 
যাঁচিত হইয়? তুমি চাঁতকদের জল দাঁও নিঃশব্দে । বাঞ্ছিত কাঁজ করিয়া 
দিয়াহ সৎব্যক্তিরা স্নেহভাজনদের অন্থুরোধের উত্তর দেন || 
, এতৎ কৃত্বা প্রিয়মন্ চিত প্রার্থনাবতিনে। মে 
সৌহার্দাদ বা বিধুর ইতি বা ময়্যন্ক্রোশবুদ্ধ্যা | 
ইষ্টান্‌ দেশান্‌ জলদ বিচর প্রাবৃষ! সংভূৃতশ্রীর 
মা ভূদেবং ক্ষণমপি ১1 তে বিদ্যুত বিপ্রয়োগঃ || 
'অনুচিত প্রার্থনাকারী আমার এই প্রিয় কাজটুকু সৌহার্দ্যের জন্য হোক 
আর বিরহী বলিয়া অন্ুকম্পার বশেই হোক, করিয়। দিয়া, হে মেঘ, 
তুমি বর্ষা-শ্রীসম্তার লইয়', ইচ্ছামতো৷ দেশে বিচরণ কর । এইমতে। যেন 
বিদ্যুতের সহিত মুহূর্তের তরেও তোমার বিরহ ন1 ঘটে ।।' 
ফর্মের দিক দিয়া সংস্কত সাহিত্যে মেঘদূত অত্যন্ত অভিনব কাব্য-রচন1। 
পালি থেরগাথায় ও থেরীগাথায় সঙ্কলিত কয়েকটি গাথা ছাড়া বন্তভারহীন, 
আত্মভাবনাময়, অনধ্যাত্মবিষয়ক দীর্ঘ কবিতা প্রাচীন ভারতীয় সাহিত্যে 
মেঘদূতের আগে কিছু মিলে না। মেঘদূত ভারতীয় সাহিত্যে এবং কাঁলিদাসের 
রচনামধ্যে সবচেয়ে মৌলিক সৃষ্টি। মেঘদুতের বিশিষ্ট কল্পনা-ছ'দটি-_-মেঘকে 
দূত করিয়] দূর-বিদেশবাঁসী প্রেমপাত্রের কাছে বার্তা প্রেরণ--প্রাচীন চীনা 
কবিতায় আছে, এই কথা হরিনাথ দে প্রথম বলিয়শছিলেন।৯ সর্বপল্লি 
রাধাকষ্ণন২ এবং স্থনীতিকুমার চট্টোৌপাধ্যায়ত এই বিষয়ে আলোচনা 
করিয়াছেন | পুরানো! চীনা কবিতা হইতে কাঁলিদাদ মেঘ-দূত কল্পন] পাইয়া- 
ছিলেন, এ অনুমানের সমর্থনে এ প্রমাণ যথেষ্ট নয়। কেন না আকাশে 
দিক হইতে দিগন্তরে ভাগিয়া বেড়ানে। মেঘকে ঘুড়ি অথব1 ভেলা ভাবা অত্যন্ত 


১ হরিনাথ দে কালিদাস সম্বন্ধে আরও কিছু নূতন কথা বলিয়াছিলেন। যেঙ্ন রঘুবংশের 
আরস্তে “আসমুদ্রক্ষিতীশানাং* এই পদে সমুদ্রগুপ্তের প্রতি এবং কুমারসন্ভব-নামে সমুদ্রপ্তের 
জগ্সের প্রতি ইঙ্গিত । 

২ সাহিত্য অকাদেমি প্রকাশিত মেখদূতের ভূমিক] (পৃষ্ঠা » পাদটাক1) দ্রষ্টব্য। 

৩ এনিরাটিক সোসাইটির জর্নালে প্রকাশিত প্রবদ্ধ দ্রষ্টবা। 


২১৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


স্বাভাবিক কল্পন! । সব দেশের শিশুর পক্ষে তা আরও স্বাভাবিক । এ কথা ছাড়িয়। 
দিলেও অন্য যুক্তি আছে। খগবেদের একটি পর্জচ্য-স্থক্ষের এক গপোঁকে মেঘকে 
স্পষ্টভাবে বর্ষার দূত বলা হইয়াছে, অবশ্ঠ কোন মানুষের অথব বক্ষের প্রেমবার্তা- 


বাহক নয় পর্জগ্ের জলধারাবাহক রূপে (তবে কাঁজ দুইটি প্রায় একই, প্রত্যাসন্্ 
আশ্বাস বহন ।) 


রথীব কশয়াশ্বণ অভিক্ষিপন্ন 
আবিরূতান্‌ কণুতে বধিআ অহ। 
দূরাৎ সিংহশ্য স্তনথ| উদীরতে 
যৎ পর্জন্য: কগুতে ৰধিঅং নভঃ ॥ 


'রথচালকের মতে!, কশার দ্বারা ঘোঁড]1 ছুটাইয়৷ ( পর্জন্ ) বর্ষার দূতদের 
বাহিরে পাঠাইয়। দেন | দূর হইতে ( যেন ) সিংহগর্জন উঠে, যখন পর্জন্য 
নভভ্তল বর্ষার উপযোগী করেন ॥” 
কাঁলিদাসের মেঘদৃত-কল্পনার বীজ হয়ত অণুরূপে এই গ্গ বেদের কবিতায় আছে, 
মনে করি |৯ 
ভারতীয় সাহিত্যে কালিদাসের মৌলিকত্বের একট দিক হইতেছে ভদ্র- 
সাহিত্যের ভোজে লোকসাহিত্য হইতে আনন্দের পরিবেশন । মেঘদূতের 
পরিকল্পনায় সেকালের লৌকগাথার মালমশল ব্যবহৃত হইয়াছে বলিয়া মনে ভয় । 
আধুনিক কালের বাংলাদেশের ছেলেভুলানে' ছড়ায় যখন শুনি 


আম কাঠালের বাগান দিলুম ছায়ায় ছায়ায় যেতে। 
উড়কি ধানের মুড়কি দিলুম পথে জল খেতে ॥ 


তখন যেন ইহা'রই দূরকালাহত প্রতিধবনি শুনিতে পাই মেঘদূতে যক্ষ কর্তৃক মেঘের 
লোভনীয় পথনির্দেশে । 

ভারতীয় সাহিত্যে প্রেমকবিতার ( প্মথব1 গীতকবিতাঁর ) ইতিহাসে মেঘদূতের 
আরও একটু বিশেষ মূল্য আছে । নরনারীর প্রেম সম্পর্কে শুধু বিরহ লইয়৷ 
বিরচিত ইহাই প্রথম কাব্য, এমন কি মূল কবিত1। ( মেঘদূতের এই মূল্য 
রবীন্দ্রনীথই নির্ধারণ করিয়। দিয়াছেন । ) মেঘদুতে যাহার প্রথম পদবী ভারতীয় 
সাহিত্যের সেই প্রেম-কবিতা৷ বৈষণব-পদাবলীতে বিচরণ করিয়া রবীন্দ্রনাথের 
কবিতা-গানে আসিয়া উত্তীর্ণ হইয়াছে । মেঘদৃতে প্রিয়াবিরহ, বৈষব-পদাঁবলীতে 
প্রিয়বিরহ, আর রবীন্দ্রনাথের কবিতায়-গানে নিখিলবিরহ--আমাদের সাঁঁতো 
প্রেমের এই ব্রিবিক্রিম বর্ষধাকে ঘিরিয়া । 

বৈষব-পদাবলী শুধু বিরহের স্বরেই নয়, কথাবন্ততেও যেন কিছু কিছু 


১৩৬৭ সালের 'শারদীয় জনসেবক"এ প্রকাশিত 'বধার কবিত! ও মেঘরদ'ত' প্রবন্ধ তষ্টব্য। 


সংস্কৃত সাহিত্য ২১৯ 


'মেধদু ত পুর্বাভাসিত ( যেমন, অভিপার, সঙ্কেত স্থানে মিলন, মান, স্বপ্রসমাগম 
ইত্যাদি )।১ 

এখন প্রক্ষেপের ও পাঠান্তরের সম্বন্ধে ছুই চার কথা৷ বলিয়া! যেঘদুতের 
প্রসঙ্গ শেষ করি । মেঘদূতে প্রক্ষিপ্ত ও নিক্ষিপ্ত শ্লোক অনেক আছে। সেগুলির 
মধ্যে যেগুলি নিরেস এবং প্রাচীন টীকাকারদের উপেক্ষিত সেগুলি সরাসরি 
অগ্রাহথ। যেগুলির রচনা! নিক্ষিপ্ত এবং প্রাচীন টীকাকারদের দ্বারা ব্যাখ্যাত 
সেগুলির সম্বন্ধে আলোচন। রসজ্ঞত1 ও পাণ্ডিত্য দুই দিক দিয়াই কর্তব্য । এই 
ভাবে বিচার করিলে মেঘদূতের ক্লৌকসংখ্যা যাহা দাড়ায় তাহাতে কিন্তু পণ্ডিতের! 
একমত নন | উপস্থিত আলোচনায় আমি মেঘদুতের ক্লোকসংখ্য। ধরিয়াঁছি ১০৮, 
বিদ্ধাসাগর ধরিয়াছিলেন ১১০, বল্পভদেবের টীকার প্রামাণ্য পুথিতে ১১১ । যে 
সব শ্লোক প্রক্ষিপ্ত বলিয়! নির্ধারিত হইয়াছে তাঁহার মধ্য কালিদাসের রচন। 
অবশ্তই কিছু আছে বলিয়া! আমার বিশ্বীস। এই বিশ্বাসের উপর নির্ভর করিয়। 
আমি কল্পনা করি যে কালিদাস নিজে মেঘদূত কাব্যথানিকে একাধিকবার 
মাঁজিয়া ঘষিয়াছিলেন । মেঘদূতের অধিকাংশ টীকাঁকারের ও প্রীয় সব সম্পাদকের 
মতে প্রক্ষিপ্ত বিবেচিত নীচের শ্লোকটিকে কালিদাঁস ছাড়া আর কোন কবির রচন' 
'মনে করিতে ইচ্ছা হয় ন!। 


ধারাসিক্তস্থলস্থরভিণস্বন্ুথস্যাশ্য বালে 
দূরীভৃতং প্রতম্থমপি মাং পঞ্চবাণঃ ক্ষিণৌতি। 
ঘর্মান্তে২স্মিন্‌ বিগণয় কথং বাসরাণি ব্রজেষুর 
দিকৃসংসক্তপ্রবিততঘনব্যস্তস্র্যাতপাঁনি ॥ 


“হে বালা, ধারাবর্ষণে ভিজা মাটির সুগন্ধ তোমার মুখে। সে মুখ 
হইতে দূরে পড়িয়া আমি ক্ষীণ তবুও প্রেমের পীড়ন চলিতেছে । গ্রী্মের 
দিন তো চুকিয়া গেল। এখন বল, কেমন করিয়া কাটে অদিগন্ত 
প্রসারিত মেঘাচ্ছাদনে হুর্যালোক নিরুদ্ধ দিনগুলি ॥' 
পাঠাত্তর সন্বন্ধেও সেই কথা | ছোট বড় এমন অনেক বিভিন্ন পাঠ মেঘদূতে 
আছে সেগুলি যদি প্রত্যাখ্যান করি তবে কালিদাসের মতে। প্রচণ্ড বড় কোন 
কবির লেখনীবিনির্গত বলিতে হয়।৩ এমন পাঠাস্তর কালিদীসেরই পরিবর্জন 
বলিয়৷ অনুমান সঙ্গত । 
“লোকে বলে, কেন জানিনা, ভালোবাসা বিরহে উঠিয়া যায়। 
( আসলে কিন্তু) প্রিয়বিষ্বয়ে সঞ্চিত হইয়। প্রেমরাশিতে পরিণীত হয় ॥” 


১ “বর্ধার কবিতা ও মেঘদূত' প্রবন্ধ দ্রষ্টব্য । 
২ তুলনীয় রঘুবংশ দ্বিতীয় সর্গে “তদাননং মৃত্হুরভি” | 
5 'মেতদূতের সম্ত1 প্রবন্ধ (“বিংশ শতাব্দী' শারদীয় সংখ্যা ১৩৬৭ ) ডরষ্টবা 


২২০ ভারতীয়-আর্য সাহিতোর ইতিহাস 


মালবিকাপ্নিমিত্র 


কালিদাসের তিনখানি নাটক আছে এবং তিনটিই প্রণয়মূলক ও রোমান্টিক | 
রচনাকালক্রমে নাটক তিনটি হইল-_“মালবিকাগ্রিমিত্র' “বিক্রমোর্বশীয়' এবং 
'অভিজ্ঞানশকুন্তল' | নাটক তিনটি চিন ধরনের দর্শক-শ্রোতার উপযোগী করিয়। 
লেখা । মালবিকাগ্রিমিত্র রাজসভার জন্য, ধিক্রমোর্শী লোকসভার জন্য, 
অভিজ্ঞানশকুত্তল বিদগ্ধসভার জঙন্ |১ 

পঞ্চাঙ্ক মাঁলবিকাগ্রিমিত্রের কাহিনী কালিদণসের স্বকল্লিত বলিয়া মনে হয়। 
উপস্থাপনে এঁতিহাসিক রূপ দেখার চেষ্টা আছে । মগধের রাজা সেনাপতি ২ 
পুষ্যমিত্রের পুত্র অগ্রিমিত্র বিদিশায় থাকিয়া সাম্রাজ্যের পশ্চিম অংশ শাসন 
করিতেছেন | তিনিই নায়ক | তাহার বয়স কম নয় । মহিষী ছুই জন, মহাদেবী 
(পাটরানী ) ধারিণী আর দ্বিতীয় দেবী ( স্য়ৌরানী ) ইরাবতী পুত্র বস্থমিত্র 
যৌবনস্থ, কন্যা বস্থুলক্মী তখন বিবাহের যোগ্য নয়। মহাদেবীর অসবর্ণ ভাই 
বীরসেন নর্মদাতীরে এক সীমান্ত ছর্গের অধ্যক্ষ ছিলেন । তিনি শবর-সৈম্যাদের 
অপহৃত একটি সুন্দরী ও শিক্ষিত মেয়েকে পাইয়া! ভগিনীর কাছে পাঁঠাইয়1 দেন । 
মেয়েটির নাম মালবিকা | ইনিই নাটকের নায়িকা । মালবিকার শিল্পযোগ্যতা 
দেখিয়। মহীদেবী নাটাচার্য গণদাসকে দিয়া মালবিকার অভিনয়শিক্ষার ব্যবস্থা 
কথেন | রাজবাড়ীর চিত্রশিল্পী মহাদেবী ও তীহার পার্খচারিণীদের একটি 
ছবি আকিয়াছিলেন । অগ্রিমিত্র সেই চিত্রে মালবিকাকে দেখিয়া মহাদেব 
ধাপণীকে তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিলেন | ধারিণী কোন উত্তর দেন নাই । 
সেখানে কন্তা বস্থুলক্মী উপস্থিত ছিল । সে মালবিকার নাম করিয়া ফেলিল । 
রাজ! তখন হইতে মালবিকাকে চোখে দেখিবার জন্য উৎস্থক হইলেন । কিন্ত 
ধারিণী তাহাকে সযত্বে রাজার দৃষ্টিপথ হইতে দূরে দুরে রাখেন । রাজা বাল্যসখা 
বিদূষককে ধরিয়া! বসিলেন । বিদূষকের পরামর্শে মহাদেবীর নাট্যাচার্য গণদাস ও 
রাজার নাট্যাচার্য হরদাঁস দুইজনের প্রয়োগ-নৈপুণ্যের পরীক্ষা লইবার আয়োজন 
হইল । ধারিণী আর বাঁধা দিতে পারিলেন না। গণদাসের শিষ্য মালবিক। 
শমিষ্ঠা-বিরচিত চতুষ্পদী গাহিয় “ছলিক” নাট্য দেখাইলে পর তখনকার মতো 
নাটাপরীক্ষা স্থগিত রহিল । রাজার উদ্দেশ্য সিদ্ধ হইয়। গিয়াছে । 

ধারিণীর সাবধানতা সত্বেও একদিন প্রমোদবনে রাজা ও মালবিকার সাক্ষাৎ 
ঘটিল কিন্তু ইরাবতী পেইথানে আসিয়। পড়াতে রাঁজা ধর] পড়িয়। গেলেন । রাজ 


১ “নট নাট্য নাটক" ডরষ্টব্য। 

২ পাটলী পুত্রের শুঙ্গ বাজাদের বংশকর্ত! মৌর্ষদের সেনাপতি ছিলেন। সেউ জন্য তাহার! 
রাজা হইয়াও “সেনাপতি" অভিযান ছাড়েন নাই । কালিদাস পুঘ্যুমিত্রকে সেনাপতি বলিয়া 
ইতিহাসের ঘনিষ্ঠ অনুগতি দেখাইয়াছেন। 


সংস্কৃত সাহিত্য ২২১ 


শুরাবতীর মানভঞ্জনের বৃথা চেষ্ট1! করিলেন । ইরাবতী ক্রুদ্ধ হইয়৷ চলিয়া গেল। 
তাহার আদেশে মালবিকা অন্তঃপুরের কারাগারে বন্দিনী হইল । 

তাহাকে উদ্ধার করিবার জঙ্য বিদৃষক এক চাল চাঁলিল। ধারিণী প1 ভাঙিয়। 
অচল হইয়াছেন । রাজার সঙ্গে পরামর্শ করিয়] বিদৃষক ভান কিল যেন তাঁহাকে 
সাপে কামড়াইয়াছে। তাহাকে বিষবৈদ্ধের কাছে পাঠানো হইলে বিষ ঝাড়িবার 
জন্ সর্পমুদ্রা-আংটির আবশ্যক হহল। ধারিণীর সেই আংট ছিল। তিনি সেই 
আংটি দিয়! বলিলেন, কাজ হইলে আনিয়। দিও! বিদুষক সেই আংটি দেখাইয়। 
মালবিকাকে কারামুক্ত করিল। রাজার সহিত মালবিকার দেখা হইল, কিন্ত 
এবারেও ইরাবতী আপিয়া পড়িল। তবে এখন ব্যাপার বেশি দুর গড়াইতে 
পারে নাই ৷ এক পরিচারিক! ব্যস্তসমস্ত হইয়। আসিয়া খবর দিল, কুমারী বস্থুলক্্মী 
গেঁড়ু খেলিতেছে কিন্তু এক বানর আসিয়া তাহাকে ভয় দেখাহতেছে। শুশিয়াই 
রাজা কন্যাকে রক্ষা করিবার ছল করিয়া! সরিয়। পড়িলেন । 

'আমি আর্ধপুত্রের সহিত রক্তাশোকের নব পুষ্পসস্তার দেখিতে চাই", এই 
বলিয়। ধারিণী রাজাকে প্রমোদ-উদ্ভানে ডাকিয়া পাঠাইলেন | বিদুষকের সহিত 
রাজা আঁসিয়! দেখিলেন যে সেখানে ধারিণীর সঙ্গে পরিব্রাজিকা কৌশিকী এবং 
স্সজ্জিত মালাবিকাও রহিয়াছে । সকলে উপবিষ্ট হইয়া অশোক গাছের শোতা 
দেখিতেছে এমন সময় কঞ্চুকী দুইটি মেয়েকে আনিয়া] উপস্থিত করিয়া বলিল যে 
মেয়ে ছুইটি কলাবিগ্ভানিপুণ বলিয়। বিদর্তরাজ উপঢৌকনরূপে পাঠাইয়াছেন | 
তাহাদের কলাকুশল শুণিয়া ধারিণী মালবিকাকে ভাকিয়া বলিলেন, 'ইহাদের 
একজনকে তুমি সঙ্গীতসহকারিণী করিতে পারো ।” সম্মুখে আসিতেই মালবিক1 
ও মেয়ে দুইটি পরস্পরকে চিনিতে পারিল । তখন জান গেল যে মালবিক1 বিদর্ত- 
রাজকন্যা! ৷ পরিক্রাজিকারও পরিচয় পাওয়া! গেল । সে মাধবসেনের অমাত্যের 
ভগিনী । অগ্রিমিত্রের হাতে দিবার জন্ত মালবিকাকে লইয়া কৌশিকী এক 
সার্থবাহের সঙ্গোবিদিশা! আপসিতেছিলেন । বনের মধ্যে দক্থ্যসৈন্ত বণিক-সার্থকে 
লুট করে এবং মালবিকা ও কৌশিকীকে ধরিয়া লইয়া গিয়! বীরসেনকে দেয় । 
বীরসেন তাহাদের বিন্দশার রাজান্তঃপরে পাঠাইয়। দেন | 

এই কথা শু'নয়া ধারিণী কৌশিকীকে অনুযোগ করিয়া বলিলেন, রাঁজকন্যা 
মালবিকার পরিচয় আঁপনি এতদিন গোঁপন র11খয়। ভীলে1 করেন নাহ | কৌশিকী 
বলিলেন, তাহার কারণ আছে! এক সন্্যাসী বলিয়াছিলেন যে মালবিকা যদি 
এক বছর দাঁশ্যাবৃত্তি করে তবে তাঁহার ভাগ্যের দে'ষ কাটিয়া! যাইবে এবং গে যোগ্য 
পতি লাঁভ করিবে 1» 

এমন সময়ে কঞ্চুকী আবার আঁপিয়া খবর দিল যে সেনাপতি পুষ্যুমিত্র পত্র 

১ নায়িকার পক্ষে এক বছ্ধর বিবাহ ন1! করিয়া! সংঘমে থাক বাংল1 রূপকথার একটি বিশিষ্ট 
মোটিফ | নাটকটির মধ্যে মহাভারতের যযাতি উপাথ্যানের ছাপ পরিলক্ষিত । 


২২২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পাঠাইয়াছেন । সেই পত্রে জান! গেল যে অগ্রিমিত্রের পুত্র, পুস্যমিত্রের পোঁক্র,. 
বস্থমিত্র সিদ্কৃতীরে যবনদের পরাজিত করিয়া পিতাঁমহ্ের অশ্বমেধের ঘোড়া উদ্ধার 
করিয়াছে । এখন যজ্ঞসমাপন হইবে | অতএব পুত্র ও পুত্রবধূ পরিজন সহ যেন 
চলিয়া আসে । পুত্রের বিজয়বার্তায় ধারিণী খুশি হইলেন এবং ইরাবতীকে বলিয়। 
পাঠাইয়। তাহার সম্মতি লইয়! মালবিকাকে স্বামীর হাঁতে সমর্পণ করিলেন । 
মাঁলবিকাগ্রিমিত্রের এই কাহিনী পরবর্তা কালের কয়েকটি সংস্কৃত ও প্রারুত 
নাটকের১ কাহিনীর বন্ত ও আদর্শ যোগাইয়াছে। 
মালবিকা গ্রিমিত্র-নাটকের প্রস্তাবন1 হইতে জান] যায় যে এক বসন্ত-উৎসব 
উপলক্ষ্যে নাটকটি রচিত ও প্রথম প্রযুক্ত হইয়াছিল । স্ব্রধার সহকারীকে২ ডাকিয়! 
বলিতেছে, “আদিষ্টোইন্মি পরিষদা শ্রকালিদাসগ্রথিতবস্তন। মালবিকা গ্রিষিত্রং 
নাম নাটকমক্মিন্‌ বসন্তোৎসবে প্রয়োক্তব্যমূ।” ('পারষদ্‌ আজ্ঞা করিয়াছে ষে 
এই বসন্তোৎসবে শ্রীকালিদাস যাহার কাহিনী রচিয়াছেন সেই মালবিকাপ্রিমিত্র 
নামক নাটক অভিনয় করিতে হইবে |”) “কালিদাসগ্রথিতবস্তন!” পদের মর্ধ-_ 
কাহিনী কালিদাসের নিজস্ব কল্পনণ। 
তাহার পর কয়েকজন প্রসিদ্ধ নাটকরচয়িতার নাম করিয়া কালিদাস সাহিত্য- 
বিচারের সম্পর্কে একটি বেশ মৃল্যবান্‌ উক্তি করিয়াছেন । স্বত্রধার কালিদাসের 
নাটক অভিনয় করিবার আদেশ দিলে সহকারী আপত্তি তুলিল। 
প্রথিতষশসাং ভাস-সৌমিল্ল-কবিপুত্রাদীনাং প্রবস্ধান তিক্রম্য 
বর্তমানকবেঃ কালিদাসন্য কতো কিং বন্ুমানঃ | 
'ধাহাদের যশ প্রতিষ্ঠিত হইয়াছে এমন ভাস সৌমিল্ল প্রভৃতি ভালো 
কবিদের রচন| বাদ দিয়া এখনকার কবি কালিদাসের রচনাকে এত 
মর্যাদা দেওয়। হইতেছে কেন ? 
স্থব্রধার উত্তর দিল। 
অয়ে বিবেকবিশ্রান্তমভিহিতম্‌ | পদ্য 
পুরাণমিত্যেব ন সাধু সবং 
ন চাগি কাব্যং নবমিত্যবগ্ধম । 
সন্তঃ পরীক্ষ্যান্ভতরদ্‌ ভজন্তে 
যুঢ়: পরপ্রত্যয়নেয়বু'দ্ধি; ॥ 
“ওহে, বিবেচনাহীন কথা৷ বলা হইল যে। দেখ, পুরানো বালয়াই সব 
কিছু ভালে নয়, এবং নূতন বলিয়াই কোন কাব্য প্রশংসার অযোগ্য 
নয়। বিবেচকের। পরীক্ষা করিয়া ভালোটিকে বাছিয়1 নেন । বোকার 


বুদ্ধি অপরের মতে চলে ॥' 


০০০০ স্পা পি শা শিস 


ছি যেমন 'রত্বাবলী” “কপুরিমঞ্জরী' ইত্যাদি । 
২ পারিপান্থিক। 


সংস্কৃত সাহিত্য ২২৩ 


কালিদাসের সময়ে নাট্যরীতি কেমন ছিল সে বিষয়ে মালবিকাগিমিত্রে কিছু 
কিছু মৃল্যবান্‌ তথ্য ছড়াইয়া! আছে । কালিদাস নিজে যে নাট্যব্যাপারে অনিপুণ 
ছিলেন ন1 সে অন্ুমানও এই নাটক ও পরবর্ত বিক্রমোরশীয় নাটক হইতে অনুমান 
করিতে পারি । 
নাটাচার্য গণদাসের মুখে কালিদাস যে নাট্যপ্রশংসা প্লোকটি দিয়াছেন তাহা 
উদ্ধৃতির যোগ্য । 
দেবানামিদমামনন্তি মুনয়ঃ শান্তং ক্রতুং চাক্ষুষং 
রুদ্রেণেদমুমাক্কৃতব্যতিকরে স্বাঙ্গে বিভক্তং দ্বিধা । 
ব্রেগুণ্যোদ্ভবমত্র লোকচরিতং নান? রসং দৃশ্ততে 
নাট্যং ভিন্নরচের্জনন্য বহুধাপ্যেকং সমারাধনম্‌ ॥ 
“মুনিরা ইহাকে দেবতাদের, শান্ত চক্ষুঃকৃত্য যজ্ঞ মনে করেন। উমার 
আলিজনে রুদ্র হহ। নিজের অঙ্গে দ্বিধাবিভক্ত করিয়াছেন । ইহাতে 
ব্রিগুণাশ্রিত, নান রসময়, দৃষ্ট লোকচরিত্র দেখা যায়। বন্ধ! ভিন্নরুচি 
লোকের এক সঙ্গে মনোরঞঁন নাট্যই করিতে পারে ॥' 


বিক্রমোবশীয় 


“বিক্রমোর্বশীয়'ও পঞ্চাঙ্ক নাটক ৯ ইহ! কালিদাসের দ্বিতীয় নাট্য-রচন1 বলিম্না 
অনুমিত হয়। এই অনুমানের পক্ষে একটি বড় যুক্তি-_আরন্তঙ্জোকের ভাব। 
কালিদাসের তিনটি নাটকই শিববন্গনায় শুরু । কিন্তু তিনটি নান্দী-শ্লোকের ভাব 
বিভিন্ন । মালবিকাগ্নিমিত্রে কবি চাহিয়াছেন, অষ্টমৃতি শিব যেন দর্শকমগ্ুলীর 
অজ্ঞানদৃষ্টি ঘুচাইয়! সংপথে চলিবার প্রবৃত্তি দেন । 

সন্মার্গালোকনায় ব্যপনয়তু বস্তামসীং বুত্তিমীশ: ॥ 
বিক্রমোর্বশীয়ের নান্দী-ঙ্সোকে বেদান্তের ঈশ্বরের রূপে শিবের বন্দনা | কৰি 
চাহিম্বাছেন দর্শকের] যেন স্থির ভক্তিযোগ অবলম্বনে চরমকল্যাণ ( “নিংশ্রেয়স” ) 
প্রাঞ্চ হয় ॥ 

স স্থাণুঃ স্থিরভক্তিযোগস্থলভে। নিশ্রেয়সায়ান্ত বঃ ॥ 

বিক্রমোর্শীয় নাটকের বিষয় ভারতীয় সাহিত্যের একটি গোড়াকার কাহিনী । 

পুরূরবস্-উর্বশীর প্রেমগাথা খগবেদে আছে। সে কাহিনী ব্রাহ্ষণেও আছে। 
( আগে আলোচনা করিয়াছি । ) পছ্ধ ও গগ্ভের পর এখন নাটকে তা দেখা 





১ কোন কোন পুথিতে বিক্রমোর্ধণীয় “ত্রোটক” নামে উল্লিথিত। সংস্কৃত অলঙ্কারশান্রে ও 
নাট্যলক্ষণগ্রন্থে ভ্রোটকের যে সংজ্ঞা! দেওয়া আছে তাহা কালিদাসের রচনাটি ধগিয়াই তৈয়ারি। 
“তোটক" ছন্দের সঙ্গে ত্োটকের নামের তুলনা কর! যায়। “ক্রট্‌" ধাতু হইতে নিষ্পন্ন হলে 
“কাট! কাট। তাল" এই অর্থে ত্রোটক-তোটক পাওয়া যাইতে পারে । চতুর্থ অক্কের নাচগানের 
জগ্তই এই নাম। 





২২৪ ভারতীয়-আধ সাহিত্যের ইতিহাস 


গেল। তবে কালিদাসের নাটকের গল্প আগাগোড়। বৈদিক (ও পৌরাণিক ) 
সাহিত্যে পরিচিত আখ্যানের মতে। নয় । ইহাতে উর্বশীপুক্ূরবার যে বিরহ-মিলনের 
কথ। আছে তাহ। কালিদাসেরই কল্পন]। আমার মনে হয় এখানেও কালিদাসের 
কল্পনা যেন সেকালের রূপকথার ধারা অনুসরণ করিয়াছে । কাহিনীর আলোচনায় 
তাহ। ধরাহয়। দিব | 
মালবিকাপ্রিমিত্রের মতো! এ নাটকের প্রস্তাবনাতেও কবি আপনার নামটি 
বলিয়া দয়খছেন, যথেষ্ট 1বনয়ে | 
প্রণয়িষু বা দক্ষিণ্যাদথব। মৃদ্বস্তপুরুষবহুমানাৎ। 
শৃণুত মণ্নোভনব তিতেও ক্রিয়ামমাং কালদাসন্ ॥ 
'এতপাত্রের প্রতি দাাক্ষণ্যবশেহ হোক অথব। কাহিনীর নায়কের 
মযাদার জন্তেহ হোক, (তোমরা ) অবহিত হহয়া শোন কালিদাসের 
এহ র»ন18 ॥ 
শিবপৃজা করিতে ডর্শী কৈলাসে গিয়া।ছল। সেখান হইতে প্রত্যাবওনের 
মাঝপথে সে দেবশক্র্ কখলে পাড়য়া কাদিতেছে আর তাহার সথরা 'কে আছ 
বাচাণ্ড ঝালয়া ডাক ছাড়তেছে ।_এহ দৃশ্যে নাটক শুরু | সেহ সময় পাজ। 
পুরূরব। স্যপৃজা। ঝারয়া ।ফারতোছলেন । তান এই ক্রননধবনি শানয়া সাহায্যাথে 
ছায়া আসিয়া অন্থ্ের হাত হতে ডবশীকে মুক্ত করিলেন । ভয়মৃছিত উবণী 
জ্ঞান পাইয়। প্াজাকে দেখিল এবং প্রেমে পাঁড়ল। রাজাও তাহাকে দোখয়। 
মুগ্ধ হইলেন । রাজ। ৬বশীকে [জেদ পথে হুয়া লহয়া সথাদের কাছে পৌছাহয়া 
[ধপেন। গন্ধবগাজ [চত্ররথ আয়া রাজাকে তাহার বিক্রমেএ জন্য সাধুবাদ 
|দলেন ।৯ তাহার পর গন্ধব-অপ্মরার। রাজপ কাছোবদা লহয়া চালয়া গেপ। 
যাহবার সময় পঙাগুল্মে বস্ত্র আটকাংয়। [গয়্াছে, এহ ছলে ডরবশা রাজাকে ফঙক্ষণ 
পারে দোখয়া। পহল । তাহাতে প্রজা ডবশীর প্রেমফাদে আএও জড়াহয়। পড়লেন । 
এহখানে প্রথম অঙ্ক শেষ। 
দ্বতীয় অঙ্কে রাজার এ্রম-পারপাক। ডগ্গানে বুক্ষপণতার শোভা দেখিয়া ও 
বিদুষকের সহিত মনে কথা কাঁহয়! রাজ চিত্তের শান্তি খুঁজিতেছেন। ডবশী 
আড়াল হহতে গাজার তাব বুঝয়া লহলেপ | ছহ জনের দেখ। হইয়াছে, অমন 
দেবদুত আসিয়া উবশীকে ভাকয়া লহয়া গেল। তাহাকে দেবসভায় অবিলম্বে 
ললিত-আভনয়২ কাপতে হইবে । উর্বশী চালয়া গেলে রাজ! বিদুষকের সাহিত 
লতাগৃহে আসিপেন । রাজাকে লেখা উর্থশীর প্রেমপত্র যাহ! একটু আগে হারাহয়া 
গিয়াছে তাহা বিদুষক ব্যাকুল ইইয়া খুঁজতেছে এমন সময়ে পরিচারিকার সঙ্গে 


১ “পিষ্ট মহেন্দ্রোপকারপর্ধাপ্তেন বিক্রমমাহম্ন! বর্ধতে ভবান।” এইথানে নাটক্ষ-নামে 
“বিক্রম"-অংশেগ ইত লগণীয়। 
২ অর্থাৎ ল্টীনৃত্য | 


সংস্কৃত সাহিত্য বব 


দেবী কাশীরাঁজকন্যা সেখানে হাজির হইলেন | লতাগৃহে প্রবেশ করিবার আগেই 
ছেঁড়া! কাপড়ের টুকরার মতো চিঠিখানি নিপুণিক1 কুড়াইয়া লইয়৷ বলিল, 'এ 
তো! লেখ-সমস্থিত ভূর্জপত্র | পড়িব কি? দেবী বলিলেন, "পড়িয়া দেখ। যদি 
অগ্তায় কিছু লেখা ন1 থাঁকে শুনিব |, নিপুণিকা পড়িয়া! বলিল, “এ তো! মনে 
হইতেছে কলঙ্ককথা ॥, মহারাজকে উদ্দেশ করিয়1 উর্বশীর কাঁব্যরচনা বলিয়া 
বোধ হইতেছে ।” চিঠি শুনিয়! দেবী বলিলেন, 'এই উপহার লইয়াই আমি অপ্দরা- 
প্রেমিককে দেখি গিয়! |” দেবীকে পত্রহস্তে লতাগৃহে ঢুকিতে দেখিয়! রাজা ও 
বিদূষক দুইজনেই মুশকিলে পড়িয়! গেল। রাজা ভাবিলেন, “পর্বথাহতোহন্মি ।* 
দেবী রাজার কাছে আসিয়া বলিলেন, “আর্পুত্র, উদ্বেগ সংবরণ করন । এই 
তোমার ভূর্জপত্র ॥ রাজ! বিদূষকের কানে কাঁনে বলিলেন, “ভাই এখন করি 
কি।”২ বিদুষক চুপি চুপি বলিল, 'হাতে নাঁতে ধরা-পড়া চোরের কৈফিয়ৎ নাই 1৩ 
বিদূষকের উপহাসে রাজা চটিয়া। গেলেন | তিনি দেবীকে বলিলেন, “দেবী, আমি 
তো ওটা খুঁজিতেছি না । যাহা আমি খুঁজিতেছি, সে গোপনীয় ফাইলের 
কাগজ ।”৪ ক্রুদ্ধ হইয়! দেবী চলিয়া! যাইতেছেন দেখিয়। রাজ! তাহার পায়ে 
সপড়িলেন ৷ দেবী এই ভাবিয়া মনকে শক্ত করিয়। রাখিলেন। 
মা খু লুহিঅআ অহং অণুণঅং বছ মগ্ে! কিংতু দকৃখিঞকিদস্স 
পচ্ছাঁদাবস্স ভাএমি ! 
“আমার হালকা মন । এই অনুনয়কে আমি যেন বড় করিয়। না 
দেখি । উদারত] দেখাইয়া পরে অনুতাপ জন্মিবে,_ এমন কাজে 
আমার ভয় হয়।” 
ক্রোধমুখী হইয়! দেবী৷ চলিয়া গেলে পর বিদুষক রাঁজাকে বলিল 
পাউসণদী বিঅ অপ্রসগ। গদ] দেবী । 
“বর্ষার নদীর মতো অপ্রসন্্ হইয়। দেবী ( বেগে ) চপদিয়া গেলেন ।' 
উর্বশী মন কাঁড়িয়! লইলেও দেবীর প্রতি রাজার সশ্রদ্ধ অনুরাগ অপগত হয় 
নাই । কিন্ত পায়ে ধর। অপেক্ষা করিলেন খলিয়া রাজা দেবীর সম্বন্ধে উদাসীনতা 
অবলঘ্বন করিলেন ৫ তখন বেল। দ্বিত্রহর ৷ এখানে দ্বিতীয় অঙ্ক সমাগু। 
ইন্দ্রসভায় সরস্বতী-বিরচিত লক্ষ্মীন্বয়ংবর নাটে লক্ষ্মীর ভূমিকায় অভিনয় 
করিতে গিয়। পুরূরবার প্রেমতন্ময় উর্বশী ভুল করিয়া “পুরুষোত্তম” (বিষণ) বলিতে 


১ “তৎ এবব কোলীণং বিঅ পড়িহাদি ।” 

২ “সথে কিমত্র প্রতিবিধেয়ম্‌।” 

৩ “পোত্তেণ গহিদন্ম কুস্তীলঅস্স অথি বা! পডিবঅণৎ |” 

৪ “তৎ খলু মন্ত্রপদং বদথেষণায় মমাযমারম্তঃ |” 

৫ “উব্ণীগতমনসোহপি মে স এব দেব্যাং বহুমানঃ । কিং নু প্রণিপাতলজ্বনাদহমন্তাং 
ধৈর্ধমবলম্বয়িয়ো |” 
ডা. আ. সা, ই,_-১৫ 


২২৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“পুরূরবা” বলিয়৷ ফেলিয়াছে। আচার্য ক্রুদ্ধ হইয়া তখনি তাহাকে অভিশাপ 
দিলেন, “তোমার এখানে স্থান হইবে না ।' লঙ্জাবনতমুখী উর্বশীর অবস্থ। বুঝিয়া 
ইন্দ্র অন্থুকম্পা করিয়া দে শাপকে ঘুরাইয়৷ বর করিয়া দিলেন, “যাহার প্রতি 
তুমি অনুরাঁগিণী সেই রাজধষি রণে আমার সহায়তা করেন। তাহার মনোরঞ্জন 
করা তোমার কর্তব্য | যতদ্দিন তিনি সন্তানের মুখ না দেখেন ততদিন তুমি যথেচ্ছ 
পুরুরবার পরিচর্যা কর।”১ এই পর্যন্ত বিফস্তক২ | তাহার পর তৃতীয় অঙ্কের 


সন্ধ্যা ণামিয়াছে। কঞ্চুকীচারদিক ঘুরিয়া ফিরিয়| তদারক করিতেছে । রাঁজ- 
বাড়ীতে সায়ংসন্ধ্যায় আয়োজন চমৎকার ।৩ 


উৎকীর্ণা ইব বাঁসষট্টিযু নিশানিদ্রালসা বহিণে! 
ধূপৈ জাালবিনি:স্থতৈর্বলভয়ঃ সংদিগ্ধপারাবতাঃ | 
আচারপ্রযতঃ সপুষ্পবলিযু স্থানেষু চাচিম্মতীঃ 
সন্ধ্যামজলদীপিকা বিভজতে শুদ্ধাত্তবৃদ্ধো জন ॥ 


বিসিবার দীভে মযুরগুলি নিশানিদ্রালস, যেন উৎকীর্ণ মুতি | গবাক্ষপথে 
নির্গত ধূমে কাণিশে পায়রাগুলি দেখা যাঁয় কিনা যায়। যেসব স্থানে ফল 
ও নৈবেছ্য দেওয়া আছে সেখানে শুদ্ধ আচারে অন্তঃপুরের বৃদ্ধ পরিচারক 
সন্ধ্যার মঙ্গলদীপ জালিয় বসাইয়। দিয়া যাইতেছে ॥" 
রাঁজকার্ষে ব্যাপৃত থাকিয়। রাজা দিন গৌঁয়াইয়াছেন । এখন তাহার চিন্তা 
বিনোদবিহীন দীর্ঘরাঁত্রি কাঁটে কিসে | কঞ্চুকী আসিয়] বলিল, দেবী জানাইতেছেন 
যে “মণিহর্্যপৃষ্ঠে স্থদর্শনশ্চন্্রঃ*, যদি রাঁজা আসেন তবে দুইজনে চন্ত্ররোহিণীযোগ 
ব্রত উদ্যাপন করিতে পারা যাইবে । রাজা বিদূষককে লইয়৷ মণিহর্ম্যের ছাদে 
আসিলেন । অভিসারিকার বেশে উর্বশীও সহচরী চিত্রলেখার সহিত আঁকাশযণনে 
করিয়। সেখানে আসিল এবং অন্তরালে থাকিয়া রাজার বিরহকথা শুনিতে 
লাগিল । এমন সময় দেখা গেল দেবী আসিতেছেন । দেবীর পরনে শাদা 
কাপড়, কল্যাণের জন্য সামান্ত কিছু অলঙ্কার অঙ্গে । অলকে পবিত্র দূর্বাঙ্থুর লাগিয়া 
আছে। ব্রতপালনের ভক্তিতে তীহার নম্র যৃতি। তাঁহাকে দেখিয়। রাজা মনে 
করিলেন যেন বন্থুদ্ধর। তাহার প্রতি প্রসন্ন হইয়। আগাইয়া! আসিতেছেন। 
সিতাংশুকা মঙগলমাব্রভৃষণা 
পবিভ্রদৃর্বান্টুরলা্িতাল ক! । 


১ মধ্য বাংলা সাহিত্যে নায়কনায়িকার এইভাবেই স্বর্গচ্যুতি ও মর্তযাবতরণ কল্পিত হইয়াছে । 
২ অন্কের গোড়ায় ( অথব1 মধ্যে ) অন্থা স্থানের ঘটনার--ঘাহার সহিত মুল কাহিনীয় সাক্ষাৎ 

যোগ নাই-দৃণ্ঠ সংস্কৃত নাটকে “বিষ্স্ভক” নামে পরিচিত । বিশ্কস্তক মানে রঙ্গশালার বহির্দেশ। 
৩ “রঙ্গনীয়ঃ খলু দিবসাবসানবৃত্তান্তে! রাজবেশ্মনি।” 


সংস্কৃত সাহিত্য ২২৭ 


ব্রতোপদেশোজ্বিতগর্ববৃত্তিন। 
ময়ি প্রসম্না বহুধেব লক্ষ্যতে ॥ 
রাজ হাত ধরিয়া দেবীকে স্বাগত করিলেন । আড়াল হইতে লক্ষ্য করিয়া 
উর্বশী সপত্বীর সম্বন্ধে সখীর কাছে মন্তব্য করিল। 
ণকিংপি পরিহীঅদি সচীদো। ওজস্সিদাএ | 
'মহিমায় ( ইনি ) শচীর তুলনায় কোন অংশে কম যাঁন ন1।' 
দেবী রাজাকে পূজা করিয়৷ চন্দ্ররোহিণীকে সাক্ষী রাখিয়। বলিলেন, 'আজ হইতে 
প্রতিজ্ঞা করিলাম, যে নারীকে আর্যপুত্র কামন। করিবেন সে নারী যদি আর্যপুত্রকে 
কামনা করে, তবে আমি তাহার সহিত সদৃভাবে থাকিব ।' অন্তরাঁল হইতে এই 
কথা শুনিয়] উর্বশীর মন আশ্বস্ত হইল | 
দেবী চলিয়া গেলে উর্বশী পিছন হইতে চুপি চুপি আসিয়া রাজার চোখ 
টিপিয়া ধরিল। তাহার ছোয়া রাজা বুঝিতে পারিলেন। উর্বশী রাজ-অবরোধে 
ধর দিল । এইখানে তৃতীয় অঙ্ক শেষ। 
তৃতীয় অঙ্কের পর অনেক কিছু ঘটিয়া 1গয়াছে ! তৃতীয় ও চতুর্থ অঙ্কের 
মধ্যবর্তণ ঘটনার বিবরণ দিবার জগত চতুর্থ অঙ্কের গোড়াতেই একটি “প্রবেশক”» 
আছে । উর্বশীর ছুই সথী চিত্রলেখা ও সহজন্যার সংলাপে বিবরণ ব্যক্ত । 
অমাত্যদের উপর রাজকার্যভার ন্যস্ত করিয়া রাজা উর্বশীকে লইয়া, তাহার 
কথায় কৈলাসশিখরে গন্ধমার্দন বনে বিহার করিতে গিয়শছিলেন। সেখানে 
মন্দাকিনীর তীরে উদয়বততী নামে এক বিদ্ভাধর-কন্তা বালির গাদা করিয়। 
খেলিতে।ছল।২ তাহার দিকে রাজা অনেকক্ষণ তাকা ইয়া আছেন, এই ভাবিয়! 
উর্বশী অভিমাঁনিনী হয়। রাজার অনুনয় না মানিয়] সে রাজাকে এড়াইয়া এদিকে 
ওদিকে ছুটিতে ছুটিতে ভুল করিয়। কুমীর-বনে ঢুকিয়৷ পড়ে । পার্বতীপুত্রের এই 
সংরক্ষিত উদ্ভানে স্ত্রীলোকের প্রবেশ নিষিদ্ধ । কুমার-বনের উপান্তে প্রবেশ 
করিবামাত্র উর্বশী লতা হইয়া গেল । তাহাকে ন। দেখিয়া রাজ। সেই হইতে 
পাগলের মতো হইয়া সেই বনে ঢুপ্ড়িয়া বেড়াইতে লাগিলেন । এই পর্যন্ত 
প্রবেশক | 
উন্মত্ত অবস্থায় রাজার নাচ গান অঙ্গভঙ্গি ও বিলাস চতুর্থ অঙ্কের বিষয় । 

১ “প্রবেশক” বিষ্বস্তকেরই মতো] | শুধু তফাৎ এই ষে প্রবেশকের ও মুল অক্কের ঘটন| একই 
স্থানে, বিষ্ষম্তকে ভিন্ন স্থানে । এখানে 'প্রবেশক' মানে অস্ক আরস্তের পূর্বে অভিনর অথব। বক্ৃত| ॥ 

১ তুলনীচ মেঘদৃত প্রক্ষিপ্ত শ্লোক, “মন্দা কিন্তাঃ সলিলশিশিরৈ:..৮। 

২ রাগরাগিনী নৃত্যমুদ্র। অভিনয়তঙ্গী ও নাচগানের তালজ্ঞাপক অনেকগুলি অপরিচিত সংজ্ঞা- 
শব চতুর্থ অস্কে আছে । যেমন, ঘ্বিপদিকা, থণ্ডধারা, চর্চরী, জন্তলিকা, খণ্ডক, খুরক, বলপ্ভিকা 
ভিন্নক, ককৃভ, কুটিলিকা, মল্লঘটা, চতুরক, অর্থ-দ্িতুরক, স্থানক, থণ্ডিকা, গলিতক ইত্যাদি। 
ইহার মধ্যে তিনটি শব্ধ কালোচিত রূপাস্তরে পরবর্তী কাজে--ঠাচরি, চাচর (€র্চস্ী); কছ, কউ, 
( €ককুভ )7 ঝুমুর, ঝুমুল ( €জন্তলিকা1)। 


২২৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রবেশকের গোড়ায় ও শেষে কয়েকটি গান আছে । € বিক্রমোব শীয় নাটকের চতুর্থ 
অঙ্কের এই গানগুলি প্রায় সবই অপত্রংশে রচিত। সংস্কৃত সাহিত্যে অপত্রংশ 
ভাষা এই প্রথম দেখা গেল । গানগুলি তখনকার জনসাধারণের ব্যবঙ্থার্য ভাষায় 
লোক-সাহিত্যের ইদে বিরচিত। অপত্রংশ গানের এই ধারাই বহিয়া আসিয়া 
অবশেষে জয়দেবের গানে ও বেষ্ণব-পদাবলীতে উত্তীর্ণ হইয়াছে ।) 

বৈদিক আখ্যায়িকায় উর্বশীর ও তাহার অপ্মর1-সহচরীদের হংসীরূপ ধারণের 
উল্লেখ আছে । কালিদাসের নাট্যকাহিনীতে তাহ! নাই | তবে চতুর্থ অঙ্কের কোন 
(কোন'গানে একটু ইঙ্গিত আছে। 


সহঅরিদুকখালি দ্ধঅং 
সরবরঅস্মি সনিদ্ধঅং | 
বাহোবগিগঅণঅণঅং 
তম্মই হংসীভুঅলঅং ॥ 
'সহচরীর ছুঃখে পীড়িত হইয়া, ন্নেহশীল হংসীযুগল অশ্র-আবিল নয়নে, 
সরোবরে দুঃখ পাইতেছে ॥' 
এখানে হংসীযুগল হইতেছে উর্বশীর দুই সখী-_চিত্রলেখা! ও সহজগ্য | 
চিন্তাদুন্মিঅমাণসিআ। 
সহচপিদংসণলালসিআ। 
বিঅসিঅকমলমণো হর এ 
বিহরই হংসী সরোবরএ ॥ 
“চিন্তা-আকুলিতমনে হংসী সহচরীর দর্শনলালস। লইয়া! কমলবিকশিত 
মনোহর সরোবরে চরিয়। বেড়াইতেছে |" 


এখানে হংসী উর্বশীকে বুঝাইতেছে। 
হিঅআহিঅপিঅদ্ুকৃথও 
সরবরএ ধুঅপকৃখও। 
বাহোবগ.গিঅণঅণও 
তম্মই হংসজুআণও ॥ 
“হৃদয়ে প্রিয়া (-বিরহ) ছুঃখভার লইয়া অশ্র-আকুল নয়নে হংসষুবা 
সরোবরে পক্ষবিধূনন করিয়া! খেদ করিতেছে ॥ 
এখাঁনে হংসযুখা হইল পুরূরব1। 
খগবেদের কবিতায় পুর্ূরব উর্ধশীকে বলিয়াছিলেন, “তুমি আম্বাকে গ্রহণ 
না করিলে আমি পাগল হইয়া যে দিকে ছুই চোখ যায় চলিয়া যাইব । সেই 
ভাবটুকু লইয়া কালিদাস তাহার নাটকের চতুর্থ অঙ্ক রচনা করিয়াছিলেন। 
কালিদাস রাজাকে সত্যসত্যই পাগল করিয়াছেন এবং রাজার পাগলামির 


সংস্কত সাহিত্য ২২৯ 


স্থযোগে তাহার কালের নাটুয়্ার একক (5০1০) নাচগানের পরিচয় দিয়াছেন । 
গানগুলির আরও কিছু উদাহরণ দিই । 

রাজা ভাবিতেছেন, “আমার মনে হইতেছে নিশ্চয়ই কোন নিশাচর মুগলোচন। 
উর্বশীকে ধরিয়া রাখিয়াছে। যতক্ষণ নবতড়িত্বাঁন্‌ শ্যামল মেঘ বর্ষণ না করে 
( ততক্ষণ তাহাকে সে ছাঁড়িবে ন1 )।৯ 


মই জাণিঅ বিঅলোঅণি নিসিঅরু কোই হরেই। 
জাব ন নভতলি সামল ধারাঁহরু বরিসেই ॥ 
কমু ( “ককুভ* ) রাগে (?) গাওয়া এই ষট্পদী ( “ষড়ুপভঙ্গ।” )* পদটি 
বিশেষভাবে উল্লেখযোগ্য । 
পিঅঅমবির হকিলামিঅবঅণও 
অবিরলবাঁহজলাউলণঅণও । 
দুূসহদুকখবিসংঠুলগমণও 
পসরিঅগুরুতাবদীপিঅঅংগও । 
অহিঅং ছুম্মিঅমাণসও 
কাণণে ভমই গইদংও ॥ 
“প্রিয়তমার বিরহে ক্লান্তবদন, অবিরল অশ্রধারায় আকুলনয়ন, দুঃসহ 
দুঃখে উদৃত্রান্তগমন, প্রপারিত গুরুতাঁপে দীপ্ত-অঙ্গ, গজেন্্র অতিশয় 
ব্যাকুল মনে কাননে ভ্রমণ করিতেছে ॥' 
অকম্মাৎ রাজার মনে হইল, ওই বুঝি নৃপুরধবনি শোন] যায়। কান পাঁতিয়! 
ভ্রম বুঝিতে পারিলেন । 
মেঘস্যাম। দিশে। দৃষ্ট মানসৌৎস্বকচেতস] | 
কুজিতং রাঁজহংসেন নেদং নৃপুরশিঞ্িতম্‌ 
“দিগন্তরাল মেঘশ্যাম দেখিয়া মানসসরোবরে গমনের সময় আসিয়াছে 
জানিয় উৎন্ুক টিত্তে রাঁজহংস কুজন করিতেছে । নৃপুরশিঞ্জন এ নয় ॥” 
উদৃত্রান্ত হইয় রাঁজা হরিণীসঙ্গপ্রারথী হরিণকে দেখিয়া আগাইয়া যাইতেছেন?। 
তখন সে কাননে এক এীরাবত প্রবেশ করিতেছে । এইখানে যে পদটি-আছে 
তাহার ভাষ! সংস্কৃত কিন্তু ছন্দ পরিচিত নয়,--মিল নাই, তাঁল গঞ্ের। 
অভিনবকুস্থ্মস্তবকিততরুবরশ্য পরিসরে 
মদকলকোকিলকৃজিতরবঝঙ্কারমনোহরে | 








শা ভা কজজপা্পীশশি 


১ এই প্রসঙ্গে আধুনিককালের লোকবিশ্বাস-_মেঘ ডাঁকিলে তবে কোন কোন আপদ ছাড়িয়া 
যাক়-_স্মরণীয় । 
২ “ককুতেন বড়পভ1”। 


২৩০ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


নন্দনবিপিনে নিজকারিলী-বিবহানলসন্তপ্তে। 
বিচরতি গঞ্জাধিপ এরাবতনাম ॥ 
“দগুক" ছন্দে লেখা সংস্কৃত পদ (গান ) এই প্রথম পাইলাম । 


অরণ্যপ্রাণীদের দেখিয়] রাজ! প্রিয়ার কথাই ভাঁবিতেছেন এবং তাহাদের 
কাছে প্রিয়ার সন্ধান মাগিতেছেন | হঠাৎ তীহার নজবে পড়িল, উন্নত শিলার 
গায়ে যেন রক্তকদন্ব অথবা রক্তাশোকগুচ্ছের মতো ফুল ফুটিয়া আছে। প্রিয়াকে 
স্মরণ করিয়া তিনি হাত বাড়াইলেন। কিন্তু সে তো! ফুল নয় দুর্লভ মণি। 
মণিটি খাতে করিয়! রাজা ঘুরিতেছেন এমন সময় দৈববাঁণী হইল,__'এই মণির 
দ্বারা তুমি হারাঁনে। প্রিয়াকে পাইবে 1 সেই মণি লইয়া রাজা কৌতৃহলবশে 
একটি কুস্থমহীন লতাঁকে স্পর্শ করিলেন । অমনি লতা উর্বশী হইয়া গেল। প্রিয়াকে 
পাইয়! বিবহী রাজা সুস্থ হইলেন । চতুর্থ অঙ্ক এইখানে শেষ । 

উর্বশীকে লইয়া রাজা রাজধানীতে ফিরিয়া আসিয়াছেন । সকলে খুশি । 
হঠাৎ রাজান্তঃপুরে হাহাকার উঠিল-_আমিষভ্রমে এক গুপ মণিটি ছে" মারিয়া 
লইয়। গিয়াছে । রাজা ধনুর্বাণ লইয়। ছুটিলেন কিন্তু পাখির লাঁগ পাওয়া গেল না । 
পাখি অবশ্যই তাঁহার নীড়ে ফিরিবে এবং তখন মণি পাঁওয়। যাইবে, এই ভাবিয়া 
রাজা নাগরিকদের ক্ষান্ত করিলেন ৷ একটু পরেই কঞ্চুকী মণি ও একটি বাঁন 
লইয়! আসিল । সেই বাঁণে পাঁখি বিদ্ধ হইয়াছিল | রাঁজা বলিলেন, মণি অশি- 
শুদ্ধ করিয়। সিন্দুকে রাখ । তাহার পর রাজা বাঁণটি পরীক্ষা করিয়া দেখিলেন । 
তাঁহাতে শিকারীর নাম-লেখা শ্লোক আছে। 


উর্বশীসম্ভবশ্যায়মৈলসথনোর্ধস্থভূতিঃ | 
কুমারস্যায়ুষে। বাণঃ প্রহতু দ্বিষদাযুষাম্‌ ॥ 
'উর্বশী জাত, এঁল-পুত্র, ধনুর্ধারী, শক্রর জীবননাশক কুমার আযুর বাঁণ |, 
বিদ্ষক রাজ্জাকে অভিনন্দিত করিল । রাজা কিন্তু বুঝিতে পারিলেন না। 
তিনি বলিলেন, “€নমিষীয় সত্রের পর হইতে উর্বশীর সহিত আমি সব সময়েই 
আছি। তাহার গর্ভলক্ষণ তো৷ দেখি নাই । স্থতরাং সন্তান হইল কখন? তবে 
সে সময়ে দিন কতক তাহার পয়োধরাগ্র শ্যামবর্ণ, বদন পাতুরচ্ছবি আর চক্ষু 
অলসদৃষ্টি হইয়াছিল বটে।” বিদুষক বলিল, 'অপ.সরাদের কা মানুষের মেয়েদের 
মতো নয়। তাহাদের চরিত্র প্রভাব বড় গৃুঢ় |” রাজা বলিলেন, “তা না হয় হইল। 
কিন্তু পুত্রকে 'লুকাইয়! রাখিবার উদ্দেশ্য কী?' বিদুষক পরিহাস করিয়া উত্তর 
দিল, “বুড়ী হইয়াছি মনে করিয়া রাজা আমাকে পরিত্যাগ করিবে,”৯ এই ভয়ে ।, 
রাজা বলিলেন, ঠাট্টা রাখ । ভাবিয়া বল।, 


“এ! বুড্চিং মং রাজ। পরিহরিস্‌ সদি তি” | 


সংস্কৃত সাহিত্য ২৩১ 


এমন সময় কঞ্চুকী আনিয়। বলিল, একটি বালককে লইয়। এক তাপসী দেখা 
করিতে আসিয়াছেন। রাজা তাহাদের আনিতে বলিলেন । 
দূর হইতে ছেলেটিকে দেখিয়। রাজার মনে স্সেহ জাগিল। 
বাষ্পায়তে নিপতিত মম দৃ্টিরক্মিন্‌ 
বাৎসল্যবন্ধি হদয়ং মনসঃ প্রসাদঃ। 
সংজাতবেপথুভিরুজ্বিতধৈর্যবৃত্তির 
ইচ্ছামি চৈনমদয়ং পরিরনধ,ম্গৈ: | 
'আমার চোখ ইহার উপর পড়িয়া জলে ভরিয়া উঠিতেছে। হৃদয়ে যেন 
বাৎসল্যে টান পডিতেছে। মনে প্রসন্ততা জন্মিতেছে । কাপন 
জাঁগিতেছে । আমার ধের্য লুপ্ত হইতেছে | ইচ্ছা হহতেছে উহাকে 
অঙ্গে দৃঢ় জড়াইয়। ধরি ॥' 
তাপসী পিতাপুত্রের পরিচয় করাইয়। দিল। তাপসীর আদেশে কুমার পিতার 
পাদবন্থন করিল। পুত্রকে আলিঙ্গন করিয়৷ রাজা তাহাকে পাদপীঠে বসাইলেন 
বাঁললেন, 'বৎস এই তোমার পিতার প্রিয়সথা ব্রাহ্মণ । ভয় করিও না, ইহাকে 
প্রণাম কর।' বিদূষক বালল, “ভয় করিবে কেন? আশ্রম বাসকালে তে শাখামৃগ 
দেখিয়াছে।”১ 
তাহার পর সভায় উর্বশীকে আন হইল । কুমারের মাতৃপ!রচয় হইল । 
তাপসী চলিয়া যাইতেছে দেখিয়া কুমাবও তাঁহার সঙ্গে যাইতে চায়। রাজা 
তাহাকে নিষেধ করিলেন । তাঁপসী বলিল, বৎস, পিতার কথা মানে তখন 
কুমার তাহাকে বলিয়া দিল 
যঃ স্ুপ্তবান্‌ মদঙ্গে শিখগকপুয়নোপলবস্থখং | 
তৎ মে জাতকলাপং প্রেষয় মণিকগকং শিখিনম্‌ ॥ 
'যে শিখগুককগুয়নন্থখ অনুভব করিতে করিতে আমার কোলে ঘুমাইত 
সেই মণিকণ্ঠ মমুরটি, তাহার পুচ্ছ উদ্‌গত হইলে, আমার কাছে 
পাঠ'ইয়া দিও | 
পুব্রলাভ হইয়াছে, এখন উর্বশীকে ছাঁড়িতে হইবে । দুইজনেই ব্যাকুল । 
রাঁজার অবস্থ। দেখিয়1 বিদূষক বলিল, “এখন মনে হইতেছে আপনাকে বন্কল ধারণ 
করিয়া তপোবনে যাইতে হইবে ।”২ 
রাজা সেই ভাবিয়। আঁয়ুকে তখনি রাজ্যাভিষিক্ত করিবার হুকুম দিলেন । 
অযনি বিদ্ব্যুৎপাঁতের মতে। রাজসভায় নারদের আবির্ভাব ঘটিল। নারদ জানাইলেন 
যে ইন্দ্র তীহাঁকে অস্ত্রত্যাগ করিয়া বনে যাইতে নিষেধ করিতেছেন এবং আদেশ 
দিতেছেন যে উর্বশী তাহার সহধমিণী হইয়া থাকিবে । 


১ “কিংতি সংকিস্সদি । অস্নমবাসপরিচিদে এবব সাহামিও।” 
২ “সংপদ্ং তক্কেমি তখভবদ। বকলং গেস্থিঅ তবোবণং গন্তববং তি।” 


২৩২ ভারতীয় আর্ধ-সাহিত্যের ইতিহাস 


একটু পরে কুমার আমুর যৌবরাজ্যে আভষেকের জন্য ইন্দ্রপ্রেরিত উপচার 
লইয়া রম্তা আসিল। রস্তার সহিত উর্বশীর মিলন হইল । উর্বশী পুত্রকে বলিল, 
“এস, বৎস, বড়মাঁকে প্রণাম কর।'১ আছু রস্তাকে প্রণাম করিল | আমর 
অভিষেক হইয়৷ গেল । রাজা নারদের দ্বারা ইন্দ্রের কাছে প্রার্থনা! জানাইলেন 
পরস্পরবিরোধিন্তোরেকসংশ্রয়দুর্লভম্‌ । 
সংগতং শ্রীপরস্বত্যোভূতিয়েইন্ত সদা সত্যম্‌ ॥ 
'পরস্পরবিরোধিনী শ্রী ও সরস্বতীর একক্রস্থিতিূ্প দুর্লভ মিলন 
সংলোকের কল্যাণের নিমিত্ত সর্বদা ঘটুক ॥' 
কািদাসের বিক্রমোর্বশীয় নাটকের কাহিনী বেদের অন্ুপারী নয় পুরাণের 
অস্থসারীও নয়। বরং রূপকথার অনুযায়ী বলা চলে । তবে বেদের কাহিনীর 
সঙ্গে ক্ষীণ একটু যোগস্থত্র আছে। দে হইল চতুর্থ অঙ্কেব গানে হংসীবিলাসের 
উল্লেখ আর সেই সঙ্গেই উর্বশী-বিরহিত পুরূরবাঁর উন্মত্তবৎ আচরণ | কালিদাস 
যেভাবে উর্বশীর মর্ত্যে আগমন ঘটাইয়াছেন তাহ! বহুকাল পরে মধ্য বাংলার 
“মঙগল*-কাব্যে নায়ক-নায়িকার বেলায় পাইতেছি। উর্ধশীর লতা-রূপধারণ ও 
মণিস্পর্শে মানবত্বপ্রাপ্তি আর পাখির মণিহরণ-_ইহাও রূপকথার মোটিফ । 
বিক্রমোর্ধশীয় কাঁলিদাঁসের (এবং সমগ্র প্রাচীন সংস্কৃত সাহিত্যের ) একমাত্র 
গীতিনাট্য (অবশ্য একালের সংজ্ঞা অনুসারে নয়, একালের গীতিন ট্যের 
নিকটতম প্রাচীন নাট্যনিবন্ধ হিসাবেই )। সেকালের কথ্যভাষায় গানের সবচেয়ে 
পুরাতন এবং খাঁটি নিদর্শন বিক্রমোর্বশীয়ের চতুর্থ অঙ্কে পাইঠেছি। এই গান- 
গুলি অপত্রংশ ভাষার সবচেয়ে পুরানে? নিদর্শনও বটে । 
কালিদাসের তিনটি নাঁটকেই প্রেমের কাহিনী এবং তিনটি কাহিনীতেই নায়ক 
বিদগ্ধ, অতরুণ এবং বিবাহিত | ছুইটি নাটকে নায়িকা অবিদদ্ধা বিবাহযোগ্য 
তরুণী । বিক্রমোর্বশীয়ে নায়কের মতো নায়িকাও বিদগ্ধ এবং যাহাকে ইংরেজীতে 
বলে, একৃস্পীরিয়েন্স্ড, অর্থাৎ অভিজ্ঞ | এখানে যুজ্ছকটিকের সঙ্গেই তুলন। 
হইতে পারে । কিন্তু স্বচ্ছকটিকে দুই পক্ষের প্রেমচেষ্টা সমানভাবে উপস্থাপিত নয় | 
বিক্রমোর্ধশীয়ে তাহা সমভাবে উপস্থাপিত | 
বিক্রমোর্বশীয়ের প্রস্তাবনায় নাটকটির নাম উল্লিখিত নাই। কালিদাসের 
অপর দুইটি নাটকে নাম দেওয়া আছে: 


অভিজ্ঞানশকুম্তল 
কালিদাসের নাটক তিনটির মধ্যে “অভিচ্ানশকুত্তল' ( সংক্ষেপে 'শাকুত্তল” ) শেষ 
রচন1 বলিয়া মনে হয়। নাটকটির অন্তিম শ্লোক হইতে জান! যায় যে কবির খন 
বয়স পরিণত এবং তাহার মন পরলেশকের জন্ব প্রস্তুত হইতেছে । 


১ “এহি বচ্ছ জেট্ঠমাদরং অভিবন্দেহি ।” 


সংস্কৃত সাহিত্য ২৩৩. 


প্রবর্ততাং প্ররুতিহিতায় পাথিব: 
সরস্বতী শ্রুতিমহতাং ১ মহীয়তাম্‌ ! 
মমাপি চ ক্ষপয়তু নীললোহিতঃ 
পুনর্ভবং পরিগতশকিরাত্মভৃঃ ॥ 
রাজা প্রজার হিতে প্রবৃত্ত থাকুন । জ্ঞানগুরুদের বাণী জয়লাভ করুক । 
আর শক্তি-আলিঙ্গিত স্বয়ু নীললোহিত আমার পুনর্জন্ম ছিন্ন করুন ॥' 
শাকুন্তলে সাত অঙ্ক। নাটকটির দুইটি পাঠ প্রচলিত আছে। একটি পাঠ 
পাওয়] যায় বাংলা অক্ষরে লেখা পুথিতে। দ্বিতীয় পাঠ পাঁওয়1 যায় নাগরী ও 
দক্ষিণ ভারতের অক্ষরে লেখা পুথিতে। দ্বিতীয় পাঠ প্রথম পাঠের চেয়ে ছোট । 
(সুতরাং কালিদাসের নিজ কৃত সংস্করণ হওয় অসম্ভব নয় | ) অনেক বিষয়ে, 
বিশেষ করিয়া প্রাকৃত অংশে প্রথম পাঠ অনেক ভালো! । প্রথম অর্থাৎ বাংলা 
পাঠে অতিরিক্ত যে সব শ্লোক আছে তাহার মধ্যে ছুই একটির রচনা খুব উজ্জ্বল 
নয়। এগুলি বাঙালী পাঠক-লিপিকরের ভালো লাগার উৎসাহেরই ফল হওয়। 
সম্ভব | (বাংলা দেশে কাঁলিদাসের রচনার ভক্ত পাঠকের আভাব কখনই ছিল 
না এবং সাহিত্যরসের দিক দিয়া সংস্কৃত কাব্যের সমাদর ভারতবর্ষের অন্যান্য 
প্রদেশের তুলনীয় কম ছিল ন1।) এই আলোচনায় আমি শাকুত্তলের বাংল৷ 
পাঠই অবলম্বন করিয়াছি ।৩ বাংলা পাঠের অধিকাংশ পুথিতে শেষ অঙ্ক ছাড়া সব 
অঙ্কের নাম দেওয়! আছে। যেমন প্রথম অঙ্ক _-“আখেটক,” দ্বিতীয় অঙ্ক-_ 
“আধখ্যান-গুপ্তি,* তৃতীয় অস্ক _-*শুঙ্গারভোগ,* চতুর্থ অঙ্ক--“শকুন্তলী প্রস্থান, পঞ্চম 
অঙ্ক-_“শকুন্তলা প্রত্যাখ্যান,” ষ্ঠ অঙ্ক --“শকৃত্তলাবিরহ”। 
শীকুত্তল কালিদাঁসের লেখনীর পরিণামরমণীয় স্ষ্টি । তাহার মধ্যে চতুর্থ অঙ্কে 
কবি যে নব রস ঢালিয়৷ দিয়াছেন তাহা ভারতীয় সাহিত্যে তুলনাবিহীন | 
সেকালের কোণ এক অজ্ঞাত বাঙালী বিদ্ধ সমালোঁচকের এই যে ঙ্সৌোকটি 
শাক্ত্তলের পুথিবাহিত হইয়]৷ আষাদের কাছে আসিয়াছে তাহার রচনায় চাুর্য 
নাই কিন্তু ভাবে মর্মজ্ঞত] আছে 
কালিদীসস্য সর্বন্বমভিজ্ঞানশকুস্তলম্‌ । 
তত্রাপি চ চতুর্ষোইস্কো যত্র যাঁতি শকুন্তল] ॥ 


কোন এক আরও সীরার্ঘদর্শী সমালোচক (-তিনি নিতান্ত আধুনিক কালের 
মানুষ বলিয়। সন্দেহ করি, ইম্পর্টে্ট দাগ দেওয়া বই-পড়া৷ পরীক্ষার্থী কোন পণ্ডিত 
হওয়াও অসম্ভব নয়-_) গ্লোকটির শেষ অংশ বদল করিয়াছেন । 


১ পাঠান্তরে “শ্রুতিমহতী”--'বেদবিদ্বাময়ী বলিয়া মহত । 
২ ইংরেজী অনুসারে 761782)1 1506175101), 
৩ পিশেল (২1011810 চ21501761) সম্পাদিত (দ্বিতীয় সংশ্চরণ ১৯২২ )। 


২৩৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তত্রাপি চ চতুর্থোহস্ক স্তত্র শ্লোকচতুষ্টয়ম্‌ || 
কী এই চতুষ্টয় গ্লোক, তাহা চতুর্থ অঙ্কের আলোচনায় দেখাইব। 
অষ্টৃতি শিবের বন্দনাঁয় শাকুত্তলের আরম্ত | স্থত্রধার নটীকে আদেশ দিল, 
'এই পরিষদে বহু জ্ঞানী-গুণীর সমাবেশ হইয়াছে। এখানে আমরা শ্রীকালিদীস 
যাহার কাহিনী গীখিয়াছেন সেই নূতন অভিজ্ঞানশকুত্তল নামক নাঁটক দিয়! আনন্দ 
বিধান করিব ।৯ অতএব প্রত্যেক ভূমিকায় যত্র লওয়1 হোক ।' নটী বলিল, 
'আপনার স্থবিহিত নাট্যনৈপুণ্যের জন্য কিছুতেই ক্রটি হইবে না।” কুত্রধার 
হাপিয়৷ বলিল, 'মহাশয়া, 'মাপনাকে তবে সত্যকথা বলি। 


অ! পরিতোষাদ্‌ বিদুষাং ন সাধু মন্ত্ে প্রয়োগবিজ্ঞানম্‌ । 
বলবদপি শিক্ষিতা না মাত্মন্ত প্রতায়ং চেতঃ ॥ 


খিদ্ধদৃমগ্ডলীর পরিতোষ ন1 হওয়া পর্যস্ত প্রয়েশগ-বিজ্ঞীনের২ প্রশংসা 
করিতে পারি না। শিক্ষিতদের চিত্তও নিজের বিষয়ে অত্যন্ত সংশয়যুক্ত 
হয় |, 
নটা বলিল, 'তা বটে । এখন কি করিতে হইবে মহাশয় আজ্ঞা করুন ।' 
সবত্রধার বলিল, 'পরিষদ্‌মগুলীর কর্ণরসায়ন গাঁন ছাড়া আর কি 
অব্যবহিত করণীয় আছে । 
নটী বলিল, “কি তু আশ্রয় করিয়া গাহিব ? 
স্বত্রধার বলিল, 'অচিরপ্রবুত্, উপভোক্ষম এই গ্রীম্ম-খতু আশ্রয় করিয়। 
গাণ করা হোক । এখন 
স্থভগসলিলাধগাহাঃ পাটলিসংসগন্থরভিবনবাতা;। 
প্রচ্ছায়স্থলভনিদ্রা দিবসাঃ পারণামরমণীয়াঃ ॥ 
সলিলে অবগাহন স্থখকর | বনের হাঁওয়! পারুল ফুলের গন্ধ-মাখা ।' 
ছায়াতলে ঘুমে ঢুলায়। দিনগুলির অবসান মধুর ॥" 
তাহার পর নটা গান ধরিল। 
থণচুম্বিআই ভমরেহি উহ স্থউমীরকেসরসিহাই । 
অবঅংসঅন্তি সদঅং সিরীসকুস্থমাই' পমআও ॥ 
“দেখ ভ্রমরের দ্বারা মুহূর্তকালমাত্র চুম্বিত পেলব-কেশরশিখা বিশিষ্ট 
শিরীষ ফুলগুলি মেয়ের] সন্তর্পণে কানে পরিতেছে 


১ “অভিরূপভুয়িষ্ঠা পরিষৎ। তস্তাং চ শ্রীবাঁলিদাসগ্রখিতবস্তন! নবেনাভিজ্ঞানশকুস্তলনায়! 
নাটকেনোপস্থাতব্যমম্মাভিঃ ৷ তৎ প্রতিপাত্রমাধীয়তাং যত্তুঃ 1” 

২ “প্রয়ৌগযিজ্ঞান'” মানে ব্যবহারিক বিদ্ায় বুৎ্পত্তি (51011 11) [05 00051 90161706 ) 1 
এথানে “প্রয়োগ” মানে নাট্য প্রয়োগ (018075.010 6৩1007000311095)। 

৩ মালধিকাগ্মিমিত্রের প্রন্তাবনায় বসম্ত-উৎসবের উল্লেখ ন্মরণীয় । 


ংস্কৃত সাহিত্য ২৩৫ 


গাঁনের প্রশংসার সঙ্গে নাট্যকাহিনীর আরম্ত জ্ীপন করিয়া স্ত্রধার প্রস্তাবনা 
শেষ করিয়া দিল । 
তবাস্ছি গীতরাঁগেণ হারিণ? প্রসভং হুতঃ | 
এষ রাজেব দুঃষন্তঃ সারঙ্গেণাতিরংহস ॥ 
প্রথম অল্কে মুগয়ারত রাজ। দুঃফ্যন্তের আশ্রমমূগের অন্ুসরণক্রমে মালিনীতীরে 
কথের আশ্রমে আগমন এবং শকুন্তল1 ও তাহার দুই সথীর সঙ্গে সাক্ষাৎ । দ্বিতীয় 
অঙ্কে শকুন্তলার প্রেমাঁসক্ত রাজা রাজধানীতে প্রত্যাবর্তনে অনিচ্ছুক হইয় সখা 
বিদূষককে প্রতিনিবি কবিয়! রাঁজধানীতে পাঠাইয়! দিলেন । তৃতীয় অঙ্কে দুঃষাযত্ত- 
শকুন্তলার প্রেমবিলাপ ৷ রাজা শকুন্তলার প্রেমে আতর, শকুন্তলাঁও রাজার প্রেমে 
কাতর | শকুন্তলা সখীদের সঙ্গে মনের কথা কহিতেছে, রাজা আডালে তাহা 
শুনিলেন | শকুত্তল! মনোভাব রাঁজীকে জানানোর উপায় রূপে সখী প্রিয়ংবদা 
ঠাওরাইল, শকুত্তল! রাজাকে প্রেমপত্র লিখুক | সে চিঠি সে ফুলের মধ্যে লুকা ইয়া 
দেবতার নির্মাল্য ছলে রাঁজার হাতে দিয়া আসিবে ।১ সঘী অনসুয়াও মত দিল । 
শকুত্তলাঁর ভয় হইল, যদি সে চিঠি অন্য কাহারও হাঁতে পড়ে ।২ প্রিয়ংবদ1 বলিল, 
তাহ! হইলে নিজের ভাঁবের উপস্থাপনের উপযোগী গান রচনার কথা ভাবো ।৩ 
শকুন্তলা বলিল, ভাঁবিতে পারি কিন্তু ভয় হইতেছে যদি সে প্রত্যাখ্যান করে । 
সখীর) একবাক্যে বলিল, কোন তন্ন নাই । এমন কে আছে যে সন্তাপনিবর্তক 
শরদ জ্যোৎন্সাঁয় ছাতা আভাঁল দেয়? তখন ভাবিয়া চিন্তিয়। শকুভ্তল এক 
গান রচনা করিল। কিন্তু লেখা যায় কিসে? এবারেও প্রিয়ংবদ। বুদ্ধি বোগাইল, 
_-পদ্মপাঁতাঁর নরমপিঠ কাগজ. নখ কলম | গান লিখিয়া শকুত্তল! সখীদের 
শুনাইল। 
তৃজ্বা ৭ আণে হিঅঅং মম উপ যমঅণো দিব? অ রত্তিং অ। 
নিক্ষিব দাঁবই বলিঅং তুহ হুত্তমণোরহাই' অঙ্গাই' ॥ 
“তোমার মন তে৷ জানি না। তবে, হে নিষ্ঠুর, তোমার অভিমুখ আমার 
দেহকে মদন কি দিবা কি রাত্রি সবলে দহন করিতেছে ॥ 
চিঠি পাঠাইতে হইল না । আড়াল হইতে শুনিয়৷ রাজা তখনি দেখা দিলেন । 
শকুত্তলাকে মদনের কবল হইতে বীচাইবার জন্তই যেন প্রিয়ংবদা রাজার হাতে 
তাহাকে অর্পণ করিল ।৩ 
শকুত্তল1 কটাক্ষ করিয়া বলিল, “কেন তোমর। অন্তঃপুরবিরহপযু্ৎস্থক রাজষিকে 
উপরোধ করিতেছ ? শকুত্তলার কথায় অনসুয়! চকিত হইয়া রাঁজাকে অনুরোধ 


পপ শীট 


১ “মদণলেহ] দাণিং সে করীঅছু | তং অহং স্থমণোঁগোবিদং কছুঅ দেবদাসেসাদদেসেণ অস্স 
রগ হখং পাবইস্সং ) 

২ “'নিওও বি বিঅপ্লীঅদি 1” 

৩ “তেণ হি অত্তণো উবগ্নাসানুরুবং চিস্তহি কিংপি'"শীদ অং ।” 


২৩৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


করিল, "মহারাজ, শোন। যায় রাজার বছুবল্লভ | তাই যাহাতে আমাদের ঠএই 
প্রিয়সখী বন্ধুজনের শোচনীয় ন। হয় তেমন করিবেন 1১ রাজা বলিলেন, “বেশি 
আর কি বলিব। একদিকে আমার সসাগর। বন্থদ্ধরা! রাজ্য আর এক দিকে 
আপনাদের এই সখী ।, 
চলিয়া যাইবার উপকুম করিয়া! শরুন্তলা! রাজাকে বলিল, “হে পুরুবংশীয় বীর, 
শুধু কথার স্ত্রে পরিচিত এহ মানুষটি তোমার ইচ্ছা পূর্ণ করিতে ন৷ পারিলেও 
তাহাকে তুমি ভুলিও না।” (“অনিচ্ছাপুরও বি সংভাসণমেত্তএণ পরিচিদো 
অঅং জনে। ণ বিস্বমরিদব্রো |” ) 
রাজা উত্তর দিলেন, “শন্দরি 
ত্বং দূরমপি গচ্ছত্তী হৃদয়ং ন জহাসি মে। 
দিনাবসানচ্ছায়েব পুরোষূলং বনস্পতেঃ ॥ 
'তুমি দূরে চলিয়া গেলেও আমার হৃদয় ছাড়ে না, 
যেমন দিনাঁবসানের ছাঁয়। বনস্পতির মৃলাগ্র (হইতে সরে না) 
অন্তরালে থাকিয়। শকুন্তলা রাজার প্রণয়বেদনার পরিচয় পাইল | তাহার 
পর দুইজনের বিশ্রদ্ধ মিলন ঘটিল | এদিকে সন্ধ্য। হইয়া! আসিয়াছে । পিসী 
গৌতমী আশ্রমবাটিকার দিকে আঁসিতেছেন দেখিয়া সথ্থীর! ইঙ্গিতে শকুত্তলাকে 
সাবধান করিয়া দিল । 
“নেপথ্যে । চক্কবাঅবহু আমন্তেছি সহঅরং | উবট.ঠিদা রঅণ1 1১ 
রাজা সরিয়া পড়িলেন । গৌতমী আসিয়। শকুত্তলাকে কুটারে লইয়া গেলেন। 
রাজা শকুন্তলার কথাই ভাবিতেছেন এমন সময় দূর হইতে তাহার ডাক পড়িল। 
সন্ধ্যাহোম আরম্ত হইয়াছে মাত্র, অমনি রাক্ষসেরা যজ্ঞবিদ্বের জন্য সমাগত হইয়া 
ছায়ারূপে বিচরণ করিয়া আশ্রমবাসীদেব ভয় দেখাইতেছে । আশ্রমে ছুঃ চাঁরি 
দিন থাকিন্ যাইবার এই স্থযোগ দেখিয। রাজ! সাগ্রহে রাক্ষস মারিতে চলিলেন । 
এইখানে তৃতীয় অঙ্ক শেষ 
রাজা রাজধানীতে চলিয়! গিয়াছেন । কুটীরদ্বারে উপবিষ্ট, রাজার আহ্বানের 
প্রতীক্ষারত, আনমন। শকুন্তলার সাড়া ন। পাইয়া! সমাগত অতিথি কোপন দুর্বাসা 
প্রত্যাখ্যাত হইয়া! শকুত্তলাকে শাপ দিয়াছেন, যাহার ভাবনায় নিমগ্ন হইয়। আমাকে 
অবজ্ঞা করিলে একদ1 সে তোমাকে ভুলিয়া যাইবে | কিন্তু সখীদের অন্ুনয়ে নরম 
হইয় ছুর্বাসা শাপমোচনের উপায়ও বলিয়। দিয়াছেন । এই অন্তর্ব্ ঘটনাটুকু 
চতুর্থ অঙ্কের প্রবেশকে ছুই সথীর সংলাপে বিকৃত আছে। 
শকুন্তলার দৈববিদ্ব কাটাইবার কাজে তাহার পুষনিয়1! পিতা বথ এতদিন 


শষ ৬৬ শশী শ্ােপসপীশ শাবি পা্পশাপিপল শশী শশী টাটা ্্্াী 


“'ইঅং ণে পিঅসহী তুমং উদ্দিসিন ভঅবদ1 মঅণেণ ইমং অবথস্তবং কারি । ত। অরিহসি 
নিলেরিন। জাবিদং দে অবলঘ্থিছুং।+ 
২ চক্রবাকধধূ, সহচরের কাছে বিদায় লও । রাতি সমাগত 


সংস্কৃত সাহিত্য ২৩৭ 


আশ্রমের বাহিরে ছিলেন । ফিরিয়া! আসিয়। শকুন্তলার ব্যাপার অবগত হইলেন, 
সখীদের মুখে নয়_-তাহার। তো এ কথা বলিতেই পারে ন!, অগ্রিগৃহে এই অশরীরী 
বাণী হইতে 

দুঃষন্তেনাহিতং তেজো দধান] ভূতয়ে তুবঃ | 

অবেহি তনয়াং ব্ষন্নগ্রিগর্ভীং শমীমিব ॥ 


“ছু:্যন্তের দ্বারা আধান কর] তেজ পৃথিবীর মঙ্গলের জঙ্য ( তোমার ) 
কন্ত। ধারণ করিতেছে । হে ত্রহ্ধন্‌, তাহাকে অগ্িগর্ভ শমীবৃক্ষের মতো 
জ্ঞান করিও ॥' 
শুনিয়াই কথ্ধ স্থির করিলেন, আর শকুস্তলাকে আশ্রমে রাখা ঠিক নয়। 
তাহাকে রাজধানীতে রাজার কাছে অবিলঘ্ে পৌছিয়া দিয়া আসিবার জগ্ত তিনি 
ভগিনী গৌতমী ও ছুই শিষ্য শাঙ্গরব ও শারদ্বতকেন প্রস্তুত হইতে আদেশ 
করিলেন | সখীর। শকুন্তলাকে সাজাইতে বসিল । পাড়াপীয়ের সাধারণ ঘরের 
মেয়ে যখন প্রথম শ্বশ্ুরবাড়ী যায় তখন যেমন আত্মীয়স্বজন প্রতিবেশী যথাসাধ্য 
বসনভূযণ পাঁজসজ্জ1 আনিয়1 যোগায় তেমনি সমগ্র আশ্রমপ্রকৃতি যেন শকুন্তলার 
সাজের ডালি ভরাইয়া দিল। সাঁজাইবার বেলায় মুশকিল হইল। আশ্রমের 
মেয়ের] বাঁকলপর।, তাহার। সাজসজ্জার ধার ধারে না। তখন অনস্যয়ার বুদ্ধি 
যোগাইল | সে শকুত্তলাকে বলিল 
চিত্তপরিচত্রণ দানিং দে অস্েন্থং আহরণবিনিওঅং করেম্হ। 
ছবি মিলাইয়! তোমার অঙ্গে আভরণ বিনিয়োগ করিব।' 
শকুন্তলা বলিল, তোমাদের নিপুণতা তো৷ জানি । 
শকুত্তলাঁর শুভযাত্রার সময় হইয়াছে । কথ ব্যাকুল মনে পায়চারি করিতেছেন 
আর ভাবিতেছেন। 
ঘাশ্যাত্যগ্ শকুত্তলেতি হুৃদয়ং স্পষ্ট সমুকগয়। 
অন্তর্বা্পভবোপরোধি গদিতং চিন্তাজড়ং দর্শনম্‌। 
বৈরুব্যং মম তাবদীদৃশমহো। শ্রোদর ণ্যোকসঃ 
পীড্যন্তে গৃহিণ; কথং নু তনয়খবিশ্লেষদুঃখৈর্নবৈঃ ॥২ 
'শকুত্তলা আজ যাঁইবে-_-ইহ। মনে করিতেই হৃদয় উৎকণ্ঠিত হইতেছে, 
নিরুদ্ধ ক্রনানের চাপে কথা বাধিয়। যাঁয়, চিন্তায় চোখ ঘোর ল1গিতেছে। 


১ শিষ্য দুইটি সরল আশ্রম বালক এবং ঠিক গৌয়ারগোবিন্দ না হইলেও একটু রগচটা 
গোছের এবং অভিজ্ঞতাহীন বলিয়! কিছু উন্নাসিক। চরিত্রের সঙ্গে সাঞ্গন্ত রাখিয়াই কালিদাস 
নাম দুইটি বাছিয়াছিলেন ৷ এই প্রসঙ্গে আশ্রমবালিক দুইটির নামেরও সার্থকতা লক্ষ্যে পড়ে। 
প্রিয়ংবদা চালাক, এবং চটপটে, অননুয়। মৃছ এবং দুরদ্শিনী | 

২ এইটি চতুঃঙ্নোকীর প্রথম । 


২৩৮ ভারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


স্নেহের বশে যদি অরণ্যবাপী আমারই এমন অবসম্নতা আসে আহ] না 
জানি গৃহীর1 আসন্ন কন্যাবিচ্ছেদছুঃখে কতথানি পীড়িত হয় ॥ 
অবাঞ্চিত সগ্যোজাত পরিত্যক্ত শিশুকে কথ বাপ ও মা হইয় মানুষ, 
করিয়াছেন ।-_এ কথা স্মরণে রাখিতে হহবে | 
শকুত্তল। কথকে প্রণাম করিল । কথ আশীর্বাদ করিলেন, সে চিরদিনের মাতা- 
পিতার আশীর্বাদ-_স্বামীসোহাগ ও পুত্ররত্বলাভ। 
যযাতেরিব শমিষ্ঠ। পত্যুরবন্থমতা ভব । 
পুত্রং ত্বমপি সম্রাজং সেব পুরুমবা প্ল,হি ॥। 
'শমিষ্ঠা যেমন যযাতির হইয়াছিল তেমনি স্বামীসোহাগিনী হও । 
সে যেমন পুরুকে পাইয়াছিল তুমিও সেইমত সমত্রাটপুত্র লাভ কর ॥ 
পিসী গৌতমী শকুন্তলীর কতকাধ সমঝাইয়। দিতে মন্তব্য করিলেন, বৎসে 5এ 
তোমাকে বর | আশীবাদ নয়। 
তাহার পর যাত্রা করিবার পূর্বক্ষণে শকুন্তলার অগ্রিপ্রদক্ষিণ করিবার সময় কথ 
বেদমস্ত্্রে রীতিতে ( ঞকৃচ্ছন্দসা* ) ক্লোক পড়িয়া আবার আশীর্বাদ করিলেন । 
এ পুণ্য আশীর্বাদ, গুরুর | 
অমীং বেদীং পরিতঃ ক্রিপ্তধিষ্ণ্যাঃ 
সমিদ্বন্ত; প্রাত্তবিস্তার্ণদর্তাঃ | 
অপদ্স্তো দ্বরি৩ং হব্যগন্ধৈর 
বৈতানাস্তা বহয়ঃ পালয়ন্ত ॥২ 
'এই বেদি চারিদিকে নিদিষ্ট স্থানে প্রতিষ্ঠিত, পমিধযুক্ত, প্রান্ত" পর্যন্ত 
কুশ বিছানো, যজ্তীয় অগ্রিগণ হোমগন্ধে অকল্যাণ বিনাশ করিয়। 
তোমাকে পালন করুন ||: 
কথ । বাছ। এখন অগ্রসর হও । (দৃষ্টিক্ষেপ কৃরিয়া ) কই সে শাঙ্গরব 
শারদ্ধত পণ্ডিতের! । 
শিশ্কদ্বয় | (প্রবেশ করিয়া ) ভগবনৃ, এই যে আমরা । 
কথ । বৎস শাঙ্গরব, ভগিনীকে পথ দেখাইয়া চল! 
শিষ্য | এই দিকে এই দিকে দিদি! ( সকলের পারক্রমণ | ) 
কথ । ওগো ওগো! বনদেবতা-অধিষঠিত ৩পৌবন তরুগণ, 
পাতুং ন প্রথমং ব্যবশ্যতি জলং যুস্বাস্বপীতেষু যা 
নাদত্তে প্রিয়মগুনীপি ভবতাং সেহেন য। পল্পবম্‌। 
আছে বঃ কুস্থমপ্রবুত্তিসময়ে যস্য1 ভবত্যুৎসবঃ 
সেয়ং যাতি শকুন্তল। পতিগৃহং সর্বেরনুজ্ঞায়তাম্‌ ॥২ 


১ এই শ্লোকটিকে কালিদাসের “বজবুলি” রচন! বলিতে পারি। 
২ চতুঃক্লোকীর দ্বিতীয় এইটি। 


ংস্কৃত সাহিত্য ২৩৯ 


“তোমাদের জলসেক ন। হইলে যে কখনই আগে জল খাইতে চাহে না, 
সাজ করিতে ভালো বাদিলেও যে ন্রেহবশে তোমাদের পাতা কখনো 
ছিড়ে না, তোমাদের প্রথম ফুল ধরার সময়ে যাহার উৎসব লাগিয়া 
যায়, সেই এই শকুন্তলা পতিগৃহে যাইতেছে । সকলে অন্থমতি দাঁও ||, 
কোকিলের রব অনুমোদন জানাইল | নেপথ্যে বনদেবতার স্বন্তিবাঁচন শোনা 
গেল। 
রম্যান্তরঃ কমলিনীহরিতৈঃ সরোভিস্‌ 
ছায়াদ্রমৈনিয়মিতাকমরীচিতাঁপঃ | 
ভূয়াৎ কুশেশয়রজোমৃছুরেণুরস্যা 
শীন্তানুকুলপবনশ্চ শিবশ্চ পন্থা || 
'পদ্মবনে সবুজ-হওয়া সরোবরপরস্পরায় যে পথের দুরত্ব অবচ্ছিম্্র ও 
মনোরম, প্রচ্ছায় বৃক্ষের দ্বারা যে পথে সর্ষের তাপ প্রশমিত, যে পথের 
ধুলি পদ্মরেণুর মতে] স্থুথস্পর্শ, যে পথে বাঁযু শান্ত ও অনুকূল, যে পথ 
কল্যাণগামী-_সে পথ ইহার হোক |।' 
প্রিয়সমাগমের উৎস্থকতা সত্বেও আশ্রম ছাড়িয়া যাইতে শকুত্তলার পা যেন 
উঠিতেছে না। 
শকুত্তল। | (স্মরণ করিয়া) বাবা, ছোট বোন মাধবীর কাছে বিদায় 
নিই । 
কথ্থ। বৎসে, উহার উপর তোমার প্রীতি জানি আমি । এই তো ও 
ডানাদকে, দেখ। 
শকুত্তল! | (আগাইয়া লণাকে আলিছ্গন করিয়া) ছোট লতা-বোন, 
তোমার শাখাবাছু দিয়া আমাকে প্রত্যালিঞ্জন কর। আজ 
হইতে আমি তোমার দুরবতিনী হইব । বাবা, আমার মতো 
ইহার কল্যাণও তোমাকে চিন্তা করিতে হইবে । 
কথ বলিলেন, প্রথম হইতে আমি তোমাকে যেমন পাত্রে সম্প্রদান করিব 
ভাবিয়। রাখিয়াছিলাম তুমি নিজগুণেই তেমন বরের সহিত মিলিত হইয়াছ। 
তোমার বিষয়ে নিশ্চিন্ত হইয়াছি। এখন এই সমীপবর্তী সহকারের সহিত ইহার 
বিবাহ দিব । এস এইদিকে, যাত্রাপথে প1 বাড়াও। 
শকুন্তলা | (সধীদের কাছে গিয়া ) ওলো। এ দুটিকে তোমাদের ছুজনের 
হাতে দিলাম । 
সথীর। | আমাদের ছুজনকে কাহার হাতে দিলে? (কাদিতে 
লাগিল ।) 
কথ । অনস্থয়া, প্রিয়ংবদা, কাদিও না । তোমাদেরই কর্তধ্য শকুন্তলাকে 
প্রবোধ দেওয়]। 


২৪০ ভারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


শকুত্তল1 | বাব, কুটারের সীমান1 অবধি আসিয়াছে এই গর্ভভারমন্থর 
মুগবধূ। এ যখন সুখে প্রসব করিবে তখন স্বথবর দিয়! লোক 
পাঠাইও। ভুলিও ন1 যেন । 
কথ । বংসে, এ আমি তুলিব ন]। 
শকুন্তল] | (গমনবাধা দেখাইয়] ) ওমা, কে ও পায়ে পায়ে আসিয়া 
বারবার আমার আচল টানিতেছে। (ফিরিয়া দেখিল |) 
কথ। 
যস্থয ত্বয়। ব্রণবিরোহণমিগগুদীনাং 
তৈলং স্যাষিচ্ত মুখে কুশস্থচিবিদ্ধে । 
শ্ট/মাকমুঠিপরিবধিতকেো। জহাতি 
সোইয়ং ন পুব্রকৃতকঃ পদবীং মৃগন্তে ৪৯ 
'কুশের কাঁটায় ক্ষত হইতে যাহার মুখে তুমি ক্ষতনাশন ইঙ্গুদী তৈল 
লাগাইয়। দিতে, যাহাকে তুমি মুঠা মুঠা শামা ধান খাওয়াইয়া 
পোষণ করিয়াছিলে সেই তোমার পালিত পুত্র মুগ তোমার পদাঙ্ক 
ছাড়িতেছে না ॥ 
শকুত্তল। | বাছা তোমাদের সঙ্গবাপ যে পরিত্যাগ করিয়। যাইতেছে 
এমন আমাকে কেন অনুসরণ করিতেছ। তোমার জননী প্রসব 
করিয়াই গত হয়৷ তাহাকে ছাড়া তুমি যেমন আমার হাতে পুষ্ট 
হইয়াছিলে তেমনি এখন আমাকে ছাড়া তোমাকে বাব! 
দেখিবেন। তাই ফিরিয়া যাও বাছ। ফিরিয়। যাও । (কাঁদিতে 
কাঁদিতে চলিল।) 
বৎসে কাদিয়ে। না। স্থির হও। এই দিকে পথের পানে নজর 
দাও । 
“চোখের পাতার লোম উতক্ষিপ্ত করিয়া দৃষ্টির বাধা দেয় অশবিন্দু, 
তুমি স্থ্র্য অবলম্বন করিয়। তাহার পতন রুদ্ধ কর। এখানকার 
মাটি ট্টটুনীচু সেদিকে না তাঁকাইলে পথে তুমি উছট খাইবে ॥ 
বিদায় নেওয়ার ব্যাপারে অযথ। বিলম্ব হইতেছে মনে করিয়া অসহিষ্ শাঙ্গরব 
গুরুকে লোকাচার বিধি ম্মরণ করাইয়া বলিল 
ভগবন্‌, জলাশয়প্রান্ত পর্যন্ত স্নেহভাজন ব্যক্তিকে আগাইয়া দিতে 
হয়-এই কথ স্মরণ করুন।২ এই তো হ্রদের তীর । এইখানে 
আমাদের সন্দেশ দিয়া আপনাকে প্রত্যাবর্তন করিতে হয়। 


কথ 


১ চতুঃশ্লোকাৰ এইটি তৃতীর। 
২ তুলনীয়, “আবনাস্তং ওদকাত্তং স্গিগ্ধং পাস্থমনুএজেৎ” | 
৩ অর্থাৎ রাজাকে যাহা বলিতে হইবে । 


সংস্কৃত সাহিত্য ২৪১ 


কথ। তাহা হইলে আমর! এই ক্ষীরবৃক্ষের ছায়ায় দীড়াই । (সকলে তাহাই 
করিল ।) দুংম্যত্ত মহাশয়কে বলিবার উপযুক্ত কী বার্তা হইতে পারে । 
(চিন্তা করিতে লাগিলেন | )--* 
বৎস শাঙ্গরব, আমার কথামতে। তুমি শকুম্তলাকে সামনে রাখিয়া এই 
কথ বলিবে 
অস্মান্‌ সাধু বিচিন্ত্য সংযমধনান্থচ্চৈ: কুলং চাত্মনস্‌ 
ত্বষ্যন্যাঃ কখমপ্যবান্ধবকৃতাং স্নেহপ্রবৃত্তিং চ তাম্‌। 
সামান্যপ্র তিপত্তিপূর্বকমিয়ং দারেষু দৃশ্ঠা ত্বয়া 
দৈবাধীনমতঃ পরং ন খলু তস্্রীবন্ধুভির্যাচ্যতে ॥ 
আমাদের সম্বল তপস্য1, তোমার নিজের বংশ উচ্চ, এবং তোমার উপর 
ইহার যে ভালোবাসা তাহা কোনক্রমেই আত্মীয়বন্ধুর দ্বারা ঘটানে! 
নয় ।__-এই কথা ভালো করিয়া মনে রাখিয়া তুমি ইহাকে অন্তঃপুর- 
বাসিনীদের প্রাপ্য সাধারণ সম্মান দিয়! অবেক্ষণ করিবে । ইছার 
অতিরিক্ত দৈবের অধীন, মেয়ের আত্মীয়স্বজনের1 তাহ] মুখ ফুটিয়া 
চাঁয় নল] ॥' 
শীর্গঘরব | ভগবন্‌, আপনার সন্দেশ গ্রহণ করিলাম। 
কথ । (শকুত্তলার দিকে চাহিয়া ) বৎসে, এইবার তোমাকে কিছু উপদেশ 
দিই । বনবাসী হইলেও আমর] সংসারব্যবহাঁর জানি । 
শীরঙ্গরব ৷ ভগবন্‌, ধীমান্‌ ব্যক্তিদের অজান। কিই বা আছে। 
কথ্থ। বসে, এখান থেকে পতিগৃহে পৌছিয়' 
শুশীষন্ গুরূন্‌ কুরু প্রিয়সখীবৃক্ভিং সপত্বীজনে 
ভর্তুতবিপ্রকৃতাপি রোষণতয়? ম1 ম্ম প্রতীপং গমঃ | 
ভূয়িষ্টং ভব দক্ষিণা পরিজনে ভোগেধন্ুৎসেকিনী 
যাঁন্ত্যেবং গৃহিণীপদং যুবতয়ে। বাম] কুলস্যাধয়ঃ ॥ 
'গুরুজনদের সেবা করিও । সপত্ীদের সহিত প্রিয়সখীর মতে। আচরণ 
করিও । খারাপ ব্যবহার পাইলেও ক্রোধবশে স্বামীর প্রতিকূল আচরণ 
করিও না । পরিজনের প্রতি অত্যন্ত মুক্তহস্ত হইও | নানাবিধ ভোগেব 
মধ্যে থাকিলেও গর্ববোধ করিও না। এইভাবে চন্সিলে অল্পবয়সী 
মেয়েরাও গৃহিণী-গৌরব লাঁভ করে। যাহারা বিপরীত আচরণ করে 
তাহার। সংসারের ব্যাধি ॥? 
গৌতমী কি বলেন? 
গৌতমী | এইই তে নববধুদের উপদেশ । ( শকুত্তলার দিকে ফিরিয়। ) বাছা, 
ভুলিও না। 
কথ । এস বংসে । আলিঙ্গন কর আমাকে আর সখীজনকে | 
ভ1. আঁ. স1, ই.--১৬ 


২৪২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


শকুন্তল। | বাঁবা, প্রির়সখীর1 কি এইখান হইতেই কিরিয় যাইবে ।১ 
কথ্থ। বৎসে, ইহাদেরও বিবাহ দিতে হইবে । তাই ইহাদের সেখানে. যাওয়া 
উচিত নয় । তোমার সঙ্গে গৌতমী যাইবেন। 
শকুন্তল। | ( পিতার বক্ষ চাপিয়! ) কি করিয়া আমি এখনবাবার কোলছাড়! 
হয়! মলয় পর্বত হহতে উন্মুলিত চন্দনলতার+ুমতো৷ দেশীত্তরে 
প্রাণ ধারণ করিব । (কাদিতে লাগিল।) 
কথ । বংসে, কেন এত কাতর হইতেছ? 
অভিজনবতে। ভতু€ শ্লাঘ্যে স্থিত গৃহিণীপদে 
বিভবগুরুভিঃ কত্যৈরস্য প্রতিক্ষণমাকুল] | 
তনয়মচিরাৎ প্রাচীবার্কং প্রশ্থয় চ পাবনং 
মম বিরহজাং ন ত্বং বসে শ্চং গণয়িষ্যসি |।২ 
“স্বামীর মান্য সংসারের গৃহিণীর শ্লাঘনীয় পদে থাকিয়া, ক্ষণে ক্ষণে সেই 
ধনী বৃহৎ সংসারের কাজকর্মে হাবুডুবু খাইয়া, পূর্বদিশ।৷ যেমন ( গৎ-) 
পাবন সূর্যকে (প্রসব করে) তেমনি পুত্রকে :অচিরে প্রসব. করিয়া, 
বসে, তুমি আমাকে ছাভিয় যাওয়ার ছুঃখ ভুলিয়া যাইবে ॥& 
শকুত্তলা | (পায়ে পড়িয়। ) বাবা, প্রণাম করিতেছি। 
কথ্ধ। বংসে, আমি যা চাই তা তোমার হোক (“যদিচ্ছামিতে তদন্ত )*। 
শকুত্তলা | (সথীদের কাছে গিয়া) সখীরা, এস | তোমরা দুজনে এক সঙ্গে 
আমাকে কোল দাও। 
সখীরা। (তাই করিয়া ) সখী, যদি রাঁজধি তোমাকে সঙ্গে সঙ্গে চিনিতে না 
পারেন তখন তীহার নিজের নামাঙ্কিত অঙ্গুরীয় দেখাইও। 
শকুণ্তল! ! তোমাদের এই সংশয়ে আমার মন যে কাপিয়া উঠিল। 
সখীর1 | সখী, ভয় করিও ন1। স্েহ স্বভাবতই বিপাস্তি আশঙ্কা করে । 
শা'রব । ( তাকাইয়া ) ভগবন্‌, হুর্যদেৰ শিখরাত্তরে চড়িয়াছেন | ইনি 
ত্বরা করুণ । 
শকুত্তল! | (পুনরায় পিতাকে আলিঙ্গন করিয়। ) বাবা, কবে আবার তপোবন, 
দেখিতে পাইব। 
কথ। বৎসে 
তৃত্বা চিরায় সদিগন্তমহীসপত্বী- 
দৌঃযন্তিমপ্রতিরথং তনয়ং প্রস্থুয় | 
তৎসন্নিবেশিতধুরেণ সহৈব ভরত্রা 
শান্ট্যে করিস্যসি পদং পুনরাশ্রমেহস্মিন্‌ ! 


১ শরকুত্তল1 ভাবিয্লাছিল সথার! তাহার সঙ্গে শতর পর্বস্ত যাইবে । 
২ এইগ্লোকে কথ্ধের কল্কাবিরহবেদন] গুঞ্জরিত। 


সংস্কৃত সাহিত্য ২৪৩ 


“দীর্ঘকাল ধরিয়া সমগ্র পৃথিবীর সপত্ী হইয়া, 
অদ্বিতীয় রথযোদ্ধ] দুঃস্ন্ত পুত্রকে প্রব করিয়া, 
তাহার উপর রাজ্য ভার দিয়। স্বামীর সহিত 
শেষ বয়সে আবার এই আশ্রমে তুমি স্থান লইবে ।।' 
গোৌতমী | বাছা, যাইবার কাল উত্তীর্ণ হইতেছে । অতএব পিতাকে ফিরাও। 
তাই তো), এ যত দেরিই হোক ( পিতাকে ) ফিরিয়া! যাইতে বলিবে 
না । অতএব আপনিই নিবৃত্ত হোন | 
কথ । বসে, তপোবনের কাজকর্মে দেরি পড়িতেছে ।৯ 
শকুস্তল! । তপোবনের কাজে বাবার উৎকগ। চাপা পড়িয়া যাইবে । আমি 
উৎকগ্ঠাীভাগিনী রহিলাম । 
[ পাঠান্তরে- (আবার পিতাকে জড়াইয়। ধরিয়া ) তপশ্চরণে বাবার 
শরীর রুশ হইয়াছে । স্ৃতরাং আমার জন্য উৎকা! করিও ন1 | ] 
কথ। ওগো, কেন আমাকে এমন করিয়া জড়াইতেছ। (নিঃশ্বাস 
ফেলিয়। ) 
অপযাস্যতি মে শোকঃ কথং হু বৎসে ত্বয়া রচিতপৃধমূ। 
উটজদারি বিরুঢ়ং নীবারবলিম্‌ অবলোকয়তঃ |।২ 
'বৎসে, কেমন করিয়া! আমার শোক দূর হইবে? কুটারের প্রান্তভাগে 
তোমার দেওয়া নীবার অঞ্জলি অঞ্কুরিত ও ভীতম্ন (হইয়া বারবার ) 
আমার চোখে পড়িবে ||, 
যাঁও। তোমার (জীবনের পথ ) মঙগলময় হোক । 
(শকুত্তলার সহিত গৌতমী ও শাঙ্গরব-শারদ্বত পণ্ডিত চলিয়। 
গেল 1) 
সখীর। । আহা, আহা । শকুন্তলা গাছপালার আড়ালে ঢাকা পড়িল । 
কথ । অনসুয়া, প্রিয়ংবদা, তোমাদের সহচরী চলিয়া গেল। 
শোকাবেশ দমন করিয়া আমাকে অনুসরণ কর। (সকলে চলিয়া 
গেল।) 
সখীর] | বাবা, শকুন্তলা নাই | আমর] যেন শুন্ভ তপোবনে প্রবেশ 
করিতেছি । 
কথ নিজের মনকে এই ভাবিয়। বুঝাইলেন 
অর্থে! হি কন্। পরকীয় এব 
তামদ্য সংপ্রেষ্য পরিগ্রহীতুঃ। 
১ তবুও কথ মুখ কুটিয়া “যাও” অথবা! "বাই" বলিতে পারিতেছেন না। 
২ এইটি চতুঃল্লোকীর চতুর্থ । 


২৪৪ ভারতীয়-আর্ষ সাঁহত্যের ইতিহাস 


জাতোহক্মি পগ্যো বিশদাতুরাত্মা। 
চিরদ্য নিক্ষেপমিবাপর্িত্বা | 
কন্তা তো অপরের সম্পার্ত। তাহাকে আজ স্বাশীর কাছে পাঠাইয়া 
আমি মনে প্রসর্নত। লাভ করিলাম, যেন অনেক কালের পরে গচ্ছিত ধন 
প্রত্যর্পণ করিয়াছি )' 
এইথানে চতুর্থ অঙ্ক সমাপ্ত । 
কালিদাস এখানে হৃদয়বৃত্তির তথা মানবসংসারের যৃলীভূত, [নগুঢ সেহসম্পক 
যেভাবে উপস্থাপিত করিয়াছেন তাহা হত্িপূর্বে কোথাও আর কোন কবি করেন 
নাই এবং কালিদাস যেটুকু বলিয়।ছেন সেটুকুর উপরেও আর কে্হে কিছু বলেন 
নাই । শকুত্তলাকে ম।ঝে রাখিয়] কালিদাস তণলঙ। ও পশুপক্ষী হইতে সাধারণ 
মেয়ে ও অসাধারণ পুরুষ পর্যন্ত প্রাণী-জগংকে স্সেহরজ্জুতে বাধিয়া এক কণিয়া 
দিয়াছেন । 
দুঃস্থত্ত শকুত্তলীকে কথা দিয়া আসিয়াছিলেন শীপ্রই তাহাকে রাজধানীতে 
লইয়া যাইবেন। এদিকে দুর্বাসার শাপে রাজা শকুত্তলীর নাম পর্যন্ত সম্পূর্ণভাবে 
বিস্মৃত হইয়া রা কার্ষে ব্যাপৃত। একদিন রাঁজকার্ষের পর রাজা খিদৃষকের সহিত 
বসিয়া আছেন এমন সময় সঙ্গীতশাল1 হইতে গানের স্থর ভাসিয়া আ'দল। 
বিদৃষককে চুপ ৎ রঙে বলিয়। প্লাজ। গান শুনিতে লাগিলেন । 
আহনবমহুলোহভাবিও তহ পরিচুম্বঅ চুঅমঞ্জরিং , 
বমলবসহমেত্তীপব্ব,ও মুর বাঁসাঁও দি ণং কহং ॥ 
'€গো৷ অভিনব মধুলৌভ-ভাবনামপ্র মধুকর, তেমন কারয়া আতম্রমঞ্জরী 
চুম্বন করিয়া আসিয়া এখন পদ্মবনে বসিখামাত্রহ থুঁশ হইয়া] তাহাকে 
কেন ভুলিয়া! গেলে ।। 
শকুগ্তলাকে ভুলিলেও যে সে স্মতিপ মমে লাগিয়া আছে। তাই গান শ্ানয়া 
রাজা ভাবিতে লাগিলেন 
কেন আমি এই গান শুিয়া হষ্টগনবিরহ শা থাকলেও অত্যন্ত উৎকণ্ঠা 
বোধ করিতেছি । হয়ত 
পম্যাণি বাক্ষ্য মধুরাংস্চ নিশম্য শব্দান্‌ 
পযুৎসথকো ভবাত যৎ স্থখিতোহাপ জন্তঃ | 
৩চ.চেতস: স্মরতি নৃনমবোধপুবং 
ভাবস্থিরীণি জননান্তরসৌহদানি || 
'ম৭; দৃশ্য দেখিয়া মধুর শব্ধ শুনিয়। হথে থাক্য়াও প্রানী ষে উৎকণ্ঠা 


১ শেষ.ছুই ছত্রের পাঠাপ্তর 
“জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রভাপিতগ্ঠাস ইবাস্তরা সা ।” 


শপ? -. 


সংস্কৃত সাহত্য ২৪৫ 


“বাধ করে, তাহার কারণ নিশ্চয়ই তাহার চিত্তে ভাবে স্থবত্বপ্রাপ্ধ 
গত জন্মের ভালোবাসার স্বৃতি অজ্ঞাসারে জাগিয়া উঠে &' 
অতঃপর রাজনভায় শকুন্তল। প্রভৃতির আগমন । দুঃষ্যন্ত শকুন্তলীকে একেবারে 
তুলিয়া গিয়াছেন তাহ তান সসত্ব পরস্ত্রীকে অন্তঃপুরে স্থান দিতে রাজি হইলেন 
না। শকুত্ভল৷ অভিজ্ঞান দেখাইতে গিয়া আচলে হাত দিয়! দেখিল, রাজার 
দেওয়া নামলেখ। আংটিটি নাই। গোৌতমা বলিল, 'বোধ হয় শক্রাবতারে শচী- 
ঘাটে জলস্পর্শ করিবার সময় পড়িয়া গিয়াছে ।” শুনিয়। রাজা উপহাস করিয়া 
বলিলেন, 'লোকে যাহাকে বলে স্ত্রীলোকের প্রত্যুৎপন্নমতিত্ব, এ দেখি তাই ।”৯ 
শকুত্তল] | এখানে দৈবহ প্রভূত্ব দেখাইল। তোমাকে আর একটি (অভিজ্ঞান) 
বনিতেছি। 
রাজা । এহবার শুনিবার পাল। আসিল ২ 
শকুত্তল1। একদিন বেতসলতামণ্ডপে তোমার হাতে পন্মপত্রে মাধারে জল 
ধর! ছিল। 
রাজা | শুনিতেছি সব । 
শকুন্তলা | সেইক্ষণে আমার পা-পতপুত্র মুগশাবক সেখানে ৬।।পল | তখন 
তুমি, এ-ই আগে পান করুক বলিয়া, অন্কম্পা করিয়া তাহাকে 
সাধিলে। কিন্ত অপরিচিত তুমি, তোমার হাতে জল খাইতে সে 
গেল না । পরে সেই জল আমি লইলে সে আগাইয়! আসিল ।৩ 
এই ব্যাপারে তুমি হাসিয়৷ বলিয়াছিলে, “সত্যই সকলে সমান গন্ধে 
বিশ্বাস করে, যেহেতৃ্‌ তোমর] দুজনেই অরণ্যবাপী, ৷ 
রাঁজা নিষ্ঠুর মন্তব্য করিলেন, ইহাদের এইরূপ আত্মকার্যসাধক মধুর ও মিথ্যা 
বাকোই সংসারী লোক আকৃষ্ট হয় ।' 
শকুন্তলা ও শাঙ্গরবের সঙ্গে কিছু কথ! কাটাকাটর পর শকুত্তলাকে রাজসভায় 
পরিত্যাগ করিয়? আশ্রামকেরা চলিয়। যাইতে উদ্য ৩ হইলে রাঁজা নিজের অসহায়তা 
জানাইয়। কি কর্তধ্য সে বিষয়ে পরামশ চাহিলেন । রাজার সংশয়, তাহার নজের 
বিশ্বৃতি হইতে পারে অথবা শকুন্তলা মিথ্যা বলিতে পারে । অতএব শকুণ্তলীকে 
তিনি বর্জন কারতে পারেন না ( তাহ হইলে তিনি দারত্যাগী হইবেন ), গ্রহণ 
করিতেও পারেন ন1। তাহা হইলে তিনি পরদারগামী হইবেন )। এই উভয়সংকটে 
সাময়িক সমাধান করিয়া দিলেন রাজার পুরোহিত | যতদিন শকুন্তুল। সন্তান 
্ “ইদদদং তৎ প্রতাৎপরমতিত্বং স্রাণাধ” । 
২ অর্থাৎ প্রতাক্ষ সাক্ষা নাই | এখন মিপ্যা কথার বাগজাল প্রমাণরূপে উপ "তি হইবে। 
৩ যুলে “কিদো৷ তেন পণও"” । 
৪ এথানে জন্তর হঙ্গিত আছে। ইতর প্রাণী মুখ শু কিয়া শক্রমিত্র নির্ণয় 31 শৃকুভ্তলা ও 
মগশাবক অরণাবাসী বলিয়া দুজনেবই গায়ে “যন বুনো গন্ধ । 


১৪৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রসব না করে ততদিন সে তাহার ঘরে বাস করুক | পুত্রসন্তান হইলে পর 
সে সন্তানের দেহে যদি রাজচক্রবত্তীর লক্ষণ থাকে তবে শকুত্তলাকে গ্রহণ করা 
চলিবে । ( দুংয্যন্তের পুত্র রাজচক্রবর্তা হইবে এই ভবিষ্য্দবাণী ভালে। জ্যোতিষীর! 
করিয়াছিলেন। ) যদি পুত্রসন্তান ন] হয় অথব1 পুত্রসন্তানের রাঁজচক্রবর্তণ-লক্ষণ 
ন। থাকে তবে শকুত্তলাকে কথের আশ্রমে পাঠাইয়। দেওয়া হইবে | 
পুরোহিত ' ( উঠিয়া) বৎসে, এইদিকে এইদিকে । আমাকে অনুসরণ 
কর। 
শকুত্তল] | ভগবতী বসুন্ধরা আমাকে কোল দাও। 
(পুরোহিত, তপস্িদ্বয় ও গৌতমীর সহিত কাঁদিতে কাদিতে প্রস্থান | 
শাপচ্ছন্নস্বতি রাজা শকুত্তলার কথাই ভাবিতে থাকিলেন । ) 
একটু পরেই বিদ্ষয়বিযূঢ় পুরোহিত আসিয়া খবর দিলেন যে কর্থশিষ্যের] ও 
গৌতমী চলিয়া! গেলে পর 
স। নিন্দান্তী স্বানি ভাগ্যানি বালা 
বাহুৎক্ষেপং রোদিতুং চ প্রবৃত্ত । 
'সে মেয়েটি নিজ ভাগ্যকে পিন্দা করিয়। হাত ছু'ড়িয় কান্না! জুড়িল ।' 
রাজা | কি ( ঘটিল ) তাহার পর? 
পুরোহিত । 
সত্রীসংস্থানং চাঁপ সরস্তীর্ঘমাঁরাৎ 
ক্ষিপ্তেবাঙ্ড জ্যোতিরেনাং তিরোইভুৎ ॥ 
'অপ.সরা-ঘাটের কাছে স্ত্রী-অবয়ব জ্যোতি যেন তাহাকে ছিনিয়া লইয়। 
তৎক্ষণাৎ তিরোধান করিল ॥ 
বাজার মনে সংশয় বেশি করিয়া! দংশন করিতে লাগিল । এইখানে পঞ্চম 
অহ শেষ। 
বষ্ঠ অঙ্কে মাছের পেটে আংটি পাওয়ার ব্যাপার । জেলের কাছ হইতে আংটি 
পাইবামাত্র রাজার মনে শকুন্তলার শ্থৃতি পরিপূর্ণ হইয়া জাগিয়1 উঠিল । 
প্রবেশকে জেলে-পুলিসের দৃশ্তে চিরন্তন চোর-পুলিসের অগ্রমধুর সম্পর্কের 
কৌতুকাবহ ইঙ্গিত আছে। পুলিস-প্রহরী দুইজনের নামকরণে কালিদাস বেশ 
বুদ্ধি খাটাইয়াছেন । একজনের নাম সুচক. মানে সন্ধানিয়া (অর্থাৎ ১%) তার 
একজনের নাম.জানুক, মানে জানানদার ( অর্থাৎ 111017061 )। 
নাগরক ! অর্থাৎ রাজ-নগরের প্রহরীর্দের কর্তা) আংটি লইয়া রাজার কাছে 
গিয়াছে । প্রহরী ছুইজন অধৈর্য হইয়। ধীবরের মৃত্যুদণ্ডাদেশের প্রতীক্ষা! করিতেছে । 
দূর হইতে কর্তীকে আসিতে দেখিয়াই তাহারা জেলেকে জিজ্ঞাসা কারল, সে 
কিরকমে বধদগু গ্রহণ করিতে চায়__মাটিতে আধপোতা হইয়া কুকুর-কামড়ে 
ন। শূলে। কিন্তু নাগরক আসিয়া বলিল যে রাজা খুশি হইয়া জেলেকে বহুযূল্য 


ংস্কৃত সাহিত্য ২৪৭ 


পারিতোধিক দিয়াছেন । স্চক কর্তাকে অভিনন্দিত করিল১, জানুক ঈর্ষ উক্তি 
করিল ।২ ব্যাপার অন্যদিকে গড়াইতে পারে আশঙ্কা করিয়া! জেলে তাড়াতাড়ি 
মিটমাট করিবার জন্য বলিল, “কর্তারা, ইহার অর্ধেক তোমাদেরও স্থরামূল্য 
হোক।' 
জান্ুক। ধীবর, এখন তুমি আমার বড় প্রিয় বয়ন্য হইলে । কাদম্বরীকে৩ 
শ্রদ্ধা জানাইয়াই আমাদের বন্ধুত্ব পাঁতাইতে হয়। তাই শু'ড়িঘরে 
যাই চল। 
শকুত্তলাবিরহে রাজা কাতর | তাহার হুকুমে রাজবাড়ীতে বসন্তোৎসব বন্ধ। 
বিদৃষকের সঙ্গে বসিয়] রাঁজ! সর্বদা শকুত্তলার কথাই বলেন । চলিয়া! যাইবার 
সময়ে শকুন্তল। রাজার মুখের দিকে কেমন করিয়া চাহিয়াছিল তাহ মনে পড়িলে 
রাজার অস্থিরতা বাড়ে । 
ইতঃ প্রত্যাদিষ্টা স্বজনমনুগন্তং ব্যবসিতা 
স্থিত] তিষ্টেত্যুচ্চেবদতি গুরুশিষ্যে গুরুসমে | 
পুনদূ্টিং বাম্পপ্রসরকলুষামপিতবতী 
ময়ি ত্রুরে যৎ তৎ সবিষমিব শল্যং দহতি মাম্‌ ॥ 
'এ ব্যক্ষির দ্বার প্রত্যাখ্যাত হইয়া সে স্বজনের অন্ুগমন করিতে 
উদ্যোগ করিয়াছিল। গুরুতুল্য গুকশিষ্য চীৎকার করিয়া! “থামো' 
বলিতে সে দীড়াইয়া রহিল। আর সেই যে অশ্রধারাবরুদ্ধ দৃষ্টি নিষ্ঠুর 
আমার উপর সে দিয়াছিল তাহা বিষময় শেলের মতো৷ আমাকে দগ্ধ 
করিতেছে ॥, 
দাত্বন! দিয়] বিদূষক বাঁলল, "আশ্বস্ত হও । তাহার সহিত সমাগম হইবে |” 
রাজা । কি করিয়1? 
বিদুষক | ওগে", বাঁপ-মা কখনই কন্তাকে দীর্ঘকাল প্বামিবিরহিত দেখিতে 
পারে না। 
রাজা । বয়ন্য 
স্বপ্নো। নু মায়া নু মতিভ্রমে। নু কণ্তং ন তাবৎফলমেব পুণ্যেঃ। 
অসম্রিবুত্ত্যে তদতীব মন্যে মনোরথানামতটে প্রপাতম্‌ ॥ 
“সেকি স্বপ্ন না মায়া না মতিত্রম ? না সেইট্ুকৃতেই নিঃশেষিত পুণ্য ? 
ত1 আর কিছুতেই ফিরিয়া আসিবার নহে । মনে হয় যেন (মিলন-) 
কামনা অতলপতনে পড়িয়াছে ॥ 


১ “তোশিদে দাণিং ভস্ট! লাউত্বেণ'' । 
২ “ণং ভণামি ইমশশ মশ্চলীশত.ণো! কিদেতি'। 
৩ শৌত্ডিকাগারের অধিষ্টাত্রী দেবত। ৷ 


২৪৮ ভারতীয়-আর্ধ সাহিত্যের ইতিহাস 


রাজ! শকুত্তলার ছবি আকিয়। সাত্বনার পথ খুঁজিতেছেন। কিন্তু খেদ তো 
যায় না! । নিঃশ্বাস ফেলিয়। রাজ! ভাবেন 
সাক্ষাৎ প্রিয়ামুপগতাঁং পরিহায় পূর্ব 
চিত্রাপিতামহমিমাং বছ মন্তমীনঃ | 
নোতোবহাং পথি নিক মজলা মতীত্য 
জাতঃ সথে প্রণয়বান্‌ মৃগতৃষ্ণিকায়াম্‌ ॥ 
“পূর্বে সম্মুখে সমাগত প্রিয়াকে পরিত্যাগ করিয়া আমি এখন তাহাকে 
ছবিতে তুপিয়া এচুর তারিফ করিতেছি । সখা, আমি যেন পথে জলভরা 
নদী ছাড়িয়া আসিয়া মগতষ্ণিকার ভরসায় রহিয়াঁছি ॥” 
আশ্রমের পরিবেশ আকিয়া রাজা শকুত্তলার ছবিকে সম্পূর্ণতা দিতে চান। 
সেজন্য আরও কি কি আকিতে হইবে তাহ] বিদুষককে বলিতেছেন । ( এই শ্লোকে 
কালিদাসের চিত্রকল্পন। পরিপূর্ণ ছবির মতোই ফুটিয়া উঠিয়াছে। ) 
কাধা সৈকতলীনহংসমিথুনা শ্রোতোঁবহ। মালিনী 
পাঁদস্তামভিতো নিষপচমরে! গৌরীগুরে1ঃ পাবনঃ | 
শখালম্থি তবন্কলম্য চ তরোনির্মীতৃমিচ্ছাম্যধঃ 
শুঙ্গে কৃষ্ণমূগন্য বামনয়নং কগু, য়মানাং মুগীম্‌ ॥ 
'জাকিতে হইবে- মালিনী নদী । তাহার বালুচরে হংসমিথুন বসিয়া । 
তাহার ছই দিকে হিমাঁলয়ের পাদদেশ | সেখানে চমর শুইয়া । আর 
আকিতে চাই-_-একটি গাছ । তাহার ডাল হইতে ধঙ্কল ঝুলিতেছে, 
তাঠার তলায় কৃষ্ণসারের শুঙ্গে মগী তাহার ব। চোখ ঘাষতেছে ॥ 
রাঁজকার্ষে রাজার যন নাই। অমাত্যরাই কাজ চাল।য়। গুকশুর কিছু ব্যাপার 
থাকিলে অন্তঃপুরে রাজার কাছে ফাহল পাঠানো হয়। রাঁজা শকুতন্তলার ছবি 
আকিতেছেন, কঞ্চুকী আ.সিয়া মন্ত্রীপ্রেরিত জরুসি কাজের রিপোর্ট ধরিয়।৷ দিল । 
রাজ' তাহ] পড়িতে লাগিলেন । 
বিদিতমন্ত দেখপাদানাম্‌। ধনবৃদ্ধি-ন1ম] বণিগবারিপথোপজীবা 
নৌব্যসনেন বিপন্নঃ । স চানপত্/স্তস্তানেককোটিসংখ্যং বস্তু | তদদিদানীং 
রাজাথতাম!পদ্ভতে ' ইতি শ্রত্বা দেবঃ প্রমাণমিতি ॥২ 
রাজার মন এখন অত্যন্ত নরম ! নিজে অনপত্া, শকৃন্তল! অন্তঃসত্বা ছিল । তাই 
হুকুম দিলেন, খুঁজিয়। দেখা হোক ধনর্বদ্ধর পতীদের মধ্যে কেহ অন্তঃসত্বা আছে 
কিনা | থাকিলে সেই গর্তের সন্তান সম্পার্ত পাইবে । প্রতীহার চলিয়া যাইতে 


৮ সি পা? পট পাপ আস ক সপ সত 


১ পাঠান্তরে “ধনমিত্র”" | 

২ “জানিতে আজ্ঞা হোক মহারাজের! ধনবৃদ্ধি নামে বণিক, জলপথে বাবসা করিয়। খায়, 
জাহাজভুবিতে মার! পড়িয়াছে। তাহার সন্তান নাউ! তাহার অনেক কোটি টাকার সম্পত্তি । 
সেসব এখন রাজসম্পত্তি হইতেতছ । শু নিয়] মহারাজ ষ' আজ্ঞ। করেন ইতি ॥" 





সংস্কৃত সাহিত্য ২৪৯ 


না যাইতেই তাহাকে ডাকিয়া রাজা এই ঢালাও হুকুম জারি করিতে আদেশ 
দিলেন । 
যেন যেন বিষুজান্তে প্রজা; জিগ্ধেন বন্ধুনা | 
সস পাপাদূতে তাসাং ছংষ্যন্ত ইতি ঘুস্যতাম্‌ ॥ 
'যে ষে প্রিয় আত্মীয়ের বিয়োগ হইবে প্রজাদের, তাহারা যদি পাপী ন! 
২য়, তবে ছুঃষ্যন্ত তাহাদের সেই সেই আত্মীয় হইবে এই আদেশ 
ঘোষণ। কর] হোঁক ॥' 
সন্তানহানতার জন্য রাজার মনে কাতুরতা বাঁডিল। ইতিমধে। বিদৃষক মাবব্য 
রাজার কাছ হইতে সরিয়া পড়িয়াছে। 
অকস্মাৎ নেপথ্যে ভীতিশব্দ উঠিল । রাজা কঞ্চুকীকে পাঠাইয়া খোজ 
আনিলেন ! চারিদিক দেখিবার জন্য ব্লাজপুরীতে যে উত্ত্জ প্রাসাদ ছিল, নাম 
মেহচ্ছন্ন,৯ ক যেন এক ছায়ামৃতি মাধব্যকে ধরিয়া সেই প্রাসাদের শিখরে লইয়া 
গিয়াছে । শুনিয়াই রাজা উঠিয়া অস্ত্র খুঁজিলেন। অন্ত্ররক্ষিণী যবনী২ ধনুর্বাণ ও 
হস্তব্রাণ আনয় দিল । রাঁভা গিয়া মাধব্যের কাঁতরোক্তি শুনিলেন কিন্ত কিছুই 
দেখিতে না পাইয়া ফিরিয়া আসিলেন | একটু পর্রেই মাবব্যবে লইয়া ইন্দ্রসারথী 
মাতলি প্রবেশ করিল। মাতলনিন বলিল খে ইন্দের প্রয়োজন হইয়াছে, প্রাজাকে 
দুর্জয় নামক কালনেমি-পুত্র দানবগণেব বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে হইবে । রাঁজাকে 
অবসাদ হহতে উত্তেজিত করিবার জন্যই সে মাধব্যকে হরণ করিয়া লইয়া গিয়া- 
ছিল । রাজা তখনি মাতলির রথে চড়িলেন। এইখানে ষ্ঠ এক্কের অবসান । 
নানধবিভয় কণিয়া পাঁজ! ইন্দ্ররথে চাঁপিয়। মত্যলোকে আদিতেছেন | মাতাঁল- 
চালিত রৎ উর্ধবাকাশ হহতে মেঘপদবীতে নামিতেছে ৷ সেখান হহতে নামিবার 
সময়ে ভপৃষ্ঠ কেমন দেখাহতেছে তাহা গাজা মাতলিকে বলিতেছেন 1৩ 
শৈলানামবরোহতীব |শখরা ছুন্মজ্ভতাং মোদনী 
পর্ণীভান্তরলীনতা: বিজংতি ক্বন্ধোদয়?ৎ পাদপাঃ । 
সন্ধানং তন্ুভাগনষ্রুসলি লব্যক্তা। ব্রজন্ত্যাপগাঃ 
কেনাপুযুৎক্ষিপতেব পন্য তুবনং যৎপাশ্বীনীয়তে ॥ 
'মীথা তুলিয়। উঠিতেছে শৈল সকল । তাধাঁদের শিখর হইতে যেন ভূমি 
নামিয়। যাইতেছে । গুঁড়ি দেখাইয়া বুক্ষগণ পত্রশাখার ভিতর হইতে 
বাহির হইতেছে । ক্ষীণ-লুপ্ধ ধার! প্রকাশ পাওয়ায় নদীরা যেন জোড 


১ পাঠান্তব “মেঘ প্রতিচ্ছন্দ*” | 

২ যবন'__ প্রাচীনকালে রাজারা গ্রীক নারীকে অঙ্কঃপুরে বডিগাড রাখিতেন। তাহারা 
সেক্রেটারীৰ কাজও কবিত। 

৩ কালিদাস ধ্দি আধুনিক কালেব লোক হইতেন এবং যদি তাহার এরোপ্লেনে চড়ার 
অভিজ্ঞত থাকি তবে ইহার অপেক্ষা গাধকতর বান্তর বর্ণন' দিতে প্ণারতেন কিন] সন্দেহ । 


২৫০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


থাইতেছে । দেখ, কে যেন উপর পানে ছু'ড়িয়। পৃথিবীকে আমার 

কাছে তুলিয়। দিতেছে ॥' 
নামিবার সময় কিংপুরুষবর্ষের পর্বত হেমকৃট রাঁজার নজরে পড়িল । মাতন্ি 

বলিল যে সেখানে প্রজ্জাপতি মরীচি সন্ত্রীক তপশ্চর্যা করিতেছেন । রাজা বলিলেন 
তাহাকে প্রদক্ষিণ-বন্দনা করিয়া যাইবে । মাতলি রথ নামীইল। রাজাকে 
অশোকতরুর ছায়ায় বসাইয়! মাতলি মারীচের অবসর জানিতে গেল । 
নেপথ্যে | না ন] চপলতা করিও ন] | যেখানে সেখানে নিঞ্জের স্বভাব জাহির 
করিতেছ। 
রাজা । (কান দিয়া) এমন ওুদ্ধত্যের স্থান তে। এ নয়। তবে কাহাকে 
এমনভাবে নিষেধ করা হইতেছে? € শব্দ অনুসরণে তাকাইয়। 
সবিস্ময়ে) আহা, এ তো (দেখি) শিশু। দুইজন তাপসী 
তাহাকে আটকাইতে চেষ্টা করিতেছে । কিন্তু ইহার সামর্থ্য তো 
কচি ছেলের মতো নয় । 
অর্ধপীতং স্তনং মাতুরামর্দক্রিকেসরম্‌ । 
বিলদ্থিতং সিংহশিশুং করেণাকুষ্য কর্ষতি ॥ 
'মাতার স্তনপাঁন শেষ হয় নাই তাঁই লাগিয়া আছে সিংহশিশ্ু, তাহার কেশর 
চটকাইয়া! তাহাকে হাত দিয় টানিতেছে ॥" 
নিকটে আসিলে ছেলেটিকে দেখিয়। রাজার পুত্রন্সেহ লাগিল । তাহার হাতে 
রাজচক্রবতণশর লক্ষণ চক্রচিহও দেখা গেল। শিশুর প্রসারিত হাত রাজার বড় 
ভালো ল'গিল। 

প্রলোভ্যবস্তৃপ্রণয়প্রসারিতে। বিভাতি জালগ্রথিতাঙ্গুলিঃ কর: । 

অলক্ষ্যপত্রা স্তরমিদ্ধরাগয়! নবোষস। ভিন্নমিবৈকপন্কজম্‌ ॥ 

'লোভদেখানে বস্তু পাইবাঁর জন্য প্রসারিত, জালের মত গাথা আঙ্গুল, 
এমন শিশু-হাতখানি দেখাইতেছে যেন একাটমাত্র পদ্মফুল, যাহার পাপড়ি 
এখনও খুলে নাই, অভিব্যক্তদীপ্তি নব-উষ। (যাহাকে ) ফুটাইতে শুরু 
করিয়াছে ॥ ৃ 
শিশুর হাত হইতে সিংহশাবককে যুক্ত করিবাঁব জন্য তাঁপসীরা কোন 

ধষিকুমারকে না পাইয়া রাঁজাকে দেখিয়া তাহাকেই অনুরোধ করিল । রাজা 
সিংহশাবককে ছাঁড়াইয়1 দিয়া শিশুর গায়ে হাত বুপাঁইতে লাগিলেন । রাজার 
ও শিশুর অবয়বে কিছু সাদৃশ্য লক্ষ্য করিয়া তাপপীরা বিশ্বয় প্রকাশ করিল । রাজা 
আগেই বুঝিতে পারিয়াছেন যে ছেলেটি খষিপুত্র নয় । এখন প্রশ্ন করিয়া জান! 
গেল যে ছেলেটি এক দারত্যাগী পুরুবংশীয়ের পুত্র । রাঁজার ইচ্ছণ হইল, ছেলেটির 
মীয়ের নাম জিজ্ঞাসা করি। তাহার পর ভাবিয়া বুঝিলেন, পরনারীর বিষয়ে 
ওৎন্ক্য প্রকাশ জদ্ররীতি নহে (“অখ ব। অনাধ: পরদণরব্যবহর£” ) 


সংস্কৃত সাহিত্য ২৫১ 


তাপসী | (মাটির মযুর হাতে প্রবেশ করিয়া ) “সব্বদমন পেকৃখ স্উন্দল বংশ 
( “সর্বদমন, দেখ শকুত্ত-লাবণ্য'১ )। 
বালক | ( চোখ ঘুরাইয়! ) কই সে আমার মা? ( উভয়ে হাসিয়া উঠিল |) 
প্রথমা | নামসাদৃশ্েই মাতবৎসল উৎস্থক হইয়ণছে | 
রাজা বুঝিলেন, বালকের মায়ের নাম শকুন্তলা । 
হঠাৎ এক সময় তাঁপসীদের নজরে পড়িল যে বালকের মণিবন্ধে যে রক্ষাগ্রন্থি 
( “রকৃথাগণ্ডও” ) বাঁধা ছিল, তাহ খসিয়৷ পড়িয়াছে। রাজা তাহা কুড়াইতে 
গেলে তাপসীরা “না, না” করিয়। নিষেধ করিল । রাঁজা তাহা ন? শুনিয়া! তুলিয়া 
লইয়া বালকের হাতে পরাইয়া দিলেশ। নিষেধের কারণ জিজ্ঞাসা করিলে 
তাপসীর। বলিল যে শিশুর জাতকর্ষের সময়ে রক্ষাগ্রন্থিটি মীরীচ নিজে বাধিয়। 
দিয়াছিলেন । এটি থসিয়! মাটিতে পড়িলে শিশুর মাতাঁপিত ছাড়া কাহাকেও 
চু'ইতে নাই । যে ছু*ইবে সুতা সাপ হইয়া তাহাকেই কামড়াইবে । এখন রাজা 
নিশ্চিত প্রমাণ পাইলেন যে সর্বদমন তীহারই পুত্র । ছেলেকে কোলে তুলিয়। 
লইলে সে বলিল, “আমাকে ছাড়িয়া দাও, আমি মায়ের কাছে যাই । 
রাজা | খোকা ( “পুত্রক” ), আমার সঙ্গেই মাতাঁকে খুশি করিবে । 
বালক। ছুংষ্যন্ত আমার বাবা, তুমি নও | 
রাজা | (মুখ হাঁসি হাঁসি করিয়। ) এই বিবাদই আমাকে প্রত্যয় দিতেছে । 
এমন সময় সেখাঁনে শকুন্তলা আসিয়া পড়িল । শকুত্তলাকে দেখিয়া! রাজার 
মনে হর্ষবিষাদ জন্মিল। 
বসনে পরিধূসরে বসান! নিয়মক্ষামমুখী ধৃতৈকবেণিঃ। 
অতিনিফকণস্য শুদ্ধশীল। মম দীর্ঘং বিরহত্রতং বিভ্তি ॥ 
“অত্যন্ত মলিন বসন পরিধানে | সংযমক্রেশে মুখ শুকাইয়। গিয়াছে। 
কেশ একটিমাত্র বেণিতে বাঁধা ।১ অতিনিষ্ঠুর আমি, শ্রদ্ধশীলা (শকুন্তলা) 
ষেন আমাঁর সঙ্গে দীর্ঘকালের বিরহকে ব্রতরূপে ধারণ করিতেছে ॥' 
রাজাকে দেখিয়া বিষাদক্িষ্ট তপশ্চারিণী শকুন্তল1 মনের ভাব সযত্বে দমন 
করিয়া. শান্তমুখে দীড়াইয়া রহিল। ছেলে জিজ্ঞাসা করিল, 'মা, কে ও ?, 
শকুত্তল। উত্তর দিল, “বৎস, ভাগ্যকে জিজ্ঞাসা কর ।” তাহার চোখে জল ঝরিতে 
লাগিল । রাজ! শকুন্তলীর পায়ে পড়িলেন ৷ শকুন্তলা তাহাকে প্রবোধ দিয় 
সযত্বে উঠাইল। ছুঃষ্যন্ত শকুত্তলার চোখের জল মুছাইয়। দিয়া যেন নিজের পাপই 


১ অর্থাৎ পাখিটির সৌন্দর্য । 

২ সেকালে সধবা নারী পতি হইতে দুরে থাকিলে বিরহাবস্থার চিহ্রূপে কেশপাশ একটিমাত্র 
বেণিতে বাধিয়া রাখিত, অবদ্ধ রাখিত না (বিধবার মতে। ) অথবা খোপাও বাধিত না (সধবার 
মতো )। 


২৫২ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


ঘুচাইয়! দিলেন | তাহার পর সন্ত্রীক প্রজাপতি মারীচের আশীর্বাদের পুণ্যাভিষেক 
পাইয়া পতিপত্বী ধন্য হইল। 


শাকুত্তলে ছুইটি “ভরতবাক্য” গ্লোক আছে । একটি আসল নাটকের অর্থাৎ 
নাটকের প্রযুক্ত রূপের, অপরটি কালিদখসের নিজের অর্থাৎ নাটকের সাহিত্য 
রূপের । প্রথম গ্পোকটি প্রজাপতি মারীচের উক্তি, তাহাতে সকলের জন্য সুবুষ্টির 
( অর্থাৎ সথভিক্ষের ) এ রাজ্যন্ুশাসনের আশীর্বাদ আছে। দ্বিতীয় শ্লৌোকটি এই 
আলোচনার আরন্তেই উল্লেখ করিয়াছি । 
নাটকটির নাম যে কালিদাস 'অভিজ্ঞানশকুত্তল” দিয়!ছিলেন তাহ? প্রস্তাবন। 
হইতে ডানা যায়! নামটির ব্যুৎপত্তি অর্থাৎ সমাসগঠন লইয়। পণ্ডিতদের মনে সংশয় 
আছে, : “অভিজ্ঞান ও শকুত্তল1”, না “অভিজ্ঞানস্মৃতা শকুন্তলা”? “অভিজ্ঞান” 
শব্দ কাঁলিদাসের রচনায় অপবিচিত নয় | মেঘদূতে অভিজ্ঞাঁন বাচনিক । শীকুন্তলে 
অভিজ্ঞান রাজার নামের অক্ষরাক্কিত আংটি অর্থীৎ মুদ্রীঙ্গুরীয় ( পুরানে বাংলায় 
মদ্ডী ): সামান্ত এই স্মরণচিহুটুকু শকুন্তলার জীবনে বিপর্যয় আনিয়া! দিয়াছিল 
এখং পরে তাহাকে সৌভাগ্যবততী করিয়াছিল । শকুন্তলার কাহিনী এই আংটির 
ছোয়াতেই অপীমান্ততা পাইয়াছে। সেই অসামান্যতাটুকুর গুকত্ব স্বীকার করিয়াই 
কালিদাস নাটকটির অমন নামকরণ করিয়াঁছিলেন। এই অসামীন্ততাটুকু কাঁিদীসই 
যোগ কাঁরয়াছিলেন খলিয়া মনে করি । আমার এই অনুমানের হে নিষ্ের 
আলোচনায় উপলব্ধ হইবে | 
উবশী-পুরূরবার আখ্যান যঙ প্রানে ত'ঙ ন1 হইলেও শকুত্তলা--ফ্যণ্তের 
কাহিনীর বীজ পুরাঁনে। বটে ! এ কাহিনীর কোন উল্লেখ খগবেদে নাই, আছে 
ব্রাহ্মণে | সেখানে পাই শুদ শকন্তলা ও দ্ংষ্যত্ডের পত্র দিগ বিজয়ী ভরতের বন্- 
অশ্বমেধবাজীরুপে প্রশং লা-গাথা' ! হয়ত এই গাথার মূল রূপে শকুন্তলা প্রেম- 
কাহিনী ছিল, হয়ত ৭? এই গাথার স্ত্রেহ শকুন্তলার প্রেমকাহিনী প্রথম রচিত 
হইয়া্ল। গাথা দুইটি উদ্ধৃত করিতেছি ১ 
অষ্টাসপ্রতিং ভরতো দৌহযন্তির্যমুন'মনু | 
গঞ্পায়াং বৃত্রপ্বেইবরলাৎ পঞ্চ পঞ্চ শতান্‌ হয়!ুন্‌ ॥ 
শকুন্তলা] নাডপিত্যপ._সর। ভরতং দধে। 
পরঃসহ শানিন্দ্রায় অশ্বান্‌ মেধ্যান্‌ য আহরৎ 
বিজিতা পৃথিবীং সর্বাষ্‌ ॥ 
ছুংস্যত্-পুত্র ভরত যখুনার ধারে ও গঙ্গাতীরে ইন্দ্রের উদ্দেশ্তে আটাত্বর 
ও পচ পাঁচ শ ঘোড়া বাধিয়াছিলেন ॥, 


» শতপথনরান্মাণ (মাপান্দিণ ) ১১, ৫, ৩, ১১. ১৩। স্বিতীয় শোকটিতে বর্ধিত অনুষ্ট,প. ছনা 
লক্ষণীয়। 


ংস্কৃত সাহিত্য ২৫৩ 


'শকুত্তলা নাড়পিতী১ অপ.সরা ভরতকে (গর্ভে ) ধরিয়াছিলেন। যে 
ভরত ইন্দ্রের উদ্দেশ্ত্ে হাজারের বেশি যজ্ীয় অশ্ব আহরণ করিয়াছিলেন 
__সব পৃথিবী জয় করিয়। ॥ 
শকুত্তলার জন্ম ও কর্ণ কাহিনী কালিদাসের নাটক ছাড়া পাওয়া যায় 
মহাভারতে । আদি-পৰবে ) এবং ভাগবত ও পদ্ম ইত্যাদি কোন কোন পুরাণে । 
পুরাঁণগুলি কালিদাসের অনেক পরেকার রচন1। মহাভারতের সম্পূর্ণ রূপ__ষে রূপে 
আমরা “মহাভারত” গ্রন্থটিকে জানি তাহা কালিদাসের আগে সম্পূর্ণ রচিত 
ও প্রতিষিত হইয়াছিল কিন] নিশ্চয় করিয়া বল1 যায় না । সকলে বলেন, কালিদাস 
মহাভারত হহতে তাহার নাটকের বস্ত গ্রহণ করিয়াছিলেন ।- এ অত্যন্ত অনুমান 
মাত্র । মহাভারতের কাহিনীর সঙ্গে কলিদাসের কাহিনীর অনেক বিষয়েই গরমিল 
আছে। সে হিসাবে বলিতে পারি, কালিদণসগৃহীত কাহিনী যে সেকালে 
মহাভারতেই নিবদ্ধ ছিল এমন নয় । শতপথ-ত্রাহ্মণের গাঁথা হইতে অনুমান করিতে 
পারি যে শকুন্তলার আখ্যান অবশ্যই কথাকোবিদদের দুখে মুখে গল্প রূপে 
ধারাবাহিত হইয়া আসিয়াছিল | কালিদাস সে কথা শুনিয়া থাঁকিবেন, এবং 
সংস্কৃতে অথবা প্রাকৃতে লিপিবদ্ধ হইয়া থাকিলে পড়িয়। থাকিবেন | তাহার উপরেই 
কালিদাস তাহার নাটকের অপরূপ গাথনি তুলিয়ণছিলেন । 
অনুমান করি, কাঁলদাসের কাহিনীতে রূপকথার মিশ্রণ আছে. সে মিশ্রণ 
তিনি লোকগাথায় অথবা লো'ককথায় পাইয়াছিলেন বলিয়। মনে হয়। যাই 
হোক, রূপকথার কারুকাধ কালিদাসের মৌলিকতাই প্রতিপন্ন করে । পুরানো 
একটি রূঢ় ও বর্বর প্রেমকাহিনীতে রূপকথার ময়ান দিয়া এবং নিজের প্রতিভার 
ভিয়ানে চড়াইয়া কালিদাস ভারতীয় সাহিত্যে নৃতন প্রীণরসের অন্নাগ্য 
যোগাইয়াছেন। 
কাণিদাসের কাহনীর সঙ্গে মহাভার৩-কাহিনীর সম্বন্ধ ও কালিদাসের 
নাট্যকাঁহিনীতে রূপকথার যোগাযোগ অন্যত্র একাট প্রবন্ধে বিস্তারতভাবে 
আলোচনা করিয়াছি ।; 


মুচ্ছকাটক 
কালিদাঁসের অভিজ্ঞানশকুত্তল সংস্কৃত নাটকের উৎকর্ষের শেষ সীমা প্রাপ্ত । সেই 
সঙ্গে আর একখানি- সম্ভবত সমসাময়িক কিংবা অল্প পরবর্তা-_রচনার উল্লেখ 


১ প্দটির মানে জানা নাই | কনড়াপৎ ( এর্থাৎ নলপায়ী ?) শব্দ ইতে জাত তাদ্ধতান্ু পদ 
(“অপত্যং প্রা”) ভহতে পারে | ক কি নবজা৩ শকুপ্তলাকে নলে করিয়া ছুধ খাওয়াইয়! (---এখন 
যেমন ফড়িং বোতলে মথব]। পলিতা৷ করিয়া ছুধ পাওয়ানো হয়-_) বাচাইয়াছিলেন ? 

২ রূপকথা ও শকুন্তলা ( বিশ্বভারতী পত্রিকা ১৬ বম, ১৩৬৬ সাল, প্রথম সংখ্যা) 


২৫৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


কর্তব্য । সেখানির নাম “মৃচ্ছকটিক'। শিশুর খেলনা একটি মাটির গাড়ি 
উপলক্ষ্য করিয়। নাট্যকাহিনী জমাট বাধিয়াছে, সেই জন্য এই নাম (*্মবংশকটিকা*)। 
কাহিনী সরল নয়, জটিল এবং ঘোরালে৷। ইংরেজী সাহিত্যের রোমান্স- 
উপন্যাসের সঙ্গে মৃচ্ছকটিকের তুলন1 হয়। আধুনিক সাহিত্যের গল্পরস এবং 
সদসৎ সাধারণ মানুষের অবস্থার মোটামুটি পরিচয় (মায় রাষ্ট্রবিপ্লব সমেত ) এই 
নাটকে যেমন পীওয়। যায়, তেমন সংস্কৃত সাহিত্যে আর কোথাও নয়। 
কালিদাসের তিন নাটকেরই নায়ক রাজ | মৃচ্ছকটিকের নায়ক-রাজা নয়, সন্ত্রান্ত, 
তবে গরীব ব্যক্তি । 

রচয়িতার নাম দেওয়া হইয়াছে শৃদ্রক | এটি নাম নয়, ছন্মনাম।১ প্রস্তাবন। 
হইতে মনে হয় যে বইটি কোন প্রাচীনতর রচনার সংস্করণ অথবা সংকলন । যিনি 
এই সংস্কার অথব। সংকলনের জন্য দাঁয়ী তিনিই যূল লেখককে শুদ্রক নামে 
নির্দেশ করিয়াছেন | “আমুখ* (অর্থাৎ প্রস্তাবন। ) হইতে কবিপরিচয় উদ্ধৃত 
করিতেছি । এ প্রস্তাবন1 যূল লেখকরে পচন হইতে পারে না। 


দ্বিরদেন্দ্রগতিশ্চকোরনেত্রঃ পরি পৃর্ণেন্দুমুখঃ স্থবিগ্রহশ্চ | 
দ্বিজমুখ্যতমঃ কবিবতুব প্রথিতঃ শুদ্রক ইত্যগাধসত্বঃ ॥ 


'গতিভঙ্গি ধীহার গজশ্রেষ্ঠের মতো, চাহনি ধাহার চকোরের মতো, মুখ 
ধাহার পূর্ণচন্দ্রের মতো, দেহ ধাহার স্থঠীম, এবং বীর্য ধাহার অগাধ, কৰি 
ছিলেন তেমনই | তিনি শ্রেষ্ঠ ত্রা্ষণদের মধ্যে প্রধান ছিলেন এবং 
শূদ্রক নামে খ্যাত হইয়াছিলেন ॥ 


খগবেদং সামবেদং গণিতমথ কলাং বৈশিকীং হস্তিশিক্ষাং 

ভ্তাত্বা শর্বপ্রসাঁদাদ্‌ বাপগততিমিরে চক্ষুষী চোঁপলভ্য | 

রাজানং বাক্ষ্য পুত্রং পরমসদুদয়েনা শ্বমেধেন চেষ্টা 

লব্ষবা চায়ুং শতাব্দং দশদিনসহি৩ৎ শু্কো হগ্সিং প্রবিষ্টঃ ॥ 
খগবেদ সামবেদ গণিগ কামশান্ত্র এবং হস্তিবিদ্ভা অধিগত করিরা, 
পুত্রকে রাজ৷ দেখিয়া, যিনি অত্যন্ত স্থরৃতকর্ম অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন, 
সেই শুদ্রক শ৩ বৎসরের অতিরিক্ত দশ দিন আমুফ্ষাল ভোগ করিয়। 
অগ্িতে প্রবিষ্ট* হইয়াছিলেন ॥” 


সমরব্যসনীপ্রমাদশৃন্তঃ ককুদং বেদবিদাং তপোধনশ্য | 
পরবারণবাহুযুদ্ধলুক্ষ: ক্ষিতিপাঁলং কিল শূদ্রকো বভৃব ॥ 


১ ১১১১ 


১ কবি ছিলেন খুব ভালো। ব্রাহ্মণ (“দ্বিজমুখ্যতম:' ) অথচ নাম শুক ।--অনঙ্গত বোধ হয় । 
২ ছুই রকম মানে হইতে পারে। এক অগ্রিসৎকার, আর আত্মাহুতি । 


সংস্কৃত সাহিত্য ২৫৫ 


'সমরপ্রিয়, সংযত, বেদজ্ঞ ও তপস্বীদের অগ্রগণ্য, শত্রশ্রেষ্ঠদের» সঙ্গে 
বাহুযুদ্ধে অভিলাষী শুদ্রক মহীশাসক হইয়াছিলেন | 
তাহার পরে ছুই শ্লোক নায়ক-নায়িকার নাম করিয়া এবং কাহিনীর মূল্য 
নির্দেশ করিয়৷ বল হইয়াছে যে সবটাই রাজা শুদ্রকের রচনা । ইহাতেই বোঝা 
যায় যে মৃচ্ছকটিকের সবটা, অন্তত প্রস্তাবনার অনেকটা, মূল নাটকের লেখকের 
রচনা নয়। 
অবস্তিপুর্যাং দ্বিজসার্থবাহে যুব দরিদ্রঃ কিল চারুদত্তঃ | 
গুণানুরক্তা গণিক। চ যশ্য বসন্তুশোভেব বসন্তসেন। || 
তয়োরিদং সৎন্থরতোৎসবাশ্রয়ং নয়প্রচারং ব্যবহারছুষ্টতাম্‌। 
খলস্বভাবং ভবিতব্যতাং তথ] চকার সর্বং কিল শুদ্রকে। নৃপঃ || 
'অবত্তীর রাজধানীতে বণিকৃবৃত্তিজীবী ত্রাহ্ধণ যুবা চারুদত্ত দরিদ্র হইয়। 
পড়িয়াছিলেন ৷ বসন্তশোভার মতো ( সৌন্দর্যশখলিনী ) গণিকা 
বসন্তসেন। তাহার গুণ শ্রুনিয়া অন্রাগিণী হইয়াছিল || 
“তাহাদের দুইজনের এই মনোহয় প্রেমকাহিনী । আশ্রয় করিয়! ) 
নীতির প্রচার, বিচার কার্ষে ছুনশতি, খলের প্রকৃতি এবং টদবের 
অলঙজ্ঘনীয়তা _এইসব (বস্তু) রাজা শূদ্রক (এই নাটকে) নিবদ্ধ 
করিয়াছেন ||" 
মুচ্ছকটিকের রচয্িতা যিনিই হোন না৷ কেন তিনি শিবতক্ত ছিলেন | আরম্ত- 
শ্লোকে সমাধিমগ্ন শিবের বন্দনা | শিব যেন ধ্যানী বুদ্ধ । কালিদাসের কুমারসম্ভবে 
ধ্যানী শিবের ছবির সঙ্গে এ বর্ণনার মিল আছে । 
দশ অঙ্কের বৃহৎ নাটকটির প্রথম অঙ্কের প্রথমে নায়ক ঢাক্দত্তের স্থহৎ ত্রাহ্ধণ 
মৈত্রেয় (নাটকের বিদূষক ) দেখা দিলেন । তাহার হাতে জাঁতিফুলের গন্ধবাসিত 
একটি উত্তরীয় । দবতার আশীর্বাদী এই উত্তরীয়খানি জুঞ্জবুডড ( জীর্ণবৃদ্ধ ) 
প্রিয়বয়শ্য চারুদত্তকে উপহার পাঠাইতেছেন ৷ চারুদত্ত আসিয়া মৈত্রেয়কে 
দেখিয়।৷ বলিল, 'এই যে আমার সব সময়ের বন্ধু, এস এস।”২ মৈত্রেয় ভুঞ্রবুড ঢের 
উপহার "চারুদ্ত্তের হাতে দিলে পর সে ভাবিতে লাগিল । মৈত্রেয় বলিল, 
“ভাবিতেছ কী ?” চারুদত্ত বলিল, “আমার অর্থকষ্ট হইয়াছে বলিয়া ভাবিতেছি 
না!। আমি অর্থহীন এই মনে করিয়। যে অতিথি আমার গৃহে আর আসে ন। 
তাহাতেই আমার ছুঃখ। তবে আরও কষ্ট হয় এই ভাবিয়। যে বন্ধু দরিদ্র হহয়। 
পড়িলে তাহার প্রতি বন্ধুদের টানও আলগা হইয়া! আসে ।'৩ 


১ “শত্রর হাতির সঙ্গে"__-এই মানে সহজ হইলেও সঙ্গত নয় । হাতির সঙ্গে মানুষের বাহৃযুদ্ধ 
কল্সনায়ও আসে না। 

২ “অঙ্সে স্বকালমিত্রং মৈত্রেরঃ প্রাপ্ত | সথে স্বাগতং হ্বাগতম্।”” 

৩ “এতত, মাং দহতি নষ্টধনাশ্রয়ন্ত বৎ সৌহৃদাদপি জনাঃ শিখিলীভবস্তি'' ॥ 


২৫৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহ।স 


তখন সন্ধ্যাকাল। চারুদত্ত গৃহদেবতাদের সন্ধ্যাপূজ। দিম্বা আসিয়াছে । সে 
মৈত্রেয়কে বলিল, 'য19। চৌমাথায় মাতৃকাদের পুজাদ্রব্য রাখিয়া এস ১ মৈত্রেয় 
বলিল, “যাইব না।' চারুদত্ত খলিল, “কেন? মেত্রেয় বলিল, “এত পুজা দিয়াও 
তো দেবতারা প্রসন্ন হইতেছেন না, স্থতরাং দেবত] পুজা করিয়া লাভ কী ?' 
চারুদত্ত সে কথা মানিপ না, পূজা দিতে যাইতে আবার বয়স্যকে অনুরোধ 
করিল | 
এমন সময়ে নেপথ্যে গোলমাল শোনা গেল | রাজপথে বসন্তসেনার গলা 
পাইয়া তাহার প্রেমলুরূ, লম্পট ও দাস্তিক ঘূর্থ পাঁজশ্যালক শকার২ তাহাকে তাড়া 
করিয়াছে । তাহার সঙ্গে মাছে বট৩ ও চাকর (“চেট”)। শকার কামদেবমন্দিরের 
উদ্ভানে বসত্তসেনীকে দেখিয়াছিল | তাহার পর হইতে সে বসন্তসেনাকে অন্তঃপুরে 
আনিতে সচেষ্ট | টাকাকড়িৰ লৌভ দেখাইয়া পারে নাই। এখন বলপ্রয়োগের 
চেষ্টায় আছে। কিন্ত আসচে সে অত্যন্ত ভীতু কাপুরুষ । এখন তাহার সাহস সঙ্গে 
বিট ও চেট আছে বলিয়াই। 
বসন্তসেনাকে উদ্দেশ করিয়া হাাগোবা শকার কবিত্ব করিয়। বূর্খত্ব বর্ষণ 
করিতে লাগিল। 
মম মঅণমণঙ্গং বন্মহং বডঢঅন্তী 
ঘিশি অ শঅণকে মে নিদ্দঅং অসখি্বস্তী | 
পশলশ ভঅভীদ। পস্থলত্তী খলত্তী 
মম বশমণুজাদ। লাবণশ শেব কুত্তী || 
'আমার মদন অনঙ্গ মন্মথ বর্ধন করিয়া এবং নিশায় শয্যায় আমার 
নিদ্র/ আকর্ষণ করিয়া (নিজে) ভয়ভীত হইয়। তুমি হোঁচট খাইতে 
খাইতে এবং খুলিত হংতে হহতে ছুটিতেছ ( কেন)? তুমি আমার 
বশে আপিয়া গিয়াঁছ, যেমন প1বণের কুত্তী | 
বিটও বসন্তসেনাকে উদ্দেশ করিয়া শ্লোক পডিতেছিল। সে শ্লোক সংস্কতে, 
শিক্ষিতের পচন, তাহাতে শকারের মতো মূর্খতার পরিচয় একটুও নাই । বিট 
শকাঁরের অর্থদাস কিন্ত মনিবের প্রতি তাহার সধানুভৃতি ছিল না । বসন্তসেনার 
প্রতি তাহার নিজেরই একটু লোভ ছিল । 
বসন্তসেন' মনে করিয়াছিল যে তাহার গায়ের গহনার জন্যই গুগ্ার1! তাহার 
পিছু ধরিয়াছে | বসন্তসেন। গাঁয়ের অলঙ্কার খুলিয়। দিতে চাহিলে বিট বাধা দিয়। 
বলিল, “ন পুষ্পমৌষমর্ভত্যুন্া'নম্‌ 1”5 


রর ৯ সপ পা, অপ রো এপ সপ. পপ 


১ “গচ্ছ। হমপি চতুপথে মাতৃভো! বলিমুপহর |” 
» ঘৃণা বন্তবাচক শব্দ, নামরূপে বাংঈভ। 

৩ মাসল অর্থ সম্ভবত বেগ্তালয-অভিজ্ঞ। 

৪ 'বাগ।নের ফুল ছে ড়া উচিত নয়।' 


সংস্কৃত সাহিত্য ২৫৭ 


শকার বলিল, "হগে বরপুলিশমণুশ.শে বাশুদেবকে কাময়িদব্বে* | ১ 
বসন্তসেনা অপমানিত বোধ করিয়। তীক্ষম্বরে বলিল, “চুপ, ঢুপ,। দূর হও। 
ইতরের মত বকিতেছ ।”২ শুনির' 
শকারঃ । (সতালিকং বিহস্য ) ভাবে ভাবে, পেকৃুখ দাব। মং অন্তলেন 
শুশিণিদ্ধা এশ। গণিঅদালিআ ণং | জে মং ভণাদি-_এহি। 
শন্তেশি। কিলিত্তেশি ত্বি। হগে ণ গামন্তলং ণগলত্তলং বা 
গডে। অজ্জুকে শবামি ভাবশশ, শীশং অত্তণকেহিং পাদেহিং | 
তব জ্জেব পশ্চাণুপশ্চিআএ আহিগুত্তে শত্তে কিলিভ্তেম্হি 
সংবুত্তে। 
€ হাততালি দিয়া হাসিয়া উঠিয়া ) মহাশয় মহাশয়, দেখুন দেখি । 
আমার প্রতি সত্যই অত্যন্ত অন্ুরাগিণী এই গণিকা-কন্তা | তাই 
আমাকে বলিতেছে_এস। শ্রান্ত হইয়াছ। ক্লান্ত হইয়াই। আমি 
তো অন্য গ্রামেও যাই নাই অন্ত নগরেও নয়। মহাশয়, আমি 
মহাঁশয়েরও মাথা নিজের প দিয়] ছু'ইয়! শপথ করিতেছি--তোমারই 
পিছু পিছু হাটিতে হাঁটিতে আমি শ্রান্ত ক্লান্ত ংইয়া পড়িয়াছি।' 
'বিট বসন্তসেনাকে বলিল, আপনি বেশবাসবিরুদ্ধ৪ কথা বলিতেছেন । 
তরুণজনসহণয়শ্চন্ত্যতাং বেশবাসো 
বিগণয় গণিক। ত্বং মার্গজাতা লতেব। 
বহসি হি ধনহার্ধং পণ্যভৃতং শরীরং 
সমমুপচর ভত্রে স্থপ্রিয়ং চাপ্রিয়ং চ ॥ 
“তরুণজনের সহায় বেশ্তালয়ের কথা বিবেচনা! কর। ভাবিয়। দেখ, 
তুমি গণিকা, পথের ধারে উৎপন্ন লতার মতো! । তুমি যে দেহ বহন 
করিতেছ তাহা ধনে কেনা যায় | তাহা পণ্যের মতো | ওগো 
ভালো মেয়ে, তুমি সমানভাবে সেবা কর--( পুরুষ) ভালো (হোক ) 
ব। মন্দ (হোক )।' 
বসত্তসেন। উত্তর দিল 
গুণে] কৃখু অণুরাঅস্স কারণং ণ উ৭ বলক্কারো। 
গুণই অন্ুরাগের কারণ বলপ্রকাঁশ নয় ।” 
তখন অন্ধকার বেশ গাঢ় হইয়াছে । লোক দেখা যায় না । বিটের মুখে 
সে অন্ধকারের বর্ণন! 
১ আমি ভালে! পুরুষমানুষ, কৃষ্ণ, প্রেম করিবার উপযুক্ত | 
২ “শত্তং শত্তং। অবেহ। অণজ্জং মন্তেশি।” 
৩ অর্থাৎ বিটের । 
৪ “বেশ” মানে বেশ্তালয়, গণিকানিবাস । 
ভা, আ. সা. ই._-১৭ 


২৫৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


লিম্পতীব তমোহঙগানি বর্ষতীবাঞনং নভঃ। 
অসৎপুরুষসেবেব দৃষ্টিবিফলতাং গতা ॥১ 
'অন্ধকার যেন গায়ে চিটিয়া যাইতেছে । আকাশ যেন কাজল বৃষ্টি 
করিতেছে । দৃষ্টি অসৎ পুরুষের সেবার মতো৷ বিফল হইতেছে 
বিট ও শকারের হাত হইতে মুক্তি পাঁইবার উপায় না দেখিয়া! বসন্তসেনা, 
ৰা দিকে চারুদত্তের ঘর, বিট ও শকারের সংলাঁপ হইতে জানিতে পারিয়। সেইখানে 
ঢুকিয়। পড়িল। 
বসন্তসেন। সরিয়! পড়িলে বিট শকারকে বলিল, বসন্তসেনার কোন হদ্দিস 
পাইতেছ কি? শকার বপিল, কী রকম হদিস? 
বিট বলিল, “ভূষণের শব, স্থুরতিময় মাল্যগন্ধ ।' মূর্থ শকার উত্তরে যাহ! 
বলিল তাহা এখনকার দিনের অভিনবকবিভারতীর অনুপযুক্ত নয়। 
শুণাঁমি মল্লগন্ধং অন্ধআলপুলিদাএ উপ ণাশিআএ ৭ শুব্বত্বং 
পেকৃখামি ভূশণশদ্দং | 
'শুনিতেছি মাল্যগন্ধ। কিন্তু নাসিক অন্ধকারপৃরিত হওয়ায় স্পষ্ট 
করিয়া ভূষণশব্ব দেখিতেছি না ।” 
বসন্তসেনাকে প্রবেশ করিতে দেখিয়া চারুদত্ত তাহাকে দাসী রদনিক। 
বলিয়া ভুল করিল এবং তাহাকে জুগ্নবুডচের উপহার চাদরখানি দিয় শিশুপুত্র 
রোহসেনের গায়ে জড়াইয়। তাহাকে ভিতরবাঁড়িতে লইয়া যাইতে বলিল | কেন 
ন1 তখন ঠাণ্ডা হাওয়া দিতেছিল। চাদরখানিব গন্ধ পাইয়া বসম্তসেনার যন 
সচকিত হইল । সেভাবিল 
অণুদাসীণং সে জোব্বণং পড়িভাসেদি | 
ইহার যৌবন এখনও নিংস্পৃহ হয় নাই বলিয়া বোধ হইতেছে ।” 
বসন্তসেন৷ চাঁদরটি নিজের গায়ে জড়াইয়! লইল। 
রোহসেনকে অন্তঃপুরে লইয়া যাইতে আবার বলিলেও বসন্তসেন1 নড়িল না| 
সে মনে মনে বলিল 
মন্দভাইণী কৃখু অহং তুদ্ষে অব.ভন্তরস্স। 
“তোমার অন্তঃপুরে প্রবেশের অধিকার হতভাগিনী আমার নাই ।' 
ইহাঁতে রদনিকার ওদ্ধত্য কল্পন1 কণিয়। চারুদত্ত দারিদ্র্যের ছুঃখ আবার স্মরণ 
করিতে লাগিল । এমন সময় বিদূষক দূর হইতে রদনিকাকে আসিতে; দেখিয়। 
বলিল, “এই তো রদনিক1 ।" শুনিয়। চারুদত্ত বলিল, ইনি তবে কে? 
অবিজ্ঞাতাবসক্তেন দুষিতা মম বাসসা। 
ছাদিতা শরদত্রেণ চন্ত্রলেখেব দৃশ্ঠতে || 


এই গ্লোকটি দতীর কাব্যাদর্শে উদ্ধত আছে। 


ংস্কৃত সাহিত্য ২৫৯ 


'ন1 জানি কে ইনি আমার বস্ত্র গায়ে দিয় দৃষিত হইয়াছেন । 
ইহাকে দেখাইঠেছে যেন শরতমেঘে আচ্ছাদিত চন্দ্রকল। ॥। 
পরক্ত্ীকে পর্যবেক্ষণ করা তো৷ উচিত হইতেছে ন1।" 
মৈত্রেয় বলিল, 'পরস্ত্রীশঙ্কা করিও না। ইনি বসন্তসেনা, কামদেবায়তন- 
উদ্যানের পর হইতে তোমার প্রতি অন্ুরাগিণী। ইনিই বসন্তসেনা,_-এই বলিয়। 
চারুদত্ত ভাবিল 
যয়া মে জনিত: কামঃ ক্ষীণে বিভববিস্তরে । 
ক্রোধঃ কুপুরুষন্যেব স্বগাত্রেষবসীদতি ॥| 


“ইনি আমার অনুরাগ জন্মাইয়াছেন যখন আমার বৈভব ক্ষীণ হইয়। 
আসিয়াছে ! এ যেন কাপুরুষের ক্রোধ য1 নিজের মনেই লীন হয় |। 
বসত্তসেনার আগমনের বৃত্বান্ত ঝলিয়া মৈত্রেয় চারুদত্তের প্রতি শকারের 
দস্তোক্তির পুনরুক্তি করিল। 

জই মম হথে সঅং জেব পট.ঠাবিঅ এণং সমপ.পেসি 

ততো অধিঅলণে ব্যবহালং বিণা লহুং নিজ্জাদমাণাহ 

তব মএ অণুবদ্ধা! পীদী হুবিস্সদি | অগ্নধা মলণস্তিকে 

বেলে হুবিস্সদি। 


€ বসন্তসেনাকে ) দি আমার হাঁতে নিজেই পাঠাইয়া৷ সমর্পণ কর তবে 
বিচারালয়ে মামল। ছাড়াই, অল্প শাস্তি প্রাপ্ত তোমার সঙ্গে আমার 
প্রগাঢ় বন্ধুত্ব হইবে । অগ্যথ। মরণীত্তিক বৈর হইবে |, 
চারুদত্তঃ | (সাঁবজ্ঞম্‌ ) অজ্ভোইসৌ | (স্বগতম্‌) অদ্নে কথং দেবতো- 
পশ্থানযোগ্য। যুবতিরিয়ম্‌। তেন খলু তস্যাং বেলায়াং 
প্রবিশ গৃহমিতি প্রতোছ্যমান1 ন চলতি ভাগ্যরুতাং দশামবেক্ষ্য | 
পুরুষপরিচয়েন চ প্রগল্ভং ন বদতি যছ্াপি ভাষতে বহুনি ॥ 
€ অবজ্ঞা প্রকাশ করিয়া) লৌকট1 বোকা। (মনে মনে) আহ। 
দেবতাস্থানের উপযুক্ত এই তরুণী। তাই তখন 
“ঘরে যাঁও*-__বারবাঁর বলিলেও সে নড়ে নাই, আমার ভাগ্যহীন দশ 
দেখিয়। ৷ পুরুষের সঙ্গে ব্যবহার থাকায়, যদিও সে মুখে কিছু কহিতেছে 
ন৷ তবুও যেন অনেক কথ। কহিতেছে ॥২ 
অপরিচয়ের জন্য তাহাকে দাসীভ্রম করিয়াছিল বলিয়া চারুদত্ত বসন্তসেনার 
কাছে বিনীতভাবে ক্ষম] চাহিল, “শিরস। ভবতীমনুনয়ামি ।”৩ 


১ জর্থাৎ দেবদাসী হইবার যোগ্য । 
২ তুলনীয় রবীন্দ্রনাথ, “অনেক কথ। যাও ঘে বলে কোন কথা না বলি।” 
৩ 'মাথ! হেট করে আমি আপনার কাছে ক্ষম1 চাইছি ।” 


২৬০ ভারভীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বসন্তসেনা উত্তর দিল, “এদিণা অণুচিদভূমি-আরোহণেণ অবরজ ঝা অজ্জং 
সীসেণ পণমিঅ পসাদেমি ।*১ 
যাইবার আগে বসন্তসেন। তাহার অলঙ্কারগুলি রাখিয়া গেল । সে বলিল ষে 
অলঙ্কারের লোভে গুগারা! আবার নির্যাতন করিতে পারে । চাঁরুদত্ত বলিল, 
“অযোগ্যমিদং স্াসশ্য গৃহম্‌*। সঙ্গে সঙ্গে বসন্তসেন৷ উত্তর দিল, “অজ্জ অলীঅং। 
পুরুসেন্থ ণাসা নিকৃথিবিয়ন্তি ন উপ গেহেস্থ” 1২ তখন চারুদত্ত বিদূষককে বলিল, 
“মৈত্রেয় গৃহাতাময়লংকারঃ* | 
মৈত্রেয়ের সঙ্গে বসন্তসেনা নিজগৃহে চলিয়া! গেল। এইখানে প্রথম অঙ্ক 
( নাম 'অলংকারন্যাস' ) শেষ । 
ঘরে ফিরিয়]! বসন্তসেনা! সখী-পরিচারিকা মদনিকার সঙ্গে মনের কথা 
কহিতেছে। প্রথমেই মদনিকা বুঝিয়াছে যে বসন্তসেন! কাহাকে যেন চাহিতেছে। 
সে বলিল, বলে কাহার সেবা করিতে চাঁও, রাজার না রাঁজবল্লভ কোন 
ভাগ্যবানের | বসন্তসেনা সংক্ষেপে যাহা বলিল তাহাতে তাহার চরিত্র উদ্ভাদিত। 
_হঞ্চে রমিছুমিন্থামি ৭ সেবিছুং |*৩ 
জেরা করিয়া মদনিক৷ বসন্তসেনার প্রেমাম্পদের নাম জানিয়। লইল। সে 
বলিল, কিন্তু শোন] যায় চারুদত্তের তো আর পয়সাঁকড়ি নাই । 
বসন্তসেনা । অদে! জ্জেব কামীঅদি | দলিদ্বপুরিসসংকন্তমণা কৃখু গণিআ 
লোএ অবঅনীঅ। ভোদি। 
“সেই জন্যই তো চাই। গণিক। দরিদ্র ব্যক্তির প্রতি অন্ুরাগিনী 
হইলে লোকের কিছু বলিবার থাকে ন11, 
মদনিকা | অজ্জএ কিং হীণকুন্থমং সহআরপাদবং মন্ুঅরীও উণ সেবন্তি | 
“আর্যকা, পুষ্পহীন আশ্বৃক্ষের কাছে কি আর মৌমাছির। যায়? 
বসন্তসেন । অদে। জ্জেব তাও মহুঅরীও বুচ্চত্তি | 
“সেই জন্যই তে। তাহাদের মধুকরী বল। হয়|” 
এমন সময়ে নেপথ্যে এক কাণ্ড ঘটিতেছে, এক গুঁয়াড়র৪ জুয়ার দেনার দায়ে 
নির্যাতন । এই দৃশ্ঠটি যুচ্ছকটিকের একটি বিশিষ্ট অংশ। খগ.বেদে যে জুয়াড়ির 
কবিতার৫ কথা বলিয়াছি এই দৃশ্টে তাহাই কাঁলোচিত রূপান্তরে দেখিতেছি। 


সপ সি শি ৯ 


১ 'যেখানে আমার প্রবেশের যোগ্যতা নাই এমন (এই) উচ্স্থানে আসিয়া আমি 
অপরাধিনী। মাথা! নত করিয়। আমি মহাশয়কে প্রণাম করিয়া ক্ষম। প্রার্থনা করি।” 

২ 'মহাশয়, বাচ্জ কথা । পুরুষ দেখিয়া ধন গচ্ছিত রাখা হয়, ঘর দেখিয়! নয়।* 

৩ "গুলো, আমি প্রেম করিতে চাই । (দেহ দিয়1) সেবা করিতে চাই ন1।" ৃ 

৪ জুয়াড়ির নাম সংবাহক | এ তাহার আদল নাম নয়। মর্দনিয়ার কাজ করিত বলিয়া! সে 
এই নামে পরিচিত ছিল। 

€ আগে পৃষ্ঠা ২৮-৩* ডরষ্টৰ্য ! 


ংস্কৃত সাহিত্য ২৬১ 


( নেপথ্যে ।) অলে ভট্রা দশন্থবীহ লুদ্ধ, জুদকরু পপলীণু পপলীণু। তা গেন্থ 
গেম্ব। চিট্র চিট্ট। দুল পবিট্ঠো সি। 
ওগো মহাশয়, দশ স্বরণমুদ্রার* দায়ে আটক জুয়াড়ি পলাইল পলাইল। 
তাই ধর ধর। দাড়াও দীড়াও । দূর থেকে নজরে পড়িয়াছ।, 

( বস্ত্রাবৃত অবস্থায় রঙ্গস্থলে প্রবেশ করিয়া ) 


সংবাহক | ঝকমারি, জুয়াড়ির জীবন কষ্ট্ের। 
ণববন্ধণমুক্কাএ বিঅ গন্দহীএ 
হা তাড়িতোম্হি গদ্দহীএ । 
অঙ্গলাঅমুক্কাএ বিঅ শত্তীএ ॥ 
ঘড়ুকে1 বিঅ ঘাঁদিদেম্হি শতীএ ॥ 


'হায়, নব বন্ধনযুক্ত গর্দভীর মতো আমি বাঁড়ধাক্কা৩ খাইয়াছি। অঙ্গরাজ 
নিক্ষিপ্ত শক্তির দ্বার] ঘটোৎকচ যেমন তেমনি আমি সবলে প্রহ্ৃত 
হইয়ছি |" 
লেহঅবাঁবডহিঅঅং শহিঅং দটুঠুণ ঝত্তি পব.ভটুঠে । 
এন্থিং মগগণিবদিদে কং এু কৃখু শলণং পপজ্জে ॥” 
'( জুয়ার ) আড্ডাধারীকে হিসাব লিখিতে ব্যস্ত দেখিয়। আমি ঝট করিয়া 
সরিয়] পড়িয়াছি। এখন রাস্তায় পড়িয়৷ কাহার শরণ লই !; 
তা জাব এদে শহিঅঞ্জুদ্দিঅলা অগ্রদে। মং অগ্নেশত্তি তাব হকে বিপ২পভী- 
বেহিং পাদেহিং এদং শুগরদেউলং পবিশিঅ দেবীভবিশ শং । 
'অতএব যতক্ষণ আড্ডাধারী আর জুয়াড়ি অন্তদিকে আমাকে খুঁজিতে থাকিবে 
ততক্ষণে আমি পিছনে হাঁটিতে হাটিতে এই শূন্য দেবমন্দিরে ঢুকিয়৷ দেবতা 
সাজিয়৷ থাকি ।' 
আড্ডাধারী মাথুর ও তাঁহার সহকারী জুয়াড়ি সংবাহকের নাম করিয়। 
হাক পাড়িতে পাঁড়িতে দেইদিকেই আমিতেছে । তাহার অনুসরণ করিয়া 
আসিয়। দেখিল আর সম্মুখগমনের চিহ্ন নাঁই। মাথুর ভালে করিয়া তাকাইয়া 
দেখিল যে সেথান হইতে পায়ের ছাপ উল্টা হইয়া দেবমল্দির পর্যন্ত গিয়াছে । 
উল্টা পা আর প্রতিমাশৃন্ত দেউল দেখিয়াই সে বুঝিল, “ধুত্ত ভুদঅরু 


১ অথ! দশ তোলা সোনার। 

২ “্জপটীক্ষেপেণ” । রন্গস্থলে পাত্রদের কেহ অপর পাত্রদের গোচরে না আসিয়া আড়ালে 
থাকিলে সে বে-কাগড় মুড়ি দিয়! সাজঘর হইতে আসিত তাহা খুলিয়। ফেলিত ন1। নতুবা! সে 
কাপড় খুলিয়া! ফেলিয়া! তবে রঙ্গস্থলে গাত্র-পান্রী আবিতূতি হইত । “নট নাট্য নাটক, জষ্টব্য। 

৩ দ্বিতীয় “গন্দহী এ পদটির মানে কর] হয় “জুয়ার কড়ি” । এ অর্থ সঙ্গত নয়। বাংল! “ঘাড়” 
তুলনীয়। 


২৬২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বিপ,পভীবেহিং পাঁদেহিং দেউলং পবিটঠো ।*৯ মন্দিরে ঢুকিয়া তাহার কিছু ঠিক 
করিতে পারিল না । তাহারা চালাকি খেলিল | জুয়াঁড়িকে তাহার] যেন প্রতিমা 
মনে করিয়৷ তর্ক তুলিল, প্রতিম। কাঠের ন1 পাথরের | তর্ক ধরাড়াইল বাজিতে । 
সেইখানেই দুজনে বাজি থেলিতে লাগিয়া গেল। বাজিখেলার শব্দ শুনিয়া 
সংবাহকের প্রবৃত্তি চাগিয়া উঠিল। অনেক চেষ্টা করিয়াও সে আত্মসংবরণ 
করিতে পারিল না । 

কত্তাশদ্দে ধিন্রীাণঅশশ হলই হতক্কং মণুশ শশ শ: 

ক্কাশদ্দে বব ণড়াধিবশ শ পবভট্ঠরজ্জশ শ ॥ 

জাণামি ণ কীলিশশং শুমেলুশিহল-পড়ণসন্নিহং জ্‌ অং । 

তহপি হু কোইলমন্ুলে কত্বাশন্দে মণং হলদি ॥২ 

'পাশাখুটি চাঁলার শব্দে নিঃস্ব মাঁচুষেরও হৃদয় চঞ্চল হয়, 

যেমন ঢাকের শব্দে ( হয় ) রাজ্যচ্যুত রাজার ॥ 


ভাবি কখনো জুয়া! খেলিব না, যে খেল স্থমের শিখর থেকে পতনের 

মতো । (কিন্তু) কোকিলের মতো মধুর ঘু'টি শব্দে মন টাঁনে ॥' 
মাথুর ও জুয়াড়ি “আমার পালা, আমার পালা করিয়া চীৎকার তুলিলে 
সংবাহক আর থাকিতে পারিল ন!। ঝপ করিয়া তাহাদের সামনে আসিয়া 
বলিল, “আমার পাল1। অমনি তাহাকে ধরিয়া ফেলিয়। মাথুর বলিল, “বেটা 
ধরা পড়িয়াছিস। দে আমার দশ স্বর্ণমদ্রা ।' সংবাহ্‌ক বনু অনুনয় বিনয় করিল, 
পায়ে পড়িল, তবুও আঁড্ডাঁধারী ছাড়িল না । বলিল, “যেমন করিয়া! পারিস আমার 
টাকা শোধ দে।' শেষে স্থির হইল, সে নিজেকে বেচিয়া টাকা দিবে। কিন্তু 
তাহাকে কিনিবে কে? কিছুক্ষণ পরে সেখানে এক ব্যক্তি, নাম দদু'রক, আসিল। 
সে দুঃস্থ, তাঁহার কাজও সর্বদা ভাঁলে৷ নয় । তবে সে শিক্ষিত ও আ্দয়হৃদয় । 
সংবাহকের দুঃখ সে বুঝিল। মাথুরকে সে বুঝাইতে ঢেষ্টা করিল, কিন্তু বৃথা | 
মাথুর টাক ছাড়িবে না। ধৈর্যহীন হইয়া মাথুর সংবাহককে টানিতে গেল । 
তখন দদু'রক বলিল, “অন্তস্থানে যা কর তা কর আমার সম্মুখে ইহার গায়ে হাত 
দিতে পারিবে না।' এই কথার উত্তরে মাথুর সংবাহকের নাকে ঘুসি মাঁরিল, 
তাহার নাক দিয়া রক্ত পড়িতে লাগিল । দদর্রক ছাঁড়াইতে গিয়া মাথুরের মার 
থাইল | তবে সেও মাথুরকে দুই চারি ঘা লাগাইল ! মাথুর তাহাকে গালি দিয়া 
শাসাইল, 'ফল পাঁইবি |” দরুরক বলিল, “ওরে মূর্থ, তুই আমাকে রাস্তায় পাইয়া 
মীরিলি। কাঁল যদি রাজকুলে৩ মারিতে চেষ্টা করিস তবে দেখিতে পাঁইবি 1, 


১ ধূর্ত জুয়াড়ি পিছন হাটিয়া। মন্দিরে প্রবেশ করিয়াছে। 
২ তুলনীয় খগ.বেদ ( পূর্বে সষ্টব্য )। 
৩ অর্থাৎ রাজসভায় অথব! বিচারালয়ে । 


সংস্কৃত সাহিত্য ২৬৩ 


মাথ্র'বলিল, “এই দেখিব ।' দদুরক বলিল, “কেমন করিয়৷ দেখিবি? মাথুর 
আঙ্গুল দিয়! নিজের চোঁথ বিস্ফীরিত করিয়া! বলিল, “এমনি করিয়া! দেখিব ।" 
অমনি?মাথুরের চোখে এক মুঠা পুল। ছু*ড়িয়। দর্ুরক সংবাঁহককে পলাইতে ইঙ্গিত 
করিল । দদু'রক ভাঁবিল। 
প্রধানসভিকো মাথুরে৷ ময়! বিরোধিতঃ ! তম্নাত্র যুজ্যতে স্থাতুম্‌ । 
কথিতং চ মম প্রিয়বয়স্তযেন শবিলকেন যথ। কিল- আর্যকনাম। গোঁপাল- 
দারকঃ সিদ্ধাদেশেন সমাদিষ্টো রাজা ভবিষ্যতি ইতি | সর্শ্চান্মদ বিধো 
জনস্তমন্ুসরতি | তদহমপি তৎসমীপমেব গচ্ছামি | 
প্রধান সভিক১ মাথুরকে আমি চটাইয়ছি । তাই আমার আর এখানে থাকা 
উচিত নয় । প্রিয়বয়ন্য শবিলক আমাকে বলিয়াছিল বটে, “আর্ষক নামধারী 
গোপালপুত্র২ সিদ্ধপুরুষের ভবিষ্যৎ্বাণী পাইয়াছে যে রাজা হইবে ।” আমার 
মতো৩ লোক সব তাহার অন্থসরণ করিতেছে। সুতরাং আমিও তাহার 
কাছেই যাই |" 
এই ভাবিয়৷ দছ'রকও সরিয়া গেল । 
খিড়কি ছুয়ার খোলা দেখিয়। সংবাহক একটা বাড়িতে ঢুকিয়া পড়িল! যে 
বাড়ি বসন্তসেনার | বসন্তসেনা৷ তাহার পরিচয় লইল। সে ছিল পাটলীপুত্রবাসী 
গৃহস্থের ছেলে । এককালে সে শখ করিয়। মর্দনিয়ার শিল্প শিখিয়াছিল, অবস্থ1- 
গতিকে ইহা তাহার জীবিকা হইয়াছে । সে চারুদত্তের সেবক ছিল। অবস্থা 
রাপ হওয়ায় চারুদত্ত তাহাকে ছাড়াইয়া দিয়'ছে। সে চারুদত্তের ভূত্য ছিল 
জানিয়া বসপ্তসেনা তাহাকে খুব খাঁতির 'করিল। তাহার পর তাহার জুয়ার 
দেনার কথ জানিয়া চেড়ীকে দিয় জুয়ার আডডাধারী মাথুরের প্রাপ্য অর্থ 
পাঠাইয়! দিয়! সংবাহককে খণমুক্ত করিল। বসন্তসেনার ইচ্ছা সংবাহক আবার 
চাঁরুদত্থের পরিচযা করুক গিয়া । কিন্তু সংবাহক বোঝে যে চারুদত্ত কিছুতেই বিন] 
বেতনে তাহার সেব। গ্রহণ করিবে না| সে মনে মনে ঠিক করিয়া বসন্তসেনাকে 
বলিল, 'জুয়া৷ খেলিয়া এই অপমানের পর আমি সংসারে ও সমাজে থাকিতে চাহি 
না! আমি বৌদ্ধ ভিক্ষু হইব (“শক্শমণকে হুবিশশং* )। “ভুয়াড়ি সংবাহক 
শাক্যশ্রমণ হইয়াছে*-এই কথাটি অনুগ্রহ করিয়। ক্মরণে রাখিবেন । উত্তরে 
বসপ্তসেন৷ বলিল, “মহাশয়, এমন সাহস কর! উচিত নয় |” “আর্ষে, আমি স্থির 
নিশ্চয় করিয়াছি ।'--এই বলিয়] সংবাহক একটি গাথাগ্লোক পড়িল । 
জুদেণ তং কদং মে জং বীহথং সব্বশ.শ জণশশ। 
এণহি" পাঅডশীশে নলিন্দমগ গেণ বিহলিশ শং ॥ 


১ সভিক মানে দতসভার ( জুয়া-আডডার ) অধাক্ষ। 
২ অর্থাৎ গোয়ালার ছেলে । 
৩ অর্থাৎ ছন্নছাড়া । 


২৬৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


'সব লোক যা অত্যন্ত ঘ্বণা করে তাহাই আমার ঘটিয়াছে জুয়াতে। 
এখন আমি ঢাকা মাথায় রাজপথে বিচরণ করিব ॥” 
এমন সময় রাজপথে কোলাহল উঠিল । বসন্তসেনার এক তুষ্ট হস্তী, নাম 
খোঁটাভাঙ্গা,৯ খেপিয়! গিয়া মানুতকে মারিয়া রাজপথে বাহির হইয়। পড়িয়াছে। 
একটু পরে বসন্তসেনাঁর পরিচারক কর্ণপূরক আসিয়া খবর দিল যে সে ছৃষ্ট হস্তীকে 
বশ করিয়াছে এবং এই কাঁজের জন্য উজ্জয়িনীর সকলে তাহাকে ধন্ত ধন্য করিতেছে। 
আর্য চারুদত্তও তাহাকে জাতিকুহ্ম-ন্থবাসিত উওতরীয় পুরক্কার দিয়াছে । 
এই কথা শুনিয়া! বসন্তসেনা কর্ণপুরকের হাত হইতে চাদরখানি লইয়। নিজের 
গায়ে জড়াইল আর হাতের গয়ন। খুলিয়া কর্ণপূরককে দিল। চাঁরুদত্ত এখন কোথায়, 
এই প্রশ্ন করিলে কর্ণপুরক বলিল, তিনি এই পথেই বাঁড়ির দিকে যাইতেছেন । 
অমনি তাহাকে দেখিতে বসন্তসেন] উপরের বারান্দায় উঠিল । এইখানে দ্বিতীয় 
অঙ্ক শেষ । এ অঙ্কের নাম “দ্যুতকর-সংবাহক' । 
অনেক রাত হইয়াছে । চারুদত্ত গান শুনিতে গিয়াছে, মৈত্রেয় তাহার 
প্রতীক্ষায় জাগিয়। আছে । চারুদত্ত রেভিলের গান শুনিয়া মশগুল হইয়৷ ফিরিল। 
তাহার কাছে রেভিলের গানের প্রশংসা শুনিয়া মৈত্রেয় বলিল, গীতনাটের দুই 
ব্যাপারে আমার হাসি পাঁয়, একালের মেয়েরা যখন সংস্কৃত বলে, আর পুরুষেরা 
যখন দ্কাঁঅলী*২ গায় । মেয়েরা সংস্কৃত বলিবার সময়ে, যেন সদ্য-প্রস্থত 
নাকফেৌণড়া গাভীর মতো! ফৌস্‌ ফৌস্‌ করে । আর পুরুষের! যখন “কাঁঅলী” 
গায় তখন মনে হয় যেন শুকনে৷ ফুলের মাঁলাপরা বুদ্ধ পুরোহিত মন্ত্র আওড়াই- 
তেছে! 
চাঁরুদত্ত তখন শ্রদ্ধাম্পদ ( “ভাব” ) রেভিলের গানের প্রশংসা করিয়! একটি 
শ্লোক বলিল। এ ক্লোকে ভারতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য প্রকটিত । 
তং তশ্থ স্বরসংক্রমং যৃদ্ুগিরঃ গ্লি্ং চ তন্তরীস্বনং 
বর্ণানামপি যৃ্ছনান্তরগতং তারং বিরামে যৃদুমূ। 
হেলাসংযমিতং পুনশ্চ ললিতং রাগদ্িরুচ্গারিতং 
যৎসত্যং বিরতেইপি গীতসময়ে গচ্ছাঁমি শূর্ন্নিব ॥ 
“তাহার সেই মুছু কণ্ঠে সুরের খেলা, সেই তারের ঝঙ্কারের মিল, ধবনি- 
পরম্পরায় যুচ্ছনার মাঝখানে কড়ি ও বিরামের কৌমল, 
অনায়াসে শমে আসা এবং পুনরায় মধুরভাবে আবার রাগের আলাপ !-- 
সত্যই মনে হয় যেন গান থামিয়। গেলেও কানে শুনিয়া চলিয়াছি ॥' 
দুইজনে বাড়ি টঢকিল। সকলে ঘুমাইয়! পড়িয়াছে। তাই ভাহাদের ঘুম না 


১ মুলে “থুণ্টমোডক" । 
২ কাকলী, অর্থাৎ কলকণ্ঠের গান। কিংবা কাওয়ালী ঢঙের গান। 


সংস্কৃত সাহিত্য ২৬৫ 


ভাঙাইয়। চারুদত্ত মৈত্রেয়ের সঙে বাহির-বাড়িতেই শুইল এবং শরীপ্র ঘুয়াইয়। 
পড়িল। তাহার পরে ঘরে চোর ঢুকিল। এ চোরের একটু ইতিহাস আছে। 
চোরের নাম শবিলক | বামুনের ছেলে, প্রাস্ম সর্ববিদ্ভাবিশারদ । কিন্তু স্বভাব 
ব্রাহ্মণ পণ্ডিত যুবার মতো! নয়। সে ভালোবাসে বসন্তসেনার পরিচারিকা-সখা 
মদনিকাকে | তাহার এখন টাকার ভারি প্রয়োজন হইয়াছে । সে বসন্তসেনাকে 
মূল্য দিয়া মদনিকাকে ছাড়াইয়। লইয়া! পত্বীরূপে আপন অন্তঃপুরে স্থান দিতে 
চায়। 
শবিলক চুরিবিদ্াতেও পণ্ডিত। চারুদত্তের ঘরে সি'ধ কাঁটিবার উপলক্ষ্যে 
মৃচ্ছকটিকের লেখক চৌর্যশাস্ত্রের যে কিঞ্চিৎ তাত্বক ও আনুষ্ঠানিক পরিচয় 
দিয়াছেন তা আর কোথাও পাই নাই। যে ঘরে চারুদত্ত ও মেত্রেয় ঘুমাইতেছিল 
সেই ঘরে চোর ঢুকিল। মৈত্রেয় স্বপ্নের ঘোরে শবিলকের হাতে বসন্তসেনার 
অলঙ্কারভাগুটি তুলিয়া দ্রিল। ইতিমধ্যে দাসী রদনিকা জাগিয়া উঠিয়াছে। 
স্ত্রীলোক বলিয়া শবিলক তাহাকে হত্যা করিল ন!। বেশি গোলমাল হইবার 
আগেই সে পলাইতে সমর্থ হইল । 
বসন্তসেনার গচ্ছিত অলঙ্কারভাও চুরি গিয়াছে শুনিয়া চারুদত্ত যেন বসিয়া 
পড়িল। তাহার ভাবনা, লোকে বলিবে অভাবের তাড়নায় সে-ই আত্মপাৎ 
করিয়াছে । শুনিয়া তাহার পত্বী নিজের অবশিষ্ট অলঙ্কার রত্বমালাটি মৈত্রেয়কে 
দাঁন করিল, ইচ্ছ! সে যেন ক্ষতিপূরণ স্বরূপ বসন্তসেনাকে সোট দিয়! আসে।* 
ইহাতে চারুদত্তের হৃদয় যেন বিদীর্ণ হইয়! গেল । সে মৈত্রেয়কে বলিল 
কথম্‌। ব্রা্ণী মামন্ুকম্পতে । কষ্টম্‌। ইদানীমন্মি দরিদ্রঃ। 
“কি গৃহিণীও আমাকে অনুকম্প। করিতেছে! আহা, এখন আমি 
দরিদ্র হইয়াছি বটে ।” 
কিন্তু তখনই চারুদত্ত মনকে সাত্বনা দিয়া বলিল, 'আমি দরিদ্রই বা কিসে? 
আমার 
বিভবান্থগতা। ভার্যা স্থখদুঃখস্হুদু ভবান্‌। 
সত্যাচ্চ ন পরিভষ্টং যদ্দরিদ্রেযু ছুর্লভম্‌ ॥ 
'পত্বী সংসারের অবস্থ। মানিয়] চলেন । আপনি স্খছুঃখের মিত্র । 
সত্য হইতেও পরিক্রষ্ট নই,_য1 আসল দরিদ্রের মধ্যে ছুর্লভ ॥" 
চারুদত্ত মৈত্রেয়কে গায়ে হাত দিয়। শপথ করাইয়। বলিয়া দিল, তুমি বসন্ত- 
সেনাকে বল গিয়া যে তাহার গচ্ছিত অলঙ্কার চারুদত্ত নিজের যনে করিয়। 
জুয়াখেলায় হারিয়াছে । তাই তাহার বদলে এই রত্রাবলীটি পাঠাইয়াছে । এই- 
থানে তৃতীয় অঙ্ক__নাম 'সদ্ধিবিচ্ছেদ' (অর্থাৎ সি'ধকাঁটা)__শেষ | 


১ কেন ন! মৈঝেয়ের হাত হইতেই চুরি গিয়াছে । 


২৬৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


চুরিকর! গয়ন। দিয়! শবিলক মদনিকাঁকে বসন্তসেনার দাসীত্ব হইতে ছাঁড়াইতে 
আসিয়াছে । মদনিক। গয়নাগুলি দেখিয়াই চিনিতে পারিল এবং কোথায় 
পাইয়াছে তাহা জের] করিয়৷ জানিয়! লইল | শবিলক যে অলঙ্কারগুলি জোর 
করিয়া কাঁড়িয়া লয় নাই, মৈত্রের স্বপ্নের ঘোরে তাহার হাতে অলঙ্কীরভাগ সমর্পণ 
করিয়াছিল,__ইহ। শুনিয়। মদনিকার বিবেক একটু শান্ত হইল। সে শবিলককে 
বলিল, “এ অলঙ্কার বসন্তসেনার | তুমি উহীকে প্রত্যর্পণ কর।” নিজের দোষ 
ঢাঁকিবার উদ্দেশ্তে শবিলক গয়নাগ্তপি বসন্তসেনাকে দিয়] বলিল, “এগুলি চারুদত্ 
আপনাকে এই বলিয়া আমার হাতে পাঠাইয়াছেন,_-“বাড়ি জীর্ণ বলিয়! এই 
স্বর্ণভাঁও আমার রাখ। উচিত নয় । অতএব ফেরৎ নিন ।” বসন্তসেনা বলিল, "ইহার 
জবাব আমি দিতেছি, আপনি শুনুন 1” 

শবিলক আশঙ্কা করিল, জবাব লইয়। চারুদত্তের কাছে যাইতে হইবে । সে 
মনে ভাবিল, সেখানে যাইবে কে? প্রকাশ্তে বলিল, “কি প্রত্যুত্তর ?" 

বসন্তসেন। বলিল, 'আপনি মদনিকাকে গ্রহণ করুন ।' 

শবিলক বলিল, “মহাশয়, আমি তো বুঝিলাম না।” 

বসন্তসেন। বলিল, “আমি বুঝিতেছি।' 

শবিলক বলিল, “কি করিয়া ?' 

বসম্তসেন৷ বলিল, “আর্য চারুদত্ত আমাকে বলিয়াছিলেন-_যে ব্যক্তি এই 
অলঙ্কীরগুলি তোমাকে সমর্পণ করিবে তাঁহাকে তুমি মদনিকীকে দান করিও ।' 

ভুত্যকে গাঁড়ি জুড়িতে হুকুম দিয়া বসন্তসেনা বলিল, “মদনিকা, আমার দ্রিকে 
ভালো করিয়া চাও । তোমাকে ( কন্তা-) দান করণ হইল । গাড়িতে উঠ গিয়া । 
মাঝে মাঝে আমাকে মনে করিও |? 

মদনিক] কাঁদিতে কদিতে বলিল, "আমাকে আপনি পরিত্যাগ করিলেন ।' 
এই বলিয়। সে পায়ে পড়িল। 

বসন্তসেন] বলিল, “এখন তুমিই ( আমাদের ) পদধুলি দিবার যোগ্য হইলে । 
এখন এস । উঠ গাড়িতে । আমাকে মনে রাঁখিও 1 

মদূনিকা ও শবিলক গাড়িতে চডিল। গাড়ি ছাড়িবাঁর উদ্যোগ হইতেছে এমন 
সময়ে নেপথ্য হইতে ঘোষণ] শো!ন। গেল,_'ওহে কে কোথা আছ এখানে রাজ- 
কর্মচারীরা, শোন. তোমর]| রাজপুরুষ আদেশ দিতেছেন! এই সে গোপালপুত্র 
আর্যক৯ রাজ হইবে বলিয়। সিদ্ধ পুরুষের যে ভবিষ্যৎবাণী (প্রচারিত হহয়াছে ) 
তাহাতে শঙ্কা বোধ করিয়। রাজা পালক২ (তাহাকে ) গোয়ালপাড়া হইতে 


১ নামটি সম্ভবত প্রাকৃত “অজ্জঅ” (ধজুক, অর্থাৎ ভালে মানুষ, বোকা) হইতে সংস্কতায়িত | 
গোয়ালার ছেলের এ নাম সঙ্গত : 
২ সম্ভবত ইহা নাম নয়, বিশেষণ-_ধিনি পালন করেন, গভর্নর । 


সংস্কৃত সাহিত্য ২৬৭ 


আনিয়া! কারাগারে আটক করিয়াছেন । অতএব নিজের নিজের স্থানে অবহিত 
হইয়] থাকো ।' 

আর্ক শবিলকের প্রিয় স্থহৃদ্‌ ! তাহার বন্দীদশা শুনিয়া! শবিলক ভাবিল, 
'বন্ধুর দুরবস্থার সময়ে আমি বিবাহ করিয়! বসিলাঁম !” সে গাড়ি হইতে নাষিয়! 
পড়িল। মদনিকা তাহার মনের কথা বুঝিয়া বলিল, “বেশ। আমাকে তুমি 
গুরুজনের কাছে পাঠাইয়া দাও 1, শবিলক বসপ্তসেনার ভৃত্যকে সেইয়তে৷ আদেশ 
দিল | মদনিকার গাড়ি চলিয়া গেলে শবিলক ঠিক করিল যে এখন তাহার 
কাজ হইবে জ্ঞাতিদের, বিটদের, যাহারা নিজের ক্ষমতায় প্রতিষ্ঠ। লাভ করিয়াছে 
তাহাদের, এবং যেসব রাঁজকর্মচারী রাঁজাঁর কাছে অপমানিত হইয়1 অন্তরে ক্ষোভ 
পোষণ করিতেছে তাহাদের, সকলকে উত্তেজিত করিবে- যাহাতে বন্ধুর কারা- 
মোচন হয় ।১ 

মদনিকা ও শবিলক চলিয়া গেলে পর মৈত্রেয় রত্বাবলী লইয়া বসন্তসেনাঁর 
বাড়িতে আসিল | আটমহল সে বাঁড়ি আর রাজার বাঁডির এ্রশ্বর্য, দেখিয়া তাহার 
তাঁক লাগিয়! গেল। চারুদত্তের সন্দেশ সহ রত্বাবলী বসন্তসেনীকে দিলে সে 
তাঁহ1 সাঁদবে গ্রহণ করিল | তাহাঁতে মৈত্রেয় মনে মনে ক্ষুব্ধ হইল | বসন্তসেনা 
তাগকে বলিয়া! দিল, “আর্য, আমার এই কথা সেই জয়াড়িকে বলুন গিয়া, 
আমি সন্ধ্যায় মহাঁশয়কে দেখিতে যাইব ॥ মৈত্রেয় মনে মশে বলিল, “গিয়া আর 
কী পাইবে? বিদূষক চলিয়া গেলে বসন্তসেনা চেভীর হাতে রত্বাবলীটি দিয় 
বলিল, “চীরুদত্তের সঙ্গে স্ফুত্তি করিতে ঘাইব ।'১ 

এই অভিসারবাঁসন। প্রকাশের সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘট] ঘনাইয়। 
আসিল | সেদিকে চেডী বসন্তসেনার দৃষ্টি আকর্ষণ করিলে বসন্তসেনা বলিল, 
“মেঘই উঠুক, রাঁতই হোক. অবিরাম বুষ্টিই পড়ুক- প্রিয়ের দিকে আমার হৃদয় 
তাকাইয়া আছে । আমি কিছুই গ্রাহা করি ন1।”৩ এইখানে চতুর্থ অঙ্ক-_নম 
“মদনিকাঁ-শবিলক'--সমাঞ্ত ৷ 

পঞ্চম অঙ্কের নাম “ছৃদিন” 1 অর্থাৎ বাদল-দিন ) | বিষয় চারুদত্তের গৃহে 
বসন্তসেনার অভিসার 1 এই অঙ্কটি একটি বর্ধাভিসার কাব্যের মতো 18 এখানে 
এমন অনেকগুলি ক্লোক আছে যাহার মধ্যে যেন মেঘদুতের ভাঁব ও তাঁবন। 
গুঞজরিত। 

ৃষ্টি-পড়ার শব্দ নানারকম । তাহার বর্ণনা আছে শেষ শ্লৌকে। 


১ শ্লোক সংখ্য। ২৬ 

২ “চারুদত্তং অহিরমিছুং গচ্ছম্হ ।” 
১ প্রোকসংখ্যা। ৩৩। 

৪ শ্লোক নংখ্যা ৫২। 


২৬৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তালীষু তারং বিটপেযু মন্দ্রং শিলাস্থ রুক্ষং সলিলেষু চণ্ম্‌। 
সঙ্গীতবীণ1 ইব তাড্যমানাস্তালানুসারেণ পতস্তি ধারাঃ ॥ 

'তালগাছে তীত্র (ঝন্ঝন্‌) শব্দে, ঝীকড়া গাছে নরম ( ঝুপঝুপ, ) শবে, 

পাথরের উপর বিষম (চচট ) শব্দে, জলের উপর জোর ( তড়তড়,) শব্দে 

_-জলধার! পড়িতেছে, যেন সঙ্গীতে বীণাঁয় তালের গমক ॥, 

চারুদত্তের অন্তঃপুরে বসন্তসেন] রাত কাটাইল। তাহার ব্যবহারে দাসদাসী 
পর্ঘন্ত মুগ্ধ । চাঁরুদত্ত্ের পত্বী তাহার সম্মুখে আসে নাই । চলিয়া যাইবার আগে 
বসত্তসেনা এই বলিয়| রত্বাবলীটি চারুদত্ত-পত্বীকে ফেরৎ পাঠাইল, “আমি 
চারুদত্তের গুণে বশীভূত দাসী, সেই সঙ্গে তোমারও ।' চারুদত্ব-পত্রী এই বলিয়? 
হার ফেরত দিল, “আর্ষপুত্র আপনাকে এ উপহার দিয়াছেন, আঁমার নেওয়া চলে 
না। তা ছাড়া আপনি জানিয়। রাখুন যে আর্যপুত্রই আমার কণহার ।” 

এমন সময় রদনিকা চারুদত্ত-পুত্র রৌহসেনকে লইয়া প্রবেশ করিল । আগের 
দিন সে প্রতিবেশী-পুত্রের সৌনার খেলাগাঁড়ি লইয়া খেল। করিয়াছে, আঁজ দাসীর 
দেওয়। মাটির খেলাগাড়ি তাহার মনে লাগিতেছে না। সে সোনার খেলাগাডির 
জন্য বায়ন। ধরিয়াছে | বসন্তসেনা তাহাকে দেখিয়। খুশি হইয়া কোলে তুলিয়! 
লইল | কোলে উঠিয়া বালক রদনিকাঁকে বলিল, “এ কে?” 

রদনিকা বলিল, “বাছা, ইনি তোমার মা হন | রৌহসেন বলিল, 'ইনি যদি 
আমার মা হন তবে ইহার গাঁয়ে গয়না কেন?" “বাছা, ছেলে-মুখে কঠিন কথা 
বলিলে”__এই বলিয়] বসন্তসেন। তাহার গয়না সব খুলিয়। মাটির খেলাগাঁড়ি ভত্তি 
করিয়া দিয়! বলিল, “এই তো আমি তোমার মা হইলাম | এই গয়ন। নাও, 
সোনাং খেলখগাঁড়ি গড়াও |, বসন্তসেনার চোঁখ দিয়া জল পড়িতে লাগিল । 
রোহসেন বলিল, “তুমি কাঁদিতেছ । তোমার জিনিস আমি লইব না।' চোঁথ 
মুছিয়া বসন্তসেনা বলিল, “আর কাঁদিব না। তুমি সোন'র খেলাগাঁড়ি গড়াও 
গিয়া ।”১ 

রদনিক] বালককে লইয় চলিয়া গেলে ভূত্য আসিয়! খবর দিল যে বসন্ত- 
সেনাকে পুষ্পকরগুক জীর্ণো্যানে চারুদত্তের কাছে লইয়া যাইবার জন্য গাড়ি 
আসিয়াছে । বসন্তসেন1 যাইবার জন্ত প্রস্তুত হইতে লাগিল। 

চালক গাড়ি লইয়া জীর্পোগ্ভানে যাইবার পথে চারুদত্বের বাড়ির দরজায় 
আসিয়া দেখিল যে গ্রাম হইতে আগত গাড়িতে রাস্তা বন্ধ। সে নিজের গাড়ি 
একটু তফাতে রাখিয়া আসন আনিতে গিয়াছে এমন সময় খসন্তসেনা ব্যস্ত হইয়া 


১ এইথানে নাটকের নামের তাৎপর্য প্রকাশ পাইয়াছে। পরবর্তী একাধিক অঙ্কে দেখিব বে 
নাটাকাহিনী শকট অবলম্বন করিয়াই পাক থাইতেছে। 

রোহসেন-বসস্তসেনার মিলনদৃশ্ঠ অভিজ্ঞানশকুস্তলের শেষ অস্কে দুংব্যস্ত-দর্-দমনের মিলন স্মরণ 
করায়। 


সংস্কৃত সাহিত্য ২৬৯ 


আসিয়৷ অন্ত গাড়িতে চাপিয়! বসিল | এ গাড়ির চালক স্থাবরক জাঁনিল না। সে 
গাড়ি হাকাইয়। দিল । এদিকে চারুদত্তের গাঁড়োয়ান বসিবার অ1সন আনিয়] দ্বারে 
বসন্তসেনার প্রতীক্ষা করিতেছে । এমন সময় গোপাল-সন্তান আর্ক, াহাকে রাজা 
বন্দী করিয়। রাখিয়াছিল, শিকল ছি'ড়িয়! বন্দীঘর হইতে পলাইয়াছে। সে চারু- 
দত্তের ঘরের দরজায় আসিয়। খালি গাড়ি দেখিয়া তাহাতে উঠিয়া বসিল । মুড়ি- 
শুড়ি দেওয়! আর্ষককে বসন্তসেন। মনে করিয়। গাড়োয়ান তখনই গাডি হাকাইয়! 
দিল। 

আর্যক পলাইয়াছে বলিয়। চারদিকে রাঁজপুরুষের1 পাঁহার1 বসাইয়াছে। একটু 
পরেই দুইজন পাহারাদার চারুদত্তের গাড়ি আটকাইল। একজন, নাম চন্দনক, 
চারুদত্তের গাঁড়ি ও মহিলা সওয়ারি শুনিয়া না দেখিয়াই ছাড়িয়া দিতে চায় 
দ্বিতীয় ব্যক্তি, নাম বীরক, সন্দিপ্ধপ্রকৃতির । সে গাঁড়ি তল্লাস করিতে চায়। 
দুইজনের মধ্যে কিছু রেষারেষিও ছিল । চন্দনক গাড়ি তল্লাস করিতে গিয়। 
আর্ষককে দেখিল। আর্যক তাহার শরণীপন্ন হইল । আর্ক আবার চন্দনকের 
সুহৃদ শধিলকের মিত্র । তাহাকে অভয় দিয়! সে আসিয়া বীরককে বলিল, 
“ঠিক আছে ।, গাড়ি জীর্ণোগ্ভান অভিমুখে চলিয়! গেলে চন্দনক ভাবিল, প্রধান 
দগ্ুধারক বীরক রাজার বিশ্বাসী কর্মচারী ৷ তাঁহার সহিত বিরোধ করিলাম । 
স্ৃতরাং আমিও পুত্রত্রাতাদের লইয়া শবিলক-আর্যকের দলে যোগ দিই 
গিয়া । এইখানে ষষ্ঠ অঙ্ক সমাপ্ত। অঙ্কটির নাম গাঁড়ি-বদল ( 'প্রবহপ- 
পরিবর্তঃ, )। 

জীর্ণেগ্ভানে চারুদত্ত বিদূষককে জহয়া বসত্তসেনার আগমনের অপেক্ষ 
করিতেছে । গাড়ি আসিয়া পৌছিলে মৈত্রেয় বসন্তসেনাকে নামাইতে গিয়া 
'আর্ষককে দেখিয়া! চারুদত্তকে বলিল, “বসন্তলেনা কই, এ যে দেখি বসন্তসেন ! 
আর্ধক নামিয়। চারুদত্তের কাছে নিজের পরিচয় দিল এবং তাঁহার শরণ লইল। 
আর্যকের পায়ে তখনও ভাঙ্গ। বেড়ি ঝুলিতেছে। চারুদত্ত দাঁসকে দিয়! শিকল 
দূর করাঁইল। তাহার পর নিজের গাড়িতে করিয়াই আর্যককে তাহার গন্তব্য- 
স্থানে গোপনে পাঁঠাইয়া দিল। “আর্ধক-অপহরণ' নামক সপ্তম অঙ্ক এইখানেই 
শেষ। 

সংবাহক শীক্যভিক্ষু হইয়া! কাষায় ধারণ করিয়াছে । সে কাপড় কাচিবার 
জন্য জীর্ণো্1নে প্রবেশ করিল । (জীর্পেগ্ভানের অধিকারী রাজশ্তালক । ) আপন 
মনে এইরূপ ধর্মকথা বলিতে বলিতে সংবাঁহকের প্রবেশ । 


মৃঢ় লোক, ধর্মাচরণ করে] । 


সংযত কর নিজের পেট, ধ্যানের ঢাক বাজাইয় সর্বদা জাগিয়! থাকো । 
বিষম ইন্দরিয়-চোরের। চিরসঞ্চিত ধর্ম হরণ করে ॥ 


২৭০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


যে পাঁচ জনকে+ হত্যা করিয়াছে, স্ত্রীকেও,২ গ্রামণ্ রাখিয়াছে, আর 
চগ্ডাল৪ মার! হইলে, অবশ্যই সে ব্যক্তি স্বর্গে যায় ॥€ 
মাথা মুড়াইয়াছে, গোঁপ দাড়ি মুড়াইয়াছে, চিত্ত মুড়ায় নাই ।৬-_তথে 
কি জন্য মুড়াইয়াছে? যাহার চিত্ত মুড়ানে। হইয্/ছে খুব ভালোভাবেই 
তাহার শির? মুগ্ডিত হইয়াছে ॥ 
ভিক্ষু চুপি চুপি কাজ সারিতে চায়, না জানি কখন রাজসশ্তালক আসিয়া পড়ে। 
তাহার আশঙ্কা ফলিয়া গেল । শকার তাহাকে দেখিয়! মারধর করিতে ছুটিল | 
তাহার সঙ্গে ছিল বিট। সে ভিক্ষুর ভাবগতিক দেখিয়া বুঝিতে পারিল যে সে 
সছা কাষায় গ্রহণ করিয়াছে । 
অগ্তাপাশ্য তখৈব কেশবিরহাদ্‌ গৌরী ললাটচ্ছবিঃ 
কালন্যাল্সহয়া চ চীবরকৃতঃ ক্বন্ধে ন জাত: কিণঃ। 
নাত্যন্তা চ কষায়বস্ত্ররচন। দূরং নিগৃঢান্তরং 
বস্ত্ান্তং ন পটোচ্ছুয়াৎ প্রশিথিলং স্কম্ষেন সংতিষ্ঠতে ॥ 
'কেশ অপদারিত হওয়ায়, কপালের রঙ এখনও তেমনি গৌরবর্ণ। 
অল্পকাঁপ বলিয়। কাধে চীবর ঘষার দাগ ( এখনও ) পড়ে নাই। 
কাধায়বস্ত্র পরা । এখনও ) অনভ্যস্ত । অনেকট। গৌঁজার জন্য 
আচল, কাপড়ের অবাধ্যতায়, আল্গা হইয়। কাধে রয় না ॥ 
বিটের মন্তব্য মানিয়! লইয়া! সংবাহক বিনীতভাবে বলিল 
উপাশকে এব্বং । অচিলপব্বজিদে হগে। 
“হে উপাসক তাই বটে । আমি অল্পকাল প্রত্রজ্যা লইয়াছি।' 
রাজশ্তালক শকার তাহার কথায় কান দেয় না, চড় ঘুষি মারে। তাহাতে 
ভিক্ষু শুধু বলে, 'ণমে। বুদ্ধশ,শ, ণমো বুদ্ধশশ, শলণাগদমৃহি । বিট অনেক কষ্টে 
শকারের হাত হইতে তাহাকে বীচায়। 
ভিক্ষু পুকুরে কাপড় কাচিতে চলিয়া গেল । শকার বিটের কাছে আত্মগ্নাঘা 
ও নিজের মুর্খতার দম্ভ করিতে লাগিল। তাহার পর তাহার গাড়ি আসিয়। 


১ অর্থাৎ পঞ্চেন্ট্িয় । তুলনীয় চর্ধাগীতি, “পঞ্চজণা ঘালিউ”। 
২ অর্থাৎ অবিদ্ধ। বাঁ মায়! । তুলনীয় চর্ধাগীতি, “মাঅ মারিঅ” ; 
৩ অর্থাৎ শরীর | তুলনীয় চর্যাগীতি, “দেহ-ণত্মরী”। 
৪ অর্থাৎ অহংকার কিংবা! কর্ম । তুলনীয় চর্ধাগীতি, “কাম দণডালী”। 
৫ “পঞ্চজণ জেণ মালিদ ইথি অ গাম লখ.খিদে । 
অবলক চণ্ডাল মালিদে অবশ শং বি শে নল শগগং গাহদি ॥ 
৬ অর্থাৎ চিন্ত বশীভূত হয় নাই। 
৭ মুলে “শি” । ইহা! ছার্থে 'শীল'ও হইতে পারে। তাহা হইলে “মুত” মানে হইবে 
“মঙিত, শোভিত' । 


সংস্কৃত সাহিত্য ২৭১ 


পৌছিলে দেখ! গেল যে তাহার মধ্যে বসন্তসেনা রহিয়াছে । শকার বসন্তসেনার 
গায়ে হাত তুলিতে গেল । বিট বাধা দিল। তথন শকার ভাঁণ করিল যে বট 
সরিয়া গেলেই সে বসন্তসেনার সম্মতি আদায় করিবে । তাহার কপটতায় বিট 
ভুলিয়। গেল । “অয়ে কামী সংবৃত্তঃ | হন্ত নির্বৃতোইস্মি*,--এই ভাবিয়] বিট 
নিশ্চিন্তমনে সরিয়া গেল। বিট চলিয়া গেলেই শকার নিজমৃতি ধারণ করিয়া 
তাহাকে প্রহার করিতে লাগিল । শকার যতই মারে বসন্তসেনা ততই বলে, 
“ণমে। অজ্জ-চারুদত্তস্স।” চারুদত্তের দোহাই শুনিয়া শকার জ্ঞানহার। হইয়া 
বসন্তসেনার গল] টিপিয়। ধরিল। বসন্তসেন মরার মতো মাঁটিতে পড়িয়া গেল। 
তখন শকারের ভয় হইল । সে ভাবিল, “এখনই বিট১ আসিয়া পড়িতে পারে। 
এখান হইতে সরিয়া পড়ি ।, 

বিট আসিয়া বসন্তসেনাকে না দেখিয়। ভাবনায় পড়িল। শকারকে জের। 
করিলে সে নানারকম উত্তর দিতে থাকে । তাহাতে সন্দেহ বাঁড়ে। সে সত্য কথা 
জানিতে চাহিলে শকার নিজের বীরত্ব প্রকাশ করিবার জন্য বলিয়া ফেলে, 'আমি 
তাহাকে হত্যা! করিয়াছি ।” শুনিয়া বিটের মাথা ঘুরিয়! গেল। জ্ঞান পাইয়া 
বিলাপ করিতে লাগিল । 

অন্ন্যামপি জাতৌ ম! বেস্তা তৃত্বং হি সুন্দরি | 
চারিত্র্যগুণসংপন্নে জায়েথা বিমলে কুলে ॥ 
“হে সুন্দরী, পর জন্মে তুমি যেন বেশ্টা ন হও । 
চারিত্র্য-গুণসম্পন্্র বিশুদ্ধবংশে যেন তোমার জন্ম হয় ॥ 

বিট সে স্থান পরিত্যাগের উপক্রম করিলে শকার তাহার পথ রোধ করিয়। 
বলিল, 'আমার পুষ্পকরগুক জীর্ণোগ্ভানে বসন্তুসেনীকে হত্যা করিয়।৷ এখন পাঁলাও 
কোথায় ? এস | আমার ভগিনীপতির কাছে জবাবদিহি কর ।' 

“দাড়া তবে বেটা”,_বলিয়! বিট খাপ হইতে তলোয়ার খুলিল। শকা'র ভয় 
পইয়া তাহাকে ছাড়িয়া! দিল । বলিল, “কি ভয় পাইলে যে। তবে যাও ।" 

বিট স্থির করিল, ইহাদের সঙ্গে আর থাকা নয়। যেখানে আর্য শাবলক 
চন্দনক প্রভৃতি জুটিয়াছে সেইখানেই যাই |” বিট চলিয়া গেল। নাটকে এই 
তাহাকে শেষ দেখা । 

বিট চলিয়। গেলে পর শকার শকটচালককে বাড়ি পাঠাইয়া দিয় বসন্তসেনার 
মৃতবৎ দেহ শুখনে। লতাপাঁতার মধ্যে লুকাইয়! রাঁখিল এবং সেখান হইতে চলিয়া 
গেল। 

তাহার পর কাপড় কাচিয়া ভিক্ষুর প্রবেশ | সে শ্রখাইবার জন্ত কাপড় 


১ শকার বিটের উপর জুদ্ধ হইয়া তাহাকে মনে মনে “বুডডখোড়” ( অর্থাৎ 'থোড়। বুড়ো ) 
বলিতেছে। 


২৭২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


মেলিতে গিয়। শুফপত্রপুঞ্জের মধ্যে বসন্তসেনাকে দেখিতে পাইল । তাহার জ্ঞান 
তখন ফিরিয়া আসিতেছে বসন্তসেনার মুখে কাপড় নিংড়ানে। জল বিন্দু বিন্দু 
করিয়া দিয়! বস্ত্রাঞ্চল নাড়িয়। ভিক্ষু বুদ্ধোপাঁসিকা বসন্তসেনাকে সুস্থ দেখিয়। 
নিজেকে কৃতার্থ জ্ঞান করিল। 
বসন্তসেন। | মহাশয়, কে আপনি ? 
ভিক্ষু । বুদ্ধোপাঁসিকা, আমাকে কি মনে পড়ে না,__দশ (পল ) সোনা 
দিয়! ছাড়াইয়াছিলেন ? 
বসন্তসেন।। মনে পড়িতেছে। কিন্ত মহাশয়, যাহ! ভাবিতেছেন তা 
ণয়। আমাব মরিলেহ ভালে। ছিল। 
ভিক্ষু । বুদ্ধোপাসিকা, এ কেমন ( কথা )? 
বসন্তসেনা | ( হতাঁশকণ্ে ) বেশ্তাভাবের যেমন উপযুক্ত । 
ভিক্ষু । বুদ্ধোপাসিকা, উঠ উঠ_-এই গাছের পাশে উদ্ভিম্্ লতা 
ধরিয়া । (এই বলিয়া লতা টানিয়া নামাইল | তাহ। ধরিয়া 
বসন্তসেন! উঠিল ।) 
ভিক্ষু । ওই বিহারে আমার ধর্মভগিনী থাকে । সেখানে (গিয়।) 
মন ঠাণ্ডা হইলে পর, উপাসিকা, আপনি ঘরে ফিরিয়া যাইবেন । 
অতএব ধীরে ধীরে চলুন, বুদ্ধোপাঁসিকা । 
(চলিতে লাগিল । তাঁকাইয় ) সরুন মহাশয়ের, সরুন। ইনি 
তরুণী নারী, এই (আমি )ভিক্ষু! এই আমার শ্ুদ্ধধর্ম,_'যে 
মানুষ যথার্থ ই হস্তসংযত, পদসংযত, ইন্দ্িয়সংযত, কি করে তাহার 
রাজপাট ? তাহার হাতে পরলোক বাধা ॥” 
এইখানে অষ্টম অঙ্ক শেষ। অঙ্কের নাম “বসন্তসেনামোটন' | 
বসন্তসেনার হত্যার দায় এড়ানে। আর সেই সঙ্গে চারুদত্তকে জব্দ কনা--এই 
দুই পাঁখি এক টিলে মারিবার উদ্দেশ্তে শকার পরদিন সকালে আদালতে 
("অধিকরণমণ্ডপে ) গিয়৷ নালিশ করিল যে দরিদ্র চাঞ্দত্ত গয়নার লোভে বসম্ত- 
সেনাকে হত্য। করিয়াছে । বিচার করেন ধাহারা (“অধিকরণ-ভোগিক* ) 
তাহাদের যিনি সভাপতি তিনিই বিচারক বা “কোট” (“অধিকরণিক") আর ছুই 
জন তীহার সহকারী বা এসেসর ( “শ্রেষ্ঠিক* ও “কায়স্থ' )। প্রথমেই শকারের 
নালিশ গ্রহণ করিতে বিচারকের প্রবৃত্তি হইল ন1। তিনি পেয়াদা শোধনককে 
বলিলেন, 'বল গিয়া__আজ তোমার নালিশের শুনানি হইবে না। কাল আসিও ।' 


শুনিয়। 
শকার। (সক্রোধে) আঃ, আমার নালিশ আজ বিচার হইবে না! যদি 


“আমোটন”, প্রাকৃত “আমোডডন* মানে নিষ্ঠুর প্রহারে ভাঙিমা! ফেলা। 


সংস্কৃত সাহিত্য ২৭৩ 


বিচার না হয় শুনুন। ভগিনীপতি রাজ। পালককে জানাইয়৷ ভগিনী 
বড় বোনকে জানাইয়া এই বিচারককে দূরে সরাইয়। দিয়! এখানে অন্য 
বিচারককে বসাইব 1১ 
( উঠিয়া যাইতে উদ্ত ) 

শোধনক | মহাশয়, রাভশ্যালক, একটু থাক। ততক্ষণ বিচারকদের জানাইয়' 
আসি । (বিচারকদের কাছে গিয়1) রাজার শালা চটিয়া গিয়৷ এই 
বলিতেছে। ( তাহার উক্তি বলিল ।) 

বিচারক। যুর্বটার পক্ষে সবই সম্ভব । বাপু, বল গিয়া_এস, তোমার নালিশ 
বিচার হইবে । 

শকার এই নালিশ করিল,_“কোন বদ লোক পুষ্পকরগুক জীর্পো্ধানে 
বসন্তসেনাকে লইয়। গিয়া তাহাকে গল টিপিয়া। মারিয়া ফেলিয়। তাহার অলঙ্কার 
অপহরণ করিয়াছে । আমার দ্বার। নয় ।” 
বিচারক । অহো, পুলিসদের গাফিলতি । ওগে। শ্রেঠী ও কায়স্থ, “আমার দ্বার! 

নয়”__ এইটুকু আরজিতে প্রথমে নোট করা হোক । 
কায়স্থ | মহাঁশয় যা বলেন। 

বিচারক শকারকে প্রশ্ন করিলেন, “কিসে তুমি জানিলে যে গয়নার জঙ্যই 
বসন্তসেনাকে বধ কব] হইয়াছে?' শকাঁর উত্তর দিল, “গায়ে গয়ন। নাই, গলায় হার 
নাই । তাই অনুমান করিতেছি।” 

এ নালিশে বাদী-প্রতিবাদী নাই । তাই বিচারক আঠা ও কায়স্থের পরামর্শ 
চাহিলেন। তাহার পরামর্শ দিল বসন্তসেনার মাতাকে হাজির কর! হোক | বসন্ত- 
সেনার মাতাকে ভদ্রভাবে ডাকাইয়া আন। হইল । 

তাহাকে প্রশ্ব করা হইল, “তোমার মেয়ে কোথায়? সে বলিল, “মিত্রের 
ঘরে ।' তখন প্রশ্ন হইল, “মিত্রটি কে ?' বৃদ্ধা বলিতে চাহিল ন1। 

তখন বিচারক বলিলেন, লজ্জা করিয়ো৷ না । আদালত তোমাকে এই প্রশ্ন 
করিতেছে ।২ তখন সে চারুদত্তের নাম করিল। 

চারুদত্তকে ডাকিয়া আনা হইল । অধিকরণমণগ্ডপে তাহাকে সম্মানের আসন 
দেওয়াতে শকার-_সে এতক্ষণ মাটিতে বসিয়াছিল__ক্রুদ্ধ হইল । 

বিচারকের জেরায় চারুদত্ব স্বীকার করিল যে সে গণিকা বসন্তসেনার মিত্র । 
কিন্তু বসত্তসেন৷ এখন কোথায় আছে বলিতে পারিল না। 


১ “আঃ কিং ণ দীশদি মম ববহালে। জই ণ দীশদি তদে! আবুত্তং লাআণং পালঅং 
ৰহিণীবদিং বহিণিং অত্তিকং চ বিবিঅ এদং অধিকলণিঅং দুলে ফেলিঅ এখখ অগ্লং অধিঅলপিঅং 
ঠাবইশ শং।” 

২ “অলং লঙ্জয়। ব্যবহারস্তং পৃচ্ছতি ৷” 
ভা. আ. ই._-১৮ 


২৭৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


এমন সময় আদীলতে চন্দনকের প্রতি অভিযোগ লইয়। বীরক আদিল 
বিচারক তাহাকে বসন্তসেনার লাস তল্লাস করিতে জীর্ণোগ্ভানে পাঠাইয়।! দিলেন । 
বীরক আসিয়া বলিল, “এক নারীদেহ শিয়াল কুকুরে খাইয়া! ফেলিদ্নাছে, দেখি- 
লাম ।” শ্রেচী ও কারস্থ জিজ্ঞাসা করিল, “কিসে বুঝিলে দেহটি নারীর ? সে বলিল 
'হাত পা ও চুল পড়িয়া! আছে, তাহা হইতে |, 
বিচারক চারুদত্তকে অপরাধ স্বীকার করিতে বলিলেন । চারুদত্ত কিছু বলিল 
ন1। সে বসন্তসেনার অলঙ্কার_-যাহ1 সে রোহসেনকে সোনার খেল] গাড়ি গড়াই- 
বার জন্য দিয়াছিল-_বন্ধু মৈত্রেয়কে* দিয়! ফেরৎ পাঠাইয়াছে। মৈত্রেয়ের 
ফিরিতে দেরি দেখিয়া! তাহার মনে ভাবনা হইতেছে । 
বপন্তসেনর বাড়ির দিকে যাইতে যাইতে মৈত্রেয় শুনিল যে চারুদত্তকে 
আদালতে ডাকিয়া লইয়। গিয়াছে । সে বসন্তসেনার বাড়ি না গিয়া দ্রুতপ্দে 
অধিকরণমণগ্ডুপে চলিয়া আসিল । ব্যাপার শুনিয়াই মৈত্রেয় শকারকে আক্রমণ 
করিল । মেত্রেয়ের কোমরে বাধা ছিল বসন্তসেনার অলঙ্কার ৷ দুইজনের হাতা- 
হাতির সময়ে সেগুলি খুলিয়া পড়িয়া গেল। তাহাতে চারুদত্তের অপরাধ 
প্রমাণিত হইয়াছে জ্ঞান করিয়] বিচারকের! দৃঃখিত হইলেন | তাহার বসন্তসেনার 
মাকে গয়নাগুলি সনাক্ত করিতে বলিলেন । বুদ্ধার মায়! চারুদত্তের উপর | সে 
গয়ন। সনাক্ত করিতে নারাজ হইল । 
বসন্তসেন। মরিয়াছে ভাবিয়া ও বিচারের বিভ্রাট দেখিয়া হতাশ হইল | সে 
বলিতে চাহিল, নিজের দৌষেই সে বসন্তসেনাঁকে হারাইয়াছে ৷ সে শকারকে 
দেখাইয়া বলিল 
ময়। কিল নৃশংসেন লোকন্বয়মজানতা | 
সত্রীরত্বং চ বিশেষেণ শেষমেযোহভিধাস্যতি ॥ 
“নিঠুর আমিই, ইহলোঁক পরলেক না ভাবিয়া ক্ত্রীরত্রটিকে__- | বিশেষে 
বাকি কথা এ বলিবে ॥' 
বিচারক ইহ] চারুদত্তের অপরাধ-স্বীকাঁর বলিয় গণ্য করিলেন এবং প্লাজার 
কাছে দণ্ডের হুকুম চাহিয়। পাঠাইলেন । 
বৃদ্ধা বিচারককে অনুনয় করিয়া! বলিল 
ক্ষমা কর, ক্ষমা কর মহণশয়ের | আমার সে মেয়েকে যদি হত্যা করা 
হইয়া! থাকে তো হত্য! কর! হইয়াছে । এ বীচুক দীর্ঘায়ু হইয়৷ । আর 
একট] কথা | বাদী-প্রতিবাদী লইয়া নালিশ । আমি বাদী (অথব! 
ফরিয়াদী ) নই । ইহাকে ছাড়িয়া] দাও ।' 
বুদ্ধীকে সেখান হইতে সরাইয়। দেওয়া! হইল | তখনই রাজার হুকুম শীসিল, 





১ বিদুষকের নাম । 


সংস্কৃত সাহিত্য ২৭৫ 


“যে গয়নাগাঁটির নিমিত্ত বসন্তসেনাকে হত্যা কর! হইয়াছে সেই গয়ন।- 
গুলি গলায় বাধিয়। দিয় টেটর৷ পিটাইয়? চারুদত্তকে দক্ষিণ মশানে 
লইয়] গিয়া শুলে চাপাইয়া হত্যা কর।' 
চারুদত্ত মৈত্রেয়কে বলিল, “রোহসেনকে পালন করিও |” এইখানে নবম অঙ্ক 
শেষ । এ অঙ্কের নাম “ব্যবহার” »। 
হই চগ্ডাল চারুদত্তকে লইয়া রাজপথ দিয়া বধ্যস্থানের দিকে চলিয়াছে। 
চারুদত্বের অঙ্গে রক্তচন্দন মাথা, গলায় রক্তকরবীএ মালা, হাতে শূল। লোকের 
ভিড় ঠেলিয়৷ পথ করিতে করিতে চগ্ডালের। বধলিতেছে-“সরিয়া যাও, সরিয়। 
যাও, সরিয়। যাঁও। সং-পুরুষের মৃত্যুদণ্ড দেখিতে নাই ।' চারুদত্তের শোকে 
নগরের লোকের চোখের জল ঝরিয়৷ পথ যেন ভিজিয়। গেল । 
মাঝে মাঝে চগ্ডালের। টেটর। পিটায় আর রাজাব দণ্ডাজ্ঞা পাঠ করে। 
দূর হইতে পুত্রের ও সথার বিলাপধ্বনি চারুদত্তের কানে আসিল। চারুদত্ত 
চগ্ডালদের বলিল, “তোমাদের কাছে কিছু চাই।” তাহার বলিল, “আমাদের 
হাত হইতে তুমি কী লইবে? চারুদত্ত বলিল, 'না ন1। পরলোকে যাইবার 
পাথেয় রূপে ছেলের মুখ একবার দেখিতে চাই ।' তাহারা বলিল, 'বেশ।' 
রোহসেনকে লহয্ন। বিদৃষক প্রবেশ করিল। ছেলেকে দেখিয়া চারুদত্ত 
ভাবিতে লাগিল, “কি দিই 1 দিবার শুধু একটিমাত্র বন্ত তথনে। তাহার ছিল, সে 
যক্তোপবীত । চারুদত্ত পইত] খুলিয়? পুত্রকে দিল । 
চগ্ডালের। চারুদত্তকে বধ্যস্থানে লইয়া যাইবে, রোহসেন যাইতে দিবে না। 
চগ্ডালেরা আবার ডিগ্ডিম বাজাইয়া রাজঘোষণ] পড়িল । এ ঘোষণ। শকারের 
ভৃত্য স্থাবরকের কানে গেল । সে বসন্তসেনার ব্যাপার সবই জানে । পাছে সে 
বলিয়। দেয় সেইভয়ে শকার তাহাকে বাহির-বাঁড়ির দোতলায় বন্দী করিয়। 
রাখিয়াছে। স্থাবরক প্রাণ বিপন্ন করিয়া! জানালা ভাঙ্গিয়া লাফ দিয়! নীচে পড়িল 
এবং চগ্ডালের কাছে গিয়া বলিয়া! দিল যে চারুদত্ত বসন্তসেনাকে হত্যা করে 
নাই। ইতিমধ্যে শকাঁর আসিয়া পড়িল এবং তাহীকে ঘুষ দিয়া থামাইতে চেষ্টা 
করিল। স্থাবরক ঘুষ লইল না, কিন্তু শকারের চত্রান্ত কাটিয়া উঠিতেও পারিল 
ন1। চগ্ডালের। স্থাবরকের কথায় বিশ্বাস করিল ন]। 
কে বধকার্ধ করিবে এই লইয়। চণ্ডাল দুইজনের মধ্যে বিতর্ক হইল | এ বলে, 
তোমার পাল । ও বলে, তোমার পালা | শেষে হিসাব করিয়1 যাহার পাল] ঠিক 
হইল সে বলিল, “একটু দেরি কর। যাক ।” অপর চগ্ডাল বলিল, “কেন? 
প্রথম | ওরে, বাবা স্বর্গে যাইবার সময়ে বলিয়। গিয়াছেন,_-বাছ৷ বীরক, 
যখন তোমার বধ-পাঁলা পড়িবে তখন তাড়াতাড়ি করিয়া কাজ 
সারিবে ম1। 


75 অর্থাৎ আদালতে বিচার। 


২৭৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দ্বিতীয় । কি জগ্ ? 
প্রথম । কখনো! কোনও বণিক টাঁক৷ দিয়া বধ্য ব্যক্তিকে ছাড়াইয়। নেয় । 
কখনে। রাজার পুত্রলাভ হয়, তখন সেই উৎসব উপলক্ষ্যে সব বধ্য- 
ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। কখনে। বা হাতি শিকল ছিড়ে, সেই 
গোলম]!লে বধ্য ব্যক্তি ছাড়া পায় । আবার কখনে। রাজা বদল হয়, 
তখন সমস্ত বধদণুপ্রাঞ্ত ব্যক্তি খালাস পায় ।” 
শকার তাহাদের আর দেরি করিতে দিল না। চারুদত্তকে লইয়1 চগ্ডালের! 
দক্ষিণ মশাঁনের দিকে চলিল । 
এদিকে ভিক্ষু বসন্তসেনাকে লইয়। চীরুদত্তের বাঁড়ির দিকে রওন]। হইয়াছে । 
পথে লোকের ভিড় দেখিয়। শুনিয়! ব্যাপার বুঝিল এবং তাহার তখনি দক্ষিণ 
মশীনের দিকে ছুটিল। 
চারুদত্তের প্রতি অন্ধুকম্পা করিয়। চণ্ডাল তাহার শিরচ্ছেদ করিতে গেল কিন্তু 
কাটিতে হাত উঠিল না। তখন চারুদত্তকে শূলে দ্বার উদ্যোগ করা হইল। 
এমন সময় সেখানে ভিক্ষু ও বসন্তসেনা আসিয়৷ পড়িল । 
“'আর্য চারুদত্ত, এ কি ।'__বলিয়া বসন্তসেন। তাহার বুকে ঝাঁপাইয়া পড়িল । 
'আর্য চারুদত্ত, এ কি |? বলিয়। ভিক্ষু তাহার পায়ে লুটাইয়। পড়িল। 
একজন চগ্ডাল ষজ্কবাঁটে রাজাকে খবর দিতে গেল। সমূহ বিপদ গণিয়। 
শকার পলাইল | চণ্তাল আসিয়া বলিল, "রাজার এই আদেশ-_যে বসন্তসেনাকে 
হত্যা করিয়াছে তাহাকে বধ করিতে হইবে |” চগ্তালের শকারকে খু'ঁজিতে 
গেল! 
এতক্ষণ পরে চাঁরুদত্ত যেন সংজ্ঞা! ফিরিয়] পাইল । তাকাইয়1 বসন্তসেনাকে 
চিনিয়া আনন্দে বলিয়া উঠিল, “এ কি, বপত্তসেনা যে! 
কুতো বাম্পান্ধারাভিঃ স্বপয়ন্তী পয়োধরো৷ । 
ময়ি মৃত্যুবশং প্রাঁণ্চে বিচ্যেব সমুপাঁগতা ॥ 
“কোথা হইতে (বসত্তমেন1) চোখের জলে স্তনদ্বয় সিক্ত করিতে করিতে 
মৃত্যুবশপ্রাপ্ত আমার (গৌচরে) বিদ্ধার মতে। আসিয়। হাজির হইল !*৯ 
ভিক্ষুকে দেখাইয়৷ পরিচয় জিজ্ঞাসা করিলে বসন্তসেন। বলিল, “ইনিই আমাকে 
বাচাইয়াছেন |" চারুদত্ত বলিল, “কে তুমি অকারণ বন্ধু ?' তখন ভিক্ষু আত্ম- 
পরিচয় দিল, "আমিই সেই তোমার পাঁদসংবাহনচিত্তক সংবাহক |” তাহার পর 
সব' ঘটন। সে চারুদত্তকে বলিয়! দিল। 
এমন সময়ে বছুলোকের চীৎকার শোনা গেল । সঙ্গে সঙ্গে শবিলক প্রবেশ 


১ এখানে বিগ্াহুন্দর-কাহিনীর হীাঙ্গত আছে, অনুমান করি । তবে “বিস্ভা" এখানে কোন 
লারিক| নয়, বিদ্যাবিন্মুত গুণীর সঙ্কটাবস্থায় অকল্মাৎ-নমুত বিভা । 


সংস্কৃত সাহিত্য ২৭৭ 


করিল। যজ্ঞবাটস্থিত রাজ! পাঁলককে হত্য। করিয়া, সঙ্গে সঙ্গে আর্যককে 
সিংহাসনে বসাইয়া, তাহারই আদেশে চারুদত্তকে মুক্ত করিতে সে আসিতেছে । 
দূর হইতে চারুদত্ত ও বসন্তসেনাকে জীবিত দেখিয়া তাহার দুশ্চিন্তা দূর হইল। 
কিন্তু চারুদত্তের সম্মুখে আসিতে তাহার লজ্জা ও ভয় হইল । শেষে স্থির করিল, 
“সর্বত্রার্জবং শৌভতে 1*১ আসিয়। হাঁতযোড় করিয়া বলিল, 'আর্য চারুদত্ত !, 
চারুদত্ব । কিন্তু কে আপনি? 
শবিলক । যেন তে ভবনং ভিত্বা স্যাসাপহরণং কৃতমূ। 
সোইহং কতমহাপাপস্তবীমেব শরণং গতঃ ॥ 
“যে তোমার ঘরে সি'দ দিয়। গচ্ছিত ধন অপহরণ করিয়াছিল, 
আমি সেই মহাঁপাপী । এখন তোমার শরণ লইলাম ॥ 
চারুদত্ত। বন্ধু, ও কথা বলিও না। এই তোমার সঙ্গে প্রণয় হইল । 
( এই বলিয়া গল? জড়াইয়। ধরিল। ) 
আর্ষক রাজ! হইয়াছে শুনিয়। চারুদত্ত প্রীত হইল । শবিলক বলিল যে আর্ধক 
চারুদত্তকে উজ্জয়িনীর কাছে কুশাঁবতীতে রাজ্যথণ্ড দান করিয়াছেন । তাহার পর 
শকারকে আনিতে শবিলক হুকুম দিল । শকার আসিয়। চারুদত্তের পায়ে পড়িল, 
বলিল, “আর্য চারুদত্ত, আমি তোমার শরণাগত, আমাকে বীচাও । শবিলক 
শকরকে বধ করিতে চায়। চারিদিকে লোকে চীৎকার করিতেছে, “উহাকে 
ছাড়িয়া দাও, আমরা মারিয়া ফেলি । চাকুদত্ত কিছুতেই শকাঁরকে ছাড়িবে না। 
শবিলক তাহাকে জিজ্ঞাস! করিল, “কেন ইহাকে শান্তি দিতে চাও না?" 
চীরুদত্ত। “শত্রঃ কৃতাপরাধঃ শরণবুপেত্য পাদয়োঃ পতিতঃ শস্ত্রেণ ন 
হস্তব্যঃ 1” 
শবিলক | বেশ, তাহ হইলে কুকুরের মুখে ফেলা হোক ।' 
চারুদত্ত | “নহি ৷ উপকারস্ত কর্তব্যঃ ॥*২ 
শবিলক। কি আশ্চর্য! কিকরি। বলুন আপনি । 
চাঁরুদত্ত। তাহা হইলে মুক্তি দ্রিন। 
শবিলক । মুক্ত হোক । 
এমন সময় লোকমুখে শোনা গেল চারুদত্তবের পত্রী অগ্নিপ্রবেশ করিতে 
উদ্যত, কেবল পুত্র কাদিয়া আচলে ধরিয়া বাধা দিতেছে। চন্দনক আসিয়া 
বলিল, “আমি বলিয়াছি আর্য চারুদত্ত জীবিত আছেন, কিন্ত গোলমালে কে কার 
কথা শোনে ।' 


১ সোজ। কথ! সব স্থানেই ভালো ।” 
২ চারুদপ্তের উক্তি ছুইটিতে একটি অর্ধ-শ্লোক পূর্ণ.হইয়াছে। প্লোকটির অর্থ, শত্রু অপরাধ 
করিলেও শরণ লইল পায়ে পড়িলে অস্ত্রে কাটিতে নাই। ( তাহার ) উপকারই করিতে হয় । 


২৭৮ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


শ্ুনিয়াই চারুদত্ত যৃছা গেল। তাহার সংজ্ঞালীভ হইলে পর সকলে মিলিয়া 
তাহার বাড়ির দিকে ছুটিল। চারুদত্ত আসিয়া! পড়াতে সেখানে সবদিক রক্ষা 
হইলে মৈত্রেয় বলিতে লাগিল, 'অহে, সতীর কি প্রভাব । যেহেতু অগ্নি প্রবেশ 
করিব এই সংকল্পের ঘারাই প্রিয়ের সহিত মিলন ঘটিল।” চারুদত্ত বন্ধুকে 
জডাইয়] ধরিল। 
দাসী আসিয়া, “অজ্ঞ বন্দাঁমি*১ বলিয়। পায়ে পড়িল । চারুদত্ত তাহার পিঠে 
হাত দিয়া বলিল, “ওঠ রদনিকা | বলিয়া তাহাকে উঠাইল । 
চাঁর্ধত্তপত্বী বসন্তসেনাকে দেখিয়া বলিল, “এতক্ষণে আমার কুশল হইল ।' 
ছুইজনে আলিঙ্গনবদ্ধ হইল । 
তখন শবিলক বসন্তসেনাকে সম্বোধন করিয়া ঘোঁষণ] করিল, 'রাজা খুশি 
হইয়া আপনাকে বধৃশবের দ্বার অনুগ্রহ করিয়ীছেন 1২ এই বলিয়া! বসন্তসেনাঁর 
মাথায় অবগুঠন পরাইয়া দিল 1৩ 
ভিক্ষুর দিকে চাহিয়া শবিলক বলিল, “ইহার কি করা যায়।' চারুদত্ত 
বলিল, “ভিক্ষু, কি তোমার আকাজ্ষা! ? ভিক্ষু বলিল, “এইসব অনিত্যত। দেখিয়া 
প্রব্রজ্যায় আমার মন দ্বিগুণ বপিয়াছে।” 
চারুদত্ত শবিলককে বলিল, 'বন্ধু, ইহার দৃঢ় প্রতিজ্ঞ! । অতএব ইহাকে 
পৃথিবার সমস্ত রাজ্যের কুলপতি কর] হোক ।” 
শবিলক বলিল, তাই হোঁক।” ভিক্ষু খুশি হইল। বসন্তসেনাও খুশি হইল । 
তাহার পর শখিলক বলিল, "স্থাবরকের৪ কি করা যায়?” 
চারুদত্ত বলিল, “ইহার দাসত্বমোচন হোক । চণ্ডাল ছুইজনকে চগণ্ডালদের 
কর্তা করা হোঁক। চন্দনককে রাজ্যের দণ্ডপালক কর] হোক । আর শকাঁরকে 
তাহার পূর্বপদেই রাখা হোক” 
শবিলক সবেতেই রাজি কিন্তু শকারের বেল। নয়। তাহাকে সে বধদপগুই 
দিতে চাঁয়। চারুদত্ত অনেক কষ্টে শবিলককে শান্ত করিল। 
সবশেষে তিনটি ভরতবাক্য শ্লোক । তাহার মধ্যে দ্বিতীয়টিতে সংসারের ছুঃখ- 
স্বখের বিচিত্র খেলার উল্লেখ আছে বলিয়। যূল্যবান্‌। 
কাংশ্চিং তুচ্ছয়তি প্রপুরয়তি ব৷ কাঁংশ্চিন্‌ নয়ত্যন্্রতিং 
কাংশ্চিৎ পাতবিধো করোতি চ পুনঃ কাংশ্চিন্‌ নয়ত্যাকুলান্‌ । 
অন্যোন্ঠং প্রতিপক্ষসংহতিমিমাং লোকস্থিতিং বোধয়ন্‌ 
এষ ক্রীড়তি কুপযন্ত্রঘটিকান্তায়প্রসক্তো৷ বিধি ॥ 


উজ, পাশা্াীশীীশ ৮৮ ীাশাশ্শা পাশ 


১ “ঠাকুর প্রণাম করি' 

২ অর্থাৎ রাজ তোমাকে বেশ হইতে মুক্ত করিয়া! কুলবধূর মর্ধাদ! দিয়াছেন । 
৩ গণিকারা মাথায় কাপড় দিত ন1। মাথাক্প কাপড় কুলবধূর মর্ধাদ[জ্ঞাপক । 
৪ শকারের ভৃত্য । 


ংস্কৃত সাহিত্য ২৭৯ 


'কাহাকেও শৃন্য করে, কাহাকে ব' পূর্ণ করে, কাহাকে বা উন্নতি দেয়। 
কাহাকে বা পতনব্যাপারে ফেলে, আবার বিপন্ন কাহাকে বা উদ্ধার 
করে। পরস্পর বিরুদ্ধতার এই একত্র সমাবেশ জানাইয়া এই দৈব ধেন। 
কুয়া থেকে জলতোলা ব্যাপারে যন্ত্র হইয়] ক্রীড়া করিতেছে ॥' 
এইখানে 'সংহাঁর২ নামক দশম অঙ্ক শেষ । নাটকও সমাপ্ত । 


মুচ্ছকটিক সংস্কৃত সাহিত্যে অত্যন্ত একক এবং নণটকীয়তার গুণে ভারতীয় 
সাহিত্যের সর্বশ্রেঠ রচন1।* এমন মনোহারী অথচ সম্ভাব্য কাহিনী দ্বিতীয় কোন 
সংস্কৃত বইয়ে নাই । কাহিনীটি আধুনিক এবং শুধু নাটক বলিয়াই নয়, গল্প- 
উপন্যাসের, এমন কি ভিটেকৃটিভ কাঁহিনীরও কাঁছ থেষিয়া যাঁয়। ভূমিকা- 
সংখ্যা অনল্প নয়. এখং চরিত্রচিত্রণ সবই হৃদয়গ্রাহী ও যথাসস্তব স্বাভাবিক এবং 
স্থানকালের গন্ধরঙমাঁথ। ৷ বসন্তসেনা ও চাঁকদত্ত হইতে আরম্ত করিয়া রোহসেন 
ও বসন্তসেনার মা পর্যন্ত বড়-ছোট সব ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। ছোট চরিত্রগুলি 
বোধকরি সবচেয়ে জীবন্ত । কিন্তু এগুলি সাধারণ পাঠকের চোখে পড়িবার নয়। 
যেমন সংবাহক, মেত্রেয় ও বসন্তসেনার মাতা । সংবাহকের ভূমিকা সবচেয়ে 
বিশিষ্ট ৷ পাটলীপুত্রবাঁসী গৃহস্থের ছেলে সে ! দেশ দেখার কৌতৃহলে উজ্জয়িনীতে 
আপিয়। ছুরবস্থায় পড়িয়াছিল। যা পে একদা শখ করিয়া শিখিয়াছিল সেই 
মর্দশিয়া-বৃত্তি তাহাকে বাচাইয়। রাখিল | চারুদত্তের অবস্থ। খারাঁপ হওয়ায় সে 
আবার ছুবিপাঁকে পড়ে । জুয়াড়ি হয়, অশেষ দুর্দশা ভোগ করে, তাহার পর 
বসন্তসেনার দয়ায় উদ্ধার পায়: সে বরাবরই বুদ্ধোপাসক ছিল, এখন সে 
সংসারে বীতরাগ হইয়! প্রত্রজ্যা লইল। বৌদ্ধ ভিক্ষুরূপে তাহার যে যৃতি 
জীর্ণোন্ানে দেখিলাম তাহা বড় শান্ত শরিগ্ধ । শকার তাহাকে মারিতেছে, সে 
মাথা নত করিয়া সহা করিতেছে আর মুখে বলিতেছে, “নমো বুদ্ধশ শ"। 
বসন্তসেনীর পরিচর্যা! করিয়। তাহাকে রাজপথ দিয় সন্তর্পণে লইয়া! যাঁওয়াতেও 
তাহার প্রশান্ত করুণাময়তা উদ্ভাসিত । এ চরিপ্র যিনি আকিয়াছেন হয় তিনি 
কোন ভালে বৌদ্ধসন্ন্যাসীকে প্রত্যক্ষ করিয়াছিলেন নয় কোন প্রাচীন রচন। 
হইতে খাঁটি উপাদান সংগ্রহ করিয়াছিলেন । 

মচ্ছকটিক নাটকের প্রটের জটিলতা এবং কোন কোন দৃশ্ঠের কবিতা- 
বাহুল্য আর মধ্যে মধ্যে ভাষার অর্বাচীনতা। লক্ষ্য করিলে অনুমান হয় যে যূল 
রচনার উপরে পরবর্তণ কালের প্রলেপ কিছু কিছু হয়ত পড়িয়াছে। সে যাই 


১ এখানে চ615127 ৮1761 ( অরত্ঘট-ঘটিক1 যন্ত্রের ) উপমা । 
২ অর্থাৎ কাহিনী-গুটানে| | 
* মনে হর কাহিনীটি কোন বিলুপ্ত বৌদ্ধ অবদান হইত গৃহীত । 


২৮০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


হোক মূল নাটকথানি যে বেশ প্রাচীন তা ধাহার। মন দিয়! পড়িবেন তাহার! 
সহজেই উপলব্ধি করিবেন । 


“ভাস” 

১৯১২ খ্রীষ্টান্ের আগে ভাস নামে এক প্রাচীন নাট্যকারের নামটুকু শুধু জান। 
ছিল । কালিদাসের মালবিকাগ্রিমিত্রের কোন কোন পুঁথিতে প্রন্তাবনায় প্রসিদ্ধ 
নাট্যকার বলিয়! ভাসের উল্লেখ আছে । বাঁণতষ্ট (সপ্তম শতাব্দীর প্রথম ভাগে ) 
“হ্র্যচরিত' গ্রন্থের উপক্রম অংশে যশস্বী নাটাকার বলিয়। ভাসের নাম করিয়াছেন । 
রাজশেখর (দশম শতাব্দীর পরে ) ভাসের রচিত 'ম্বপ্নবাসবদত্ত' নাটকের নাম 
উল্লেথ করিয়া বলিয়াছেন যে রচনাটি বিদগ্ধ সমীলোচকের অগ্নিপরীক্ষায় 
উত্তীর্ঘ। 

পণ্ডিত গণপতি শাস্ত্রী কেরলে তেরখানি নৃতন অজান। নাটকের পুঁথি পাইয়া 
ছাপাঁইয়াছিলেন (১৯১২ )। এগুলির কোনটিতেই রচয়িতার নাম নাই | সব- 
গুলির রচন1 এক ছীচে ঢালা, যেন এক জনেরই লেখা | তাহার মধ্যে একখাঁনির 
নাম 'ম্বপ্রবাসবদত্ত' | রাঁজশেখর ভাসের স্বপ্নবাসবদত্তের নাম করিয়াছেন, স্থতরাং 
গণপতি শাস্ত্রী মনে করিলেন যে স্বপ্রবাসবদত্ত সমেত নাটকগুলি বই ভাসের 
রচন]। শাস্ত্রী মহাশয়ের এই সিদ্ধান্ত অনেকেই মানিয়া লইলেন। কিন্তু কেহ 
কেহ সন্দেহ করিলেন যে এগুল্সির কালিদাঁসের পুবগাঁমী অথবা পরগামী কোন 
এক ব্যক্তির, ভাসের লেখা নয়। নাটকগুলি লইয়! ষফতই আলোচনা হইতে 
লাগিল সন্দেহ ততই বাড়িতে লাগিল । দেখা গেল যে কোন কোন গ্রন্থে ভাদের 
বলিয়। উদ্ধৃতি এই গ্রস্থাবলীতে মিলিতেছে ন71১ সব নাটকের ভরতবাক্য প্রায় 
একই রকম ।২ ইতিমধ্যে কেরল হইতে আরও দুই একটি নাঁটক আবিষ্কৃত হইল 
যাহার রচন] পূর্বাবিষ্কত “ভীস*-ন।টফাবলীর মতোই, কিন্তু পেগুলির রচনাকাল 
অষ্টম শতাব্দী । তখন বোঝা গেল যে “ভাস*-নাটকগুলির মতো! এই নাটকও 
কেরলের পেশাদার পাট্যসম্প্রদায় চকৃকিয়ারদের সম্পত্তি । ইহারা পুরনো 
নাটক কাটাই-ছাটাহ করিয়। নিজেদের ইাণচে ঢালিয়া অভিনয় করিতেন | অনেক 
সময় ইহাদের নাট্যবস্ত একটি মাত্র অঙ্কে বা দৃশ্তে নিবন্ধ হইত । নাটকগুলি প্রাচীন 
কবি ভাসের কিনা এ বিষয়ে এখনও কোন স্থির সিদ্ধান্ত হয় নাই। তবে এই 
পর্যন্ত নির্ভর করিয়! বল' যায় এ নাটকগুলি যেভাবে পাইয়াছি তাহা খুব প্রাচীন 
নয়, সম্ভবত অষ্টম শতাব্দীর ( অথব। অরেও পরবত্তা কালের) সংক্করণ কেরলে 


১ যেমন ধ্বন্তালোকে, নাট্যদর্পণে ও নাটকলক্ষণরত্কোশে শ্বপ্নবাসবদত্ত হইতে উদ্ধত শ্লোক । 
২ যেমন, “ইমাং সাগরপর্যস্তাং হিমবদৃবিদ্ধ্যকুগলাম্‌ | 
মহীমেকা তপত্রাঙ্কাং রাজসিংহঃ প্রশান্ত ন্‌: ॥” 


সংস্কৃত সাহিত্য ২৮১ 


সম্পাদিত। রচনাগুলির কোন কোনটির মূলে সম্ভবত প্রাচীনতর নাট্যবন্ধ ছিল। 
সে নাটক ( অথব! নাটকগুলি ) কাঁলিদাসের পৃর্বর্তা কিন বল! সম্ভব নয়। 
গণপতি শাস্ত্রী যে ভাস-নাটকাবলী ছাপাইয়'ছিলেন তাহার মধ্যে পাঁচটি 
অত্যন্ত ক্ষুদ্র রচনা, এক-অক্কের ।৯ একটি তিন-অঙ্কের,২ দুইটি চার-অঙ্কের 1৩ 
একটি পাঁচ-অঙ্কের,৪ তিনটি ছয়-অঙ্কের,৫ একটি সাত-অস্কের 1৬ 
নাটকগুলির মধ্যে 'বালচরিত” সংস্কৃত ভাষায় প্রাপ্ত সর্বপ্রাচীন কষ্খলীলাময় 
নাটক । কিছু পরিচয় দিই | বর্ণনা কংসবধ পর্যন্ত । নান্দীঙ্জোকে চতুর্থাবতারবন্দনা, 
একটু অভিনব । 
পুরাকালের সত্যযুগে (যিনি ) শীখ ও দুধের কান্তিময় এবং নারায়ণ 
নামে পরিচিত, ত্ররেতায় যিনি তিন পদক্ষেপে ত্রিভুবন ব্যাঞ্ধ করিয়া- 
ছিলেন, স্থবর্ণকান্তি, বিষণ, (যিনি ) দ্বাপরযুগে রাবণবধার্থে দুবাদলশ্তাম, 
রাম। কলিযুগে তিনি কাজল কালে | তিনি দামোদর নিত্য তোমাদের 
রক্ষা! করুন ॥ 
পরবর্তী কালের নেপাল দরবারের নাটকের মতে। ( এবং পুতুল-নাটবাজির 
মতো ) আবধিদৈবিক পাত্রপাত্রীরা__তাহার মধ্যে অন্ত্রশস্্রত আছে_ গঙ্গমমধ্যে 
আসিয়া আপন আপন পরিচয় দিয়াছে । বুন্বাথনে “হলীষক”* অর্থাৎ রাঁসক্রীড়ার 
বর্ণ*দ1 আছে (তৃতীয় অঙ্ক ), কালিয়-দমনের উল্লেখ আচে (চতুখ অঙ্ক)। কৃষ্ণ 
নামটি একবারও নাই | 


ভবভূতি 


সংস্কৃত সাহিত্যে নাট্যকার হিসাবে কালিদাসের পরেই ভবভৃতির খ্যাতি । 
কালিদাসের মতো। ইনিও তিনটি নাটক লিখিয়াছিলেন | দুইখানি নাটকের বিষয়, 
রামচরিত্র__'মহাবীরচরিত" ও “উত্তররামচরিত।” একখানি লৌকিক আখ্যান 
অবলম্বনে__“মালতী-মাধব” 1৭ ভবভূতির নামান্তর ( অথব। উপাধি ) ছিল শ্রক। 


১ “মধ্যমব্যায়োগ', 'দুতবাক্য', 'দৃতঘটো কচ, “কর্ণভার, ও 'উরুভঙ্গ'। সব কর়টিরই বিষয় 
মহাভারত হইতে লওয়] | 

২ “পঞ্চরান্র* ৷ বিষয় মহাভারতীয়। 

৩ 'প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ' ও 'চারুদত্ত'। প্রথমটির বিষজ্প প্রচলিত কাহিনী। দ্বিতীয়টি বিষয় 
সুচ্ছকটিকের প্রথম অঙ্ক। 

৪ “'বালচরিত” | বিষয় কৃষ্ণের বাল্যলীলা, বি্টুপুরাণ হইতে লওয়া। 

৫ 'ম্বপ্নবাসবদত্ত,” অবিমারক' ও “অভিষেক” । প্রথম ছুইটির কাহিনী প্রচলিত আখ্যায়িকণ 
হইতে নেওয়া, তৃতীয়টির রামায়ণ হইতে ! 

৬ প্রতিমা” । বিষয় রামায়ণের । 

৭ মৃচ্ছকটিকের মতো মালতীমাধবও প্রকরণ, অর্থাৎ লৌকিক বিষয়ে দশ-অস্ক নাটক। 


২৮২ ভাঁরতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


পিতা নীলকণ, মাত? জাতৃকর্ণী । পিতামহ তট্টগোপাঁল। নিবাস বিদর্তদেশে পদ্মপুর 
(ব1 পদ্মাবতী ) নগরে । ইহার! বেদজ্ঞ নৈঠিক ত্রা্ধণ ছিলেন ।১ ভবভৃতির 
জীবৎকাল সপ্তম শতাব্দীর শেষ অথবা অষ্টুম শতাব্দীর প্রারস্ত । 
মহাবীরচরিত সাঁত-অঙ্ক। ইহাতে রামের অযোধা? প্রত্যাবর্তন অবধি 
রামচরিত বণিত হইয়াছে । বর্ণনা নিখুঁতভাবে রামায়ণ অনুযায়ী নয়। নাটকটির 
পঞ্চম অঙ্কের খানিকটা পর্যন্ত ভবভৃতির লেখা, বাঁকিট? অপরের লেখা,-_ এমন 
একট? জনশ্রুতি প্রাচীন টিকাকীরেব! লিপিবদ্ধ করিয়াছেন । এ কথা সত্য হইলে 
বুঝিতে হইবে যে নাটকটি ভব্ৃত্তির শেষ রচন। এবং সমাপ্ত করিবার আগেই 
তাহার মৃত্যু হইয়াছিল । 
ভবতভৃতির শ্রেষ্ঠ রচন। 'উত্তররামচরিত” | ইহাতে গর্ভবতী সীতার বনবাঁস 
হইতে শুরু করিয়া রামসীতার পুনমিলন পর্যন্ত ঘটনাবলী বণিত হইয়াচে | 
মিলনের ব্যাপারটি ভবভূতির নিজস্ব | সংস্কৃত নাটক বিয়েগান্ত করার রীতি ছিল 
1, শেষে নায়ক-নায়িকাকে মিলাইয়া দিতেই হইত । তাই সীতার আত্মবিসর্জন 
ঘটনাটি রামের সমক্ষে অভিনয় বলিয়া! ভবভূতি উপস্থাপিত করিয়াছেন ৷ বাম এ 
অভিনয় সত্য বলিয়া স্বীকার করিলেন এবং সীতার জন্য কাঁদিতে লাগিলেন | 
প্রজারাঁও খুব অনুতপ্ত হইল । তখন বশিষ্ঠ-পত্তী অরুন্ধতী সীতাঁকে লইয়া সেখানে 
উপস্থিত হইলেন । পতিপত্ীব মিলন ঘটিল। তখন বাঁল্সীকি কুশ ও লবকে আনিয়া 
'মলাইয়! দিলেন । 
মালতীমাধব প্রেমকাহিনী-নাটক । মালতী ও মাধব-দুই বন্ধুর পুত্র ও 
বন্যা ৷ জন্মের পূর্ব হইতেই বন্ধুদের মধ্যে কথা দেওয়া ছিল যে পরস্পরের পুত্র- 
কন্তার বিবাহ দেওয়? হইবে | বিবাহে বাধা উপস্থিত হইল । রাজার এক প্রিয়- 
পাত্র মালতীকে বিবাঁহ করিতে চাঁয় ! বৌদ্ধ পরিব্রাজিক' কামন্দকীর বুদ্ধিকৌশলে, 
মাধবের পরাক্রমে এবং অদুষ্টেব অনুকলতাঁয় পরিশেষে মালতী ও মাধবের 
মিলন ঘটিয়াছিল। দশ-অঙ্কের এই *্প্রকরণ*টিতে ভবভৃতি নাঁনা' রসের পরিবেশন 
করিয়াছেন । তাহার মধ্য নৃতন রহিতেছে শ্বশীনবর্ণনায় ও সেখানে তান্ত্রিক 
আচার-অনুষ্ঠানের প্রসঙ্গে বীভৎস-রসের অবতাঁরণায় ৷ মালতীমাধব ভবসভৃতির 
প্রথম রচন1। ইহাতে অপর দুইটি নাটকের মতে রচনণয় প্রোটিমা ও গাঁথনিতে 
দৃঢ়তা ও সামঞ্জস্য নাই। প্রস্তাবনাঁয় নিজের উপর কবির আস্থার প্রকাঁশও তাহাই 
নির্দেশ করে। এই শ্লোকটি ভবসভূতির বোধ করি সবচেয়ে স্মরণীয় কবিতা । 
ঘে নাম কেচিদিহ নঃ প্রথয়ন্ত্যবজ্ঞাং 
জানস্তি তে কিমপি তান্‌ প্রতি নৈষ যত্বুঃ। 
উৎপংস্যতেইস্তি মম কোইপি সমানধর্মা | 
কালো। হৃয়ং নিববধি বিপুল? চ পৃণ্ধী ॥ 


১ এ পরিচয় মালতীমাধবের প্রস্তাবনায় আছে। 


ংস্কৃত সাহিত্য ২৮৩ 


'ধাহার। হয়ত এখানে১ আমাদের প্রত্তি অবজ্ঞা রটণয়, তাহার? কতটুকু 
বোঝে | ( আমার ) এই প্রচেষ্টা তাহাদের জন্য নয় | আমার সমানধর্মা 
কেহ হয়ত (পরে) জন্মাইবে, হয়ত (কেউ) আছেও। ( কেননা ) 
কালের অন্ত নাই, পৃথিবীও বিপুল ॥' 
সমসাময়িক নাট্য-অভিনয় রীতি ভবতৃতির ভালে জানা ছিল ।৩ তাহার 
উত্তররামচরিতের অভিনয়_-বিশেষ করিয়া কোন কোন অঙ্কের__ ত্রয়োদশ শতাব্দী 
পর্যন্ত চলিয়া! আসিয়াছিল ।8 আর কোন প্রাচীন নাটকের অভিনয় সম্বন্ধে এরকম 
খবর পাঁই নাঁই। 
হৃদয়ের অনুভূতির বর্ণনীয়, ভবভূতির অসাধারণ দক্ষতা 'এবং কবি হিসাবে 
তিনি খুবই বড়, কিন্তু নাট্যকাঁর হিপাঁবে খুব বড নন | তবে যদি তীহার নাঁটককে 
কাব্য ও নাট্যবস্তর মাল! বলিয়া গ্রহণ করি তাহ হইলে ত্বীহাকে ভালো 
নাট্যকার অবশ্যই বলিব | ভবভূৃতির নাঁটক-রচনার প্রধান দোষ সমাঁদকণ্টকিত দীর্ঘ 
গণ্য উক্তি এবং নাটকের অনুপযুক্ত কঠিন সংস্কত ক্লোকেব বাল্য । কালিদাসের 
পব হইতে যে পাঁগ্ডিতা প্রদর্শক পদ্য ও অবোঁধ্য গগ্ঘ কাঁব্যবীতি প্রচলিত হইয়াছিল 
তাহাই যেন ভবভূণ্তি তাহার নাঁটকে গ্রহণ করিয়াছিলেন ' এই দিক দিয়া দেখিলে 
সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধতম কবি-নাটাকার দুইজনের সমসাময়িক সাহিত্য-কচির 
পার্থক্য ধরা পড়ে । একটি উদ্ভট কবিতায় এই সাহিতারুচি-বিরোধ কৌতুকচ্ছলে 
ব্যক্ত আঁছে। প্রথম ছত্রে ভবতৃতির সমর্থকের ন্মভিম্ত, দ্বিতীয় ভত্রে কাঁলি- 
দাসের । 
কবয়ং কাঁলিদীসাগ্া ভবভভৃতির্সহাঁকবিঃ | 
কা'লদাস প্রভৃতি কবিমাত্র, ভবস্ভৃতি মহাঁকবি 1" 
তরবঃ পারিজাতাছাঃ স্র,হীবৃক্ষো মহাতরুঃ ॥ 
'পাঁরিজাত প্রভৃতি গাছমাত্র, মনসাসিজ মহাবুক্ষ ॥' 


অন্যান) নাট্যকার 


তবভৃতির প্রায় শতাব্দকাঁল পূর্ববর্তী এক নাট্যকার তাহার অপেক্ষা ভালো অর্থাৎ 
অধিকতর সরল ও অভিনয়যোগ্য নাটক লিখিয়াছিলেন। সম্ভবত এই কবির 
নাম হর্ষ । ইনিই সম্ভবত স্থীশ্বরের রাঁজা বিখ্যাত হ্ষবর্ধন (রাজাকাল সপ্তম 
শতাব্দীর প্রথম ভাগ )।৫ হর্ষের তিনটি নাট্যরচনণার মধ্যে দুইটি হইল চারি- 


১ এই লেখকের অর্থাৎ এই রচনায় । 
২ অর্থাৎ আঙ্জার মতো! কাজের কাজী । 
৩ মদীক্স “নট-নাটা-নাটক" (১৯৬৬) পৃষ্ঠা ৪৭-৮৮ ভষ্টব্য । 
৪ এ পৃষ্ঠ ৪৯ দ্রষ্টব্য। 
« রচনার কাজে রাজ! ভাহার সভাকবি-সভাপঙ্গিতদের সাহাধ্য লইয়া থাকিবেন। 








২৮৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অঙ্কের নাটিকা,_রত্বাবলী” ও 'প্রিয়দশিকা” | ছুইটিরই বিষয় উদয়ন-বাসবদত্তা- 
যৌগন্ধরায়ণের পুরানো কাহিনী শাঁখাভেদের মতো, কাঁলিদাসের মালবিকাগ্মি- 
মিত্রের ছীচে ঢালা ৷ তৃতীয়টি পঞ্চাঙ্ক নাটক, নাম 'নাগানন্দ' । বিষয় আত্মত্যাগী 
জীমুতবাহনের পুরানে! গল্প । হ্র্ষবর্ধন ছিলেন ধর্মপরায়ণ ত্যাগশীল বৌদ্ধ । নাঁগা- 
শন্দের বিষয়নির্বাচনে তীহার অধ্যাত্ম-আদর্শ প্রকটিত | 
যচ্ছকটিকের পরেই সবচেয়ে উল্লেখযোগ্য বিশাখদত্ডের 'মুদ্রারাক্ষপ' ।৯ সাত 
অঙ্কের নাটক। বিষয় পুরাপুরি পোঁলিটিকাল্‌ ৷ চাঁণক্য নন্দবংশের উচ্ছেদ করিয়া 
পাটলীপুত্রের সিংহাসনে চন্দরগুপ্ত মৌর্যকে বসাইয়াছে। কিন্তু নন্দদের রাঁজমন্ত্র 
রাক্ষস চন্দ্প্প্তকে সরাইবার চেষ্টায় আছে। তাহাকে চন্দ্রগুপ্ডের মহামন্ত্রী না 
কলে মৌর্য পাজ্য দৃঢপ্রতিষ্ঠ হইবে ন1। তাই রাক্ষসের চক্রান্ত ব্যর্থ করিয়া 
তাহাকে দলে ভিড়াইতে চাঁণক্য প্রাণপণ চেষ্টা করিতেছে । রাক্ষসের চক্রান্তের 
ও চাণক্যের প্রতিচক্রান্তের ঘটনাঁবলি গীথিয়া মুদ্রারাক্ষসের সুপরিকল্পিত 
কাহিনী । স্ত্রীতূমিকা নাই বলিলেই হয় । সব ভূমিকাই সমঞ্রস এবং প্রত্যয়- 
যোগ্য । 
বিশাখদত্তের পিতা ছিলেন মহাসামন্ত (“মহাঁরাঁজ* ) ভাস্করদত্ত, পিতামহ 
“সামন্ত” বটেশ্বরদত্ত। মুদ্রীরাক্ষসের রচনাকাঁল লইয়া মতানৈক্য আছে। তবে 
তাহা যে ৮০০ খ্বীষ্াব্বের পরে নয়, সে সম্বন্ধে মতভেদ নাঁই | 
সংস্কৃত সাহিত্যের পুরানো প্রহসনগুলি২ “ভাঁস*এর নাট্যরচনার মণো 
আধুনিক কালে কেরলে আবিষ্কৃত । কাঞ্চীর রাজ! মহেন্দ্রবিক্রমবর্জার “মত্তবিলাস' 
এই ধরনের প্রাপ্ত রচনার মধ্যে বেশ পুরানে। বলিয়া মনে হয় | মহেন্ত্রবিক্রম- 
বর্ম। সপ্তম শতাব্দীর প্রথম ভাগে রাজ্য করিয়াছিলেন । মত্তবিলীসের সামান্য 
কাহিনীতে শৈব যোগী-যোগিনীর মগ্যপ্রিয়তা ও বৌদ্ধ ভিক্ষুর মগ্লোলুপতা 
মোটা রঙে আকা আছে। 
রুচি সব সময় ভদ্র না হইলেও “চতুর্ভাগী' নামে প্রকাশিত (১৯২২) চারটি 
'ভীণ'-অভিধেয়৩ সংস্কৃত প্রহসনের মধ্যে সবচেয়ে উপভোগ্য । চতুর্ভাগীতে সঙ্কলিত 
ভাণ চারটি এই,__বররুচির 'উভয়াঁভিপারিকা» শদ্রকের “পদ্প্রাভৃতক', ঈশ্বরদত্তের 
ধূর্তবিটসংবাদ' এবং আর্য শ্তামিলকের 'পাদতাঁড়িতক” | চারটি ভাণেরই 
রচনারীতি কতকট? মত্তবিলীসেরই মতো ৷ রচনাকাল সন্তবত সপ্তম শতাব্দীর পরে 
নয়। “উভয়াভিসারিকা” পঞ্চম অথবা ষষ্ঠ শতাব্দীর রচন1 হইতে পারে । 
ড় নামটিতে অভিজ্ঞানশকৃত্তলের অদ্ভুকরণ আছে বলিয়া মনে করি । 
২ আগেকার সংস্কৃত নাটকে প্রহদন অংশ অন্তুভুক্তি থাকিত। কালিদাসের নাটকের ও 
মৃচ্ছকটিকের পরেই বোধ করি নাটকের আকারে স্বাধীন প্রহসন রচন। শুরু হয় । 
৩ একোক্তি (7:7701956 ) নাট্যরচনার নাম “ভাগ” । শব্দটি 'ভণ' ধাতু হইতে উৎপন্ন । 
অর্থ--একটান! বকিয়। যাওয়া! । 


১ 


ংস্কৃত সাহিত্য ২৮৫ 


পরবর্তী কালের সংস্কৃত নাট্যকারদের মধ্যে রচনা-বাহুল্যে রাজশেখরের নাম 
সর্বাগ্রে উল্লেখযোগ্য । ইহার চারটি নাট্যরচন| পাওয়া গিয়!ছে,_বালরামায়ণ:, 
'বালভারত', “বিদ্ধশীলভঞ্রিকা' ও “কূরমঞ্জরী' । রাঁজশেখর মহারাই্ ক্ষত্রিয় 
! ক্ষেত্রী ?) ছিলেন, বিদ্বানের বংশ । পত্বী অবস্তীন্ন্দরী ছিলেন চৌহান-বংশীয়া । 
তিনিও কম প্রতিভাবতী ছিলেন না। একাধিক রাজার সভায় থাকিয়। 
রাজশেখর তাহার নাটকগুলি লিখিয়াছিলেন । এই বীজারা নবম শতাব্দীর শেষ 
দশক হইতে দশম শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত রাজ্য করিয়াছিলেন বলিয়। জান! 
যায়। স্থতরাং রাজশেখর নবম-দশম শতাব্দীর সান্ধ সময়ে জীবিত ছিলেন, 
বলিতে পারি। 

'বালরামীয়ণ' মহানণটক, সংস্কৃত সাহিত্যের বৃহত্তম নাট্যরচনা । বড় বড় দশ 
অঙ্কে লেখ, প্রস্তাবনাও একটি অঙ্কের মতোই দীর্ঘ । 'বালভারত” অসমাপ্ত রচনা | 
সমাপ্ত হইলে নিশ্চয়ই আকারে বালরামায়ণকে ছাড়াইয়। যাই৩। “বদ্বশালভঞ্জিকা, 
চার-অঙ্কের নাটিকা | বিষয় মালবিকাগরিমিত্র-রত্বাবলীর ধরনের । পুরুষবেশী 
মেয়ের ও মেয়েবেশী পুরুষের বিবাহ লহয়া গণ্ডগোল এবং অবশেষে নায্িকা 
দুইটির রাজার সেই পরিণয় হওয়া | “কপূরমঞ্জরী” প্লাজশেখরের সবচেয়ে পরিচিত 
নাট্যরচনা | এটিও চার-অঙ্কের নাঁটিকা, তবে আগাগোড়া প্রাকুতে রচিত বলিয়া 
নাম 'সট্টরক'৯ | এটির কাহিনী রত্বাবলীর আরও অনুরূপ | 

অপর সংস্কৃত নাটকের মধ্যে একখানির কথা বলিয়া! এই প্রসঙ্গ শেষ করিব । 
এটি কৃষ্ণমিশ্রের রচনা, নাম “প্রবোধচন্দ্রোদয়” ৷ সংস্কৃতে সবচেয়ে পুর্নানে। রূপক- 
নাটক। ( অশ্বঘোষের নাটকের পুথির টুকরার মধ্যে একটি নাটকেরও সামান্য 
ভগ্নাংশ মিলিয়াছে । সেটির রচয়িতাঁও মনে হয় অশ্বঘোষ। এ নাটকের কথ বাদ 
দিলে তবেই প্রবোধচন্দ্রোদয়কে সংস্কৃতে প্রথম রূপক-ন!টক খল যায়।) 
কষ্ণমিশ্রের উৎসাহদাতা ছিলেন চন্দে্ল-বংশীয় রাজা কাঁতিবন্্ার সেনাপতি | 
সুতরাং রচনাকাল কীতিবর্জর সমসাময়িক, অতএব একাদশ শতাব্দীর শেষার্ধ। 
কৃষ্ণমিশ্র পূবভারতের লোক ছিলেন, সন্তবত বাংলাদেশের | দক্ষিণরাচের 
ব্রাহ্মণদের কুলগবের ও আত্মস্ত/রতার প্রত্যয়যেগ্য প্রকাশ এই নাটকেহ প্রথম 
পাওয়া গেল। 


সংস্কৃত কাব্য 


কালিদাসের পর সংস্কৃত কাব্য ভিন্ন পথে চাঁলয়াছিল। সংস্কৃতের মর্যাদ। চড়িতে 





১ শবটি বুৎপত্তি অজ্ঞাত। নট্টের সাদৃশ্তে 'সষ্ট' এবং নাটকের সাদৃশ্য, 'নটক* অনুমারেঃ 
“সটরক' উৎপন্ন ।--এই অনুমান করিতে পারি। 
২ ধাঙালী বলিব ন1 এই কারণে যে তখন বাংল1-বিহার-উড়িস্যার মধ্যে ভাষায় ও লোকযাত্রার 


বিভেদের পাক গাথুনি ছিল ন|। 


২৮৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


লাগিল, ব্যাকর ণবন্ধন দৃঢ়তর হইতে লাগিল, সংস্কৃত ভাষার সঙ্গে জানপদী ভাষার 
দুরত্বও বাঁড়িয়াই চপিল। তাহার ফলে সংস্কত-বিদ্যা পাণ্ডিত্যের দুর্গে বন্দিনী 
হইল এবং জানপদী ভাষায়, অর্থাৎ প্রাকৃতে, সাহিত্য--যাহা পূর্ব হইতেই 
সংস্কৃতের দ্বার। প্রচুর প্রভাবিত ছিল_-তাহাও সংস্কতেপ্ অন্থগমন করিল ! অর্থাৎ 
সংস্কৃত ও প্রাকৃত ছুহ সাহিত্যেরহ বিচরণ হইল পাগ্ডিত্যমার্গে । সেহ ভন্য এই 
সময়ের সাহিত্যে কাব্যরসের চেয়ে বিন্তারসেরই যোগান বেশি। কালিদাসের 
পরবর্তী সংস্কৃত কাব্যে বিষয়বস্তুর নবীনতা কিছুমাত্র নাই, মহাভারত ও রামায়ণের 
বাহিরে কবির] যান নাই । পাগ্ত্যপ্রকাশ শুধু অলঙ্কারে ব। শব্দপ্রয়োগ-চাতুষে 
নিবদ্ধ নয়- দুর্ঘট ব্াযাকরণহ্ত্রের উদাহরণে, স্মৃতি ও ন্যায় শাস্ত্রের জ্ঞানোচ্ছাসে 
এবং সংজ কথাকে যতদূর সম্ভব কঠিন করিয়া প্রকাশে প্রকটিত। বাহাদুরি 
প্রকাশের চরম চে] দোখ একাক্ষর শ্লোক পচনায় | যেমন 
নল নে ননুন্নে। হন্নোনে। ন না নানানন। নন । 
নুষ্নোংনুনে ননুন্নেনে। নানেলা নুগনুরৎ ৪১ 
(_ল ন না উননুন্নঃ নুন্ন উনঃ ন না, নানাননাঃ নন্ু | 
নুম্নঃ অনুন্নঃ ন-নুন্নেন: ন-অনেনাঃ নুন্ননরম্নৎ । ) 
'হীন আহত (ব্যক্তি) পুরুষ নয় । হে নানামুখেরা, হানঘাতীও পুরুষ 
নয়। আহত অনাহত(হ), (যাদ তাহার ) প্রভু আহত না হয়। বারখার 
আহতঘাতী নিষ্পাপ নয় ॥* 
অলঙ্কার শাস্ত্রের নিদশন অনুসরণ করিয়া যাহারা “মহাকাব্য” লিখিয়াছলেন 
তাহ!দেগ মধ্যে প্রথমে উল্লেখযোগ্য ভারবি ! ৬৩৪ গ্রাষ্টাব্দে ডৎকীর্ণ এক 
শিলালাপতে কালদাসের সঙ্গে ইধারও কখিকাঁতির উল্লেখ আছে । সথওরাং 
ভারাব এহ সময়ের আগে কাব্য |লাথয়াছলেশ । কত আগে খলা যায় না! তবে 
ষষ্ঠ শতাব্দীতে ভারবির জীবৎকাল ধারলে দোষ হয় না। 
ভাগাবর একমাত্র মচনা কস|ঙাগুঁনীয় কাব্যে আঠারো সর্গে গাথা । বিষয় 
মহাভারতের বনপবে কথিশ অর্জুনের পাশুপত অস্ত্রলাভ ব্যাপার । কাহিনী টুকু 
যৎসামান্ত । কবি সে কাঁহনীতে স্বকল্িত ঘটনাসংযোগ কপ্নিয়াছেন | ভারবির 
বচনাপ প্রধান গুণ গাঢ৬1 ও ওজন্বিতা । টাকাকার মল্লনাথ ভারবির কবিত্ব 
রসকে যে ছোবডার ও খোপার পুঢবদ্ধ নারিকেল-শহ্বের সঙ্গে তুলনা কারয়াছেন 
তা অযথাথ নয় । 
ভন্তির 'রাবণবধ' কাবর নাম অনুসাগে 'ভট্টিকাব্য নামেহ প্রসিদ্ধ | গুজরাটের 
বলভী নগরীতে কাব্যটি লেখা হইয়াছিল । কবি বলভীর রাজা শ্রীধরসেনের নাম্‌ 
কারয়াছেন। শ্রীধরপেন নামে তিন চারজন রাজা ছিলেন। তাহাদের খধ্যে 


১ ভারবির কিরাতান্জুনীয় হইতে। 


সংস্কৃত সাহিত্য ২৮৭ 


সবচেয়ে অর্বাচীন যিনি তাহার মৃত্যু হয় ৬৪১ খ্বীষ্টাব্দে। সুতরাং সপ্তম শতাব্দীর 
প্রথম ভাগ ভট্টিকাব্য-রচণার সম্ভাব্য অধন্তন সীম1 | কাঁবর সম্বন্ধে খাটি কথা কিছু 
জান। নাই । 
তট্টিকাব্যের বিষয় পলামচরিত । রচনার উদ্দেশ্য রামের কথা পব-কাব্যাকারে 
এমনভাবে উপস্থাপন যাহাতে ব্যাকরণের, শব্দপ্রয়োগের ও অলঙ্কারের শক্ষা 
অনায়াসে পাওয়া যায়। কাব্যাট বাহশ সর্গে গাথা । শেষে নিজের রচন। সম্বন্ধে 
কবি এই কথা বলিয়াছেন 
দীপতুল্যঃ প্রবন্ধ হয়ং শব্দলক্ষণচক্ষুষাম্‌। 
হস্তামর্ধ ইবান্ধান]ং ভবেদ্‌ ব্যাকরণাদূতে ॥ 
'আমার এই রচন। দাঁপের মতো, খ্যাকরণজ্ঞদের কাছে। অন্ধদের হাত 
ধরার মতো, ব্যাকরণ বিনাও ( ব্যাকরণশিক্ষক ) হইতে পারে ॥' 
ব্যাখ্যাগম্য।মদং কাব্যমুৎসবঃ স্থধিয়ামলম্‌ । 
হত। দুর্মেধসশ্চাস্মিন্‌ বিদ্বৎপ্রিযনতয়। ময়া ॥ 
“এই কাব্য (সাধারণ পাঠক ) ব্যাখ্যার সাহাফ্যেই বুঝিবে, তবে 
সধী ব্যক্তির পক্ষে এ যেন প্রচুর ভোজ । নিবোধের] এই (কাব্যে) 
নিবারিত। বিদ্বানের প্রিয়ত। হেতু আমি (এমনি করিয়াছি )। 
ভষ্টিকাব্যের কবি শক্তিমান্‌ ছিলেন | সংস্কৃত ব্যাকরণের উৎকট উদাহরণেয় 
মধ্য দিয়া এবং বিশেষ করিয়। মাঝে মাঝে ব্যাকরণের কথা ভুলিয়া গিয়া কাব 
যে কাব্যরস প্রবাহিত করিম্বাছেন তাহা তাহার অপর “মহাকাব্য*গুলিতে সুলভ নয়। 
নাঘের 'শিশুপালবধ' ভারবির পরে লেখ! । রচনাকাল আহন্মানিক ৭০০ 
্াষ্টাব্দের কাছাকাছ । কাব্যাটতে সতেরে। সর্গ | বিষয় মহাভাবত হইতে কাহিনী 
গৃহীত। শিশুপালবধ কিগাতার্জুণীয়ের মতো সুসংহত ও প্রগাঢ় রচনা নয়। 
তবে বেশি স্থখপাঠ্য । ভারবি ব্যাকরণ-বিগ্যা জাহির করিঝার চেষ্টা করেন নাহ, 
মাঘ তাহ] করিয়াছেন । সম্ভবত ভগ্টিকাব্য তাহার পড়া ছিল। 
টোলের পণ্ডিতদের অভিমত অন্যরকম ছিল । তীহীণের মতে । 
তাঁবদ্‌ তা ভারবে ভ।তি যীবন্‌ মাঘ্ নোদয়ঃ ॥ 
উদ্দিতে নৈষধে কাব্যে ক মীঘঃ ক ভারবিঃ ॥ 
'ততকালই ভারবির কাঁবগৌরব ছিল, যতদিন মাঘের উদয় হয় নাই। নৈষধ 
কাব্য উদিত হইলে ( এখন ) কোথায় মাঘ কোথায় ব1 ভারবি !” 
তবুও শ্রহর্ষের “নৈষধায়চরিত' কাধ্যকে ভারবির ও মাঘের রচনার তুল্য মর্যাদা 
দেওয়া যায় না । কাব্যটির রচনাকাল খ্রষ্টায় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ বলিয়া 
অনুমিত* হয়। বিষয় মহাভারত হইতে গৃহীত নলোপাধ্যান | সর্গসংখ্যা বাইশ । 


১ প্রত্যেক কাব্যের শেষের শ্লোকে কবি পিতা-মাতার নাম করিয়াছেন। পিতার নাম-- 
জ্ীহরি ও মাতার নাম মামল দেবী । 


২৮৮ ভারতীয়-আধ সাহিত্যের ইতিহাস 


শ্রহর্ধ একটি নূতনত্বের অবতারণ। করিয়াছিলেন । তা হইল সর্গান্ত ক্্রোকে আত্ম- 
পরিচয়াদান ও সর্গের নাম ও সংখ্যা জ্ঞাপন । কাব্যের শেষ প্লোকে কবি গৰ করিয়া 
বলিয়াছেন যে তিনি ইহা ও পর দুই লোকে সমুন্নতিলাভ করিয়াছেন । 
তাম্বুলদ্বয়মূ আসনঞ্চ লততে যঃ কান্যকুজেশ্বরাদ, 
যঃ লাক্ষাৎ কুরুতে সমাধিযু পরং ব্রহ্ম প্রমোদাণর্বম্‌। 
শ্রহ্ষের পূর্ববতী একটি রচনার উল্লেখ করিতে হয়। ইহা হইল 'রামচরিত' | 
ইহাতে দ্বযর্থের সাহায্যে এক সঙ্গে রামের সীতা-উদ্ধার কাহিনী এবং রাজা রামপাল 
কর্তৃক বরেন্দ্র-ভূমি পুনর্জয়ের ইতিহাস বণিত হইয়াছে । রচয়িতার নাম সন্ধ্যাকর 
নন্দী । রামচপ্সিত ভারতীয় সাহিত্যে বোধ করি প্রথম সমসাময়িক (০০০$670- 
[0181 ) এঁতিহাসিক পদ্য কাব্য | কাব্যটিতে চার পরিচ্ছেদ । শেষে অতিরিক্ত 
কয়েকটি শ্লোকে কৰি নিজের ও রচনাগ পরিচয় দিয়াছেন । আগাগোড়। আধ 
ছন্দ ব্যবহৃত । কবি নিজেই কাব্যটির টীক] খানিকট। লিখিয়াছিলেন | 
আত্মপরিচয় অংশ হইঠে জান যায় যে সন্ধ্যাকরের কুলস্থান [ছল পৌও বর্ধন 
নগরের সংলগ্ বৃহদৃবটু (এখানকার ভাষায় হইবে “বড়বড়, ) গ্রামে । জাতি 
করণ (অর্থাৎ উত্তররাটীয় কায়স্থ )। পিতা প্রজাপতি নন্দী রামপালের সান্ধি- 
বিগ্রাহিক* মন্ত্রী ছিলেন । 
নিজের কাব্য সম্বন্ধে সন্ধ্যাকর শন্দী এহ অভিমত দিয়াছেন 
অবদানং রথুপরিবুঢ-গোঁড়া ধিপ-রামদেবয়োরেতৎ । 
কলিষুগ-রামীয়ণমিহ কবিরপি কলিকাঁল-বান্মীকিঃ ॥ 
'এই ( কাব্য) রাঘব রামদেবের এবং গৌড়রাজ রামদেবের কীতিগাঁথা। 
এই ( তো) কলিযুগের রামায়ণ । কবিও কলিকালের বাল্সীকি ॥ 
লক্্মণসেনের সভাকবি গোবর্ধন আচার্য একটি প্রকীর্ণ কবিতাময় কাব্যগ্রন্থ রচন। 
করিয়াছিলেন, নাম 'আধাসপ্চশতী' । তাহার আদশ ছিল প্রাকৃত ভাষায় লেখা 
«কোষকাব)” ( অর্থাৎ কাবতাসংগ্রহ ) 'গাথাসপ্তশতী” (প্রাকৃতে 'গাথাসত্তসঙ্গ )। 
গাথাসঞ্চশতীর অনুকরণে গোবর্ধন আচাষ আগাগোড়া আধা ছন্দ ব্যখহীর 
করিয়াছেন । কয়েকটি ক'বতা বেশ ভালো । 


গদ্যে কাব্য ও কাহিনী 


সংস্কৃত সাহিত্যের গগ্ভরচন্াারীতি অবাচীন ধৈদিক সাহিত্যের গগ্ভরীতির ক্রমপরিণতি 
নয় । সে পরিণতি পতঞ্জলির মহাভাষ্তের মতে] ব্যবহারিক গছযরচনায় আসিয়। 
থাঁমিয়। গিমাছিল। সে কথা! আগে বলিয়াছি। সংস্কৃত সাঁহত্যের গছ্রীতি 


অর্থাৎ ধাহাকে যুদ্ধ লাগাইবার এবং সন্ধি কমিবার ক্ষমত! দেওয়। আছে । 


সংস্কৃত সাহিত্য ২৮৯ 


রাজাদের প্রশস্তি হইতে আগত ।' সুতরাং জন্মস্ত্র হইতেই এ ব্ীতি অলঙ্কার- 
ভারাক্রান্ত এবং অকেজে। | 

শাকপাথিব রুদ্রদামনের জুনীগড় লিপিতে এই গণ্ভরীতির ( এবং রাজপ্রশস্তিতে 
সংস্কৃত ভাষার ) ব্যবহার প্রথম পাইতেছি। সুদর্শন হ্রদের সংস্কার করিয়া দিয় 
কোন রাজকর্মচারী প্রভুর এই প্রশস্ভিটি উৎকীর্ণ করাইয়াছিলেন। রুদ্রদামনের 
রাজ্যকাল শ্রী্টায় দ্বিতীয় শতাব্দীয় | রচনার একটু নমুন। দিই । 

--*স্বয়মতিগতজনপদপ্রণিপতিতাসুষশরণদেন দস্থ্যব্যালমগরোগাদি ভিরমুপস্থষ্ট- 

পুর্ববগরনিগমজনপদানাং স্ববীর্যাঞ্িতানামনুরক্তসর্ববপ্রকৃতীনাং---"সব্বক্ষব্রাবি- 

স্কতবীরশব্দজাতোৎসেকাবিধেয়ানাং যৌধেম়ানাং প্রসহোৎসাদকেন-...-.*." 

ভর্টরাজ্যপ্রতিষ্ঠাপকেন যথার্থহস্তোচ্ুয়াজিতোজিতধর্মানুরগেণ শব্দার্থগান্ধরবস্া- 

য়াগ্ভানাং বিদ্ভানীং মহতীনাং পারণধার ণবিজ্ঞানপ্রয়ৌগাবাঞপ্তবিপুলকীত্তিন-.. 

অহরহর্দানমানানবমানশীলেন স্থুললক্ষেণ যথাবৎপ্রাপ্তৈর্লিশুক্কভাগৈঃ কানক- 

রাজতবস্ত্র বৈদূর্যরত্বোপচয়বিষ্তন্দবমানকোশেন স্ফুটলঘুমপুর চিত্রকান্তশব্সময়ে- 

দারালংকৃতগদ্াপদ্ধ [ কাব্যবিধানপ্রবীণে]ন প্রমাণম[নোন্মানস্বরগতিবর্ণসার- 

সত্বাদিভি  পরমলক্ষণব্যঞ্জনৈরুপেতকান্তমুত্তিনণা স্বয়মধিগতমহাক্ষত্রপনায়! 

নরেন্দ্রকন্যাস্বয়বরানেকমাল্যপ্রাঞ্তদায়া। মহাক্ষত্রপেণ রুদ্রদাক্না--' 

প্রথম দিকের কোন সংস্কৃত গগ্ভকাব্য আমাদের হস্তগত হয় নাই । গণ্য- 
কাব্য রচয়িতাদের মধ্যে মিনি শ্রেষ্ঠ সেই “ভর” বাণ তাহার হর্চরিত কাব্যের 
উপক্রমে৯ এক পূর্বগামী কবি “ভুট্টার” হরিচন্দ্রের গদ্য রচনাকে খুব প্রশংসা 
করিয়াছেন 1২ ভন্রার হরিচন্দ্র সংস্কতে লিখিয়াছিলেন কি প্রাকৃতে লিখিয়া- 
ছিলেন তাহা! জানা নাই । (প্রারতে গছ্যরচনা আগে হইতেই ছিল, তাহাতে 
সন্দেহ নাই |) ইনি সমুদ্রগুপ্তের এলাহাবাদ-প্রশস্তির রচয়িতা হরিষেণ হইতে 
পারেন | এ প্রশক্তির গগ্-অংশও বেশ ভালো রচনা । 

সংস্কৃত সাহিত্যে তিনজন গগ্কাব্য রচয়িতার নাম প্রসিদ্ধ,_দণ্ডী, স্থবন্ধু আর 
বাণ (বাঁণ “ভট্র* )। স্থবন্ধু বাণের পূর্বগামী | হর্ষচরিতে বাণ স্থবন্ধুর “বাসবদত্তা' 
আখ্যায়িকার রচনাচাতুর্ষের প্রশংসা করিয়াছেন । 

কবীনামগলদ্‌ দর্পে। নূনং বাসবদত্তয় | 
শক্ত্যেব পাণুপুত্রীণণং গতয়া কর্ণগোচরম্‌ ॥ 
“কবিদের সত্যসত্যই দর্প গলিয়1! গিয়াছিল বাসবদত্তা শোনার পর,৩ 
যেমন ইন্দ্রের দেওয়1 পাণুপুত্রদের অস্ত্র কর্ণের কাছে ॥ 

১ ৰাণকে এক হিসাবে সংস্কত সাহিত্যের প্রথম ইতিহাস-লেখক বলিতে পারি। ইহার 
কাব্যের ভূমিকায় পূরগামী কবিদের নামের তালিকা আছে । সেরকমটি অমন বিস্তৃততাবে আগে 


পাওয়1 হায় নাই । ২ “ভট্ার-হরিচন্দ্রন্ত গগ্ভবন্ধো নৃপায়তে ॥” 
৩ শ্লোকটিতে শ্লেষ আছে দুইটি পদে-_“বাসবদত্তরা” আর “কর্ণগোচরম্*। 


ভা. আ. সা. ই._-১৯ 


২৯০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


স্থবন্ধু বাণের বয়োজ্যেষ্ঠ সমসাময়িক ছিলেন বলিয়া অনেকে অনুমান 
করেন। 

বাসবদত্তার কাহিনী সংক্ষেপে বলি। এক রাজার ছেলে কন্দর্পকেতু স্বপ্নে 
এক মেয়ের মুখ দেখিয়] প্রেমে পড়িয়াছে। আর এক রাজার মেয়ে বাপবদত্তাও 
স্বপ্নে এক ছেলের মুখ দেখিয়। মুগ্ধ হইয়াছে । পরম্পর স্বপ্নে-দেখা মুখ এই 
দুজনেরই | কন্দর্পকেতু বন্ধু মকরন্দকে সঙ্গে লইয়া স্বপ্নে-দেখা মেয়ের খোঁজে 
বাহির হইয়াছে । বাসবদত্তাও সখী তমালিকাকে পাঠাইয়াছে স্বপ্রে-দেখ! ছেলের 
খোঁজে । পাটলীপুত্রে আসিয়া ছুই পার্টির দেখ! হইল । বাঁসবদত্তার পিতা৷ তাহাঁকে 
অনতিবিলম্বে বিদ্যাধর পুষ্পকেতুর সহিত বিবাহ দিতে স্থির করিয়াছে জানিয়! 
কন্দর্পকেতু বাসবদত্তাকে লইয়। বিদ্ধ্যপর্বতে পলাইয়া গেল। সেখানে গিয়া 
কন্দর্পকেতু ঘুম হইতে উঠিয়া দেখিল পাঁশে বাঁসবদত্তা নাঁই। বাঁসবদত্তার বিরহে 
কন্দর্পকেতু আত্মহত্যা করিতে গেল। কিন্তু দৈববাণীর নিষেধ শুনিয়! প্রাণ 
ধরিল। তাহার পর অনেক পর্যটনের পর সে এক প্রতিমা দেখিল। তাহাকে স্পর্শ 
করিতেই সে জীবন্ত বাসবদত্ব। হইয়] গেল । নায়ক নায়িকার স্থায়ী মিলন ঘটিল। 

বাসবদত্তায় কিছু কিছু শ্লোকও আছে | সেগুলির রচণ। ভালো] । 

সংস্কৃত গদ্ধ কবিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বাণ হর্ষবর্ধনের সভাঁকবি ছিলেন 
(সপ্তম শতাব্দীর প্রথমার্ধ) | বাঁণের রচন। ছইখানি পাইয়াছি,__“হর্ষচরিত" 
আখ্যায়িক1 ও 'কাদঘ্রী” কথা ।৯ ছুইটি বইই অসম্পূর্ণ । বাণের পুত্র ভূষণ পিতার 
অবণিত অংশটুকু লিখিয়া দিয়! কাদঘ্রীকে সম্পূর্ণ করিয়াছিলেন । 

হর্ষচরিত' সংস্কৃত সাহিত্যে একমাত্র সমসাময়িক জীবনী গ্রন্থ !২ রচনাটি আট 
উচ্ছ্বাসে বিভক্ত ।৩ প্রথম উচ্ছ্বাসে বাঁণ নিজের বংশবর্ণশ1 করিয়া আপনার প্রথম 
জীবনের কথা বলিয়াছেন। দ্বিতীয় উচ্ছ্বাসে রাঁজপাক্ষাৎকার পর্যন্ত আত্মকথার 
অনুবৃত্তি। তৃতীয় উচ্ছীসের মাঝামাঝি হইতে হর্ষবর্ধনের বংশবর্ণন! দিয়া রাজচরিত 
শুরু হইয়াছে। 

হর্ষচরিতের গোঁড়াতেই কয়েকটি ক্লৌোকে ব্যাসের এবং সমসাময়িক পূর্বগামী 
সাঁতজন কবির রচনার প্রশংসা । সে কবিদের মধ্যে সংস্কৃতে ধাহারা লিখিতেন 


১ “কথা” ও “আখ্যাক্লিক।” এই ছুই শ্রেণীর রচনার লক্ষণ জাইয়। প্রাচীন আলঙ্কারিকদেয় 
মধো মতভেদ আছে । তবে মোটামুটি বল! যায় যে আধ্যাকিকার বিষয় কবিকল্িত নয়, কথার 
বিষয় কবিকল্পিত।. আথায়িকার ভাষা সংস্কৃত, কথাব ভাষ! সংস্কৃত অথব। প্রাকৃত ছুইই হইতে 
পারে। আথ্যায়িকার কবিতা অক্পন্থল্প থাকিতে পারে । কথায় কবিতার পরিমাণ নির্দিষ্ট নয়। 

২ ঘইটি প্রথম প্রকাশ করিয়াছিলেন বিদ্বাসাগর (১৮৮৩)। 

৩ কাৰ্যাদশে দ্তী উচ্ছাসবিভাগ আখ্যায়িকার অন্কতম লক্ষণ বলিয়া নির্রেশে করিয়াছেন । 
দ্বিতীয় হইতে অষ্টম পর্ধস্ত প্রত্যেক উচ্ছণাসের গোড়ায় বাণ ছুইটি করিয়া আর্ধ! শ্লোক দিয়াছেন | 
প্রথম উচ্ছণাসের গোড়ায় বিশটি অনুষ্ট,প, প্লোকের পর একটি আধা! শ্লোক আছে। 


সংস্কৃত সাহিত্য ২৯১ 


তাহারাও আছেন, প্রাককৃতে ধাহীরা লিখিতেন তাঁহারাও আছেন। সংস্কৃত 
লেখকদের মধ্যে প্রথমেই আছেন, হ্ববন্ধু (বাণের প্রায়-সমসাময়িক ), তাহার 
পর ভট্টীর-হরিচন্ত্র১, ভাস (নাট্যকার ), কালিদাস। প্রাকৃত লেখকদের মধ্যে 
আছেন সাঁতবাহন ( “গাথাসগুশতী'র সঙ্কলয়িতা ), প্রবরসেন ('সেতুবন্ধ' কাব্যের 
কবি ) আর 'বৃহৎকথা”-রচয়িত। । 

প্রথমেই যে শিববন্দন1 ্লৌক আছে সেটি সমসাময়িক ও পরবর্তী কালের 
অনেক রাজশাসনে উৎকীর্ণ দেখা যায়। 


নমন্তজ্ শিরশ্চ,্বিন্দ্রচাঁমরচারবে । 
ব্রেলোক্যনগরারস্তমূলস্তস্তায় শস্তবে ॥ 
'নমস্কার, ধাহার তুঙ্গশীর্ষ চন্দ্রচামরের২ দ্বারা চুষ্থিত, 
যিনি ব্রিভুবনরূপ নগর পরিধির মৃলস্তস্ত, সেই শল্তুকে ॥' 


তাহার পর হরকগলগ্ উমার বন্দনা । 


হরকণ্ঠগ্রহীনন্দমীলিতাক্ষীং নমাম্যুমাম্‌ । 
কালকৃটবিষস্পর্শজাতযুচ্ছণগমামিব ॥ 
'আমি উমাকে নমস্কার করি। হরকণ্ঠগ্রহণের আনন তীহার চক্ষু মুদ্রিত, যেন 
( হরকণস্থিত ) কালকুট বিষের স্পর্শে যৃচ্ছাবিষ্ট ॥ 
তাহার পর ব্যাসের প্রশংসা] । 


নমঃ সর্ববিদে তচ্মৈ ব্যাসাঁয় কবিবেধসে । 
চক্রে পুণ্যং সরস্বত্য1 যো বর্ষমিব ভারতম্‌ || 


'নমন্কার সেই সর্বজ্ঞ পুণ্যবান্‌ কবিব্রন্ধা ব্যাসকে, 
যিনি সরম্বতীর পুণ্য বর্ষের মতো ( মহী-) ভারত রচন। করিয়াছেন | 


(ব্যাঁসের বন্দনার তাৎপর্য বুঝি, কেননা মহাভারত আধ্যায়িকার মহাসমুদ্র | 
কিন্তু বাঁল্ীকির অনুল্লেখ বোঝা গেল না|) 

কবিপ্রশস্তির পর বাণ হর্ষচরিত-রচনাঁর প্রসঙ্গ উত্থাপন করিয়। বলিয়াছেন যে 
ভয়ে ভয়েই তিনি রাজপ্রশক্তিকাব্য রচনায় প্রবৃত্ত হইতেছেন। 


আদঢ্যরাজকতোৎসাহৈহ দয়স্্ৈঃ শ্বতৈরপি। 
জিহ্বান্তঃ কষ্যমাণেব ন কবিতে প্রবর্ততে ॥ 


১ ইনি সংস্তে লিখিয়াছিলেন কি প্রাকৃতে লিখিয়াছিলেন তাহা জান! নাই । 

২ “চন্দ্রচামর" এখানে চন্জকিরপ তথব] চজ্করোক্ছল জটাজাল কিংবা চভ্রকরোস্তাসিত- 
জাহবীধার] বুধাইতেছে ! উৎপ্রেক্ষাটি কালিদাসের কাছেই পাওয়া,“ বিহস্যেব ফেনৈ শস্তোঃ 
ফেশগ্রহণমকরোদ্‌ ইন্দুলগ্নোগ্রিহত্তা ॥” 


২৯২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


“আঢ্যরাজের১ উৎসাহ দেওয়া সত্বেও, আমার হৃদয়ে প্রচুর উৎসাহ 
থাকিলেও, এবং (সব কথা ) ্মরণে রাখিলেও, জিহ্ব! ( অর্থাৎ আমার 
লেখনী ) যেন ভিতর দিকে টান পাইয়া কবিকর্মে প্রবৃত্তি পাইতেছে 
ন1॥. 
তথাপি নৃপতের্ডক্ত্যা ভীতো নির্বহণাকুলঃ ৷ 
করো ম্যাখ্যায়িকান্তোধো জিহ্বাপ্রবনচাপলম্‌ ॥ 
'তবুও নৃপতির প্রতি ভক্কিহেতু, সিদ্ধিলাভে ব্যাকুল হহয়। (আমি 
আখ্যায়িকা-সমুদ্রে২ জিহ্বা-তরণী ভাসাইবার চাপল্য করিতেছি |" 
পরের ক্লোকে আধ্যায়িকার প্রশংস1। তাহার পর হর্ষের প্রশস্তি প্লোক। 
তাহার পর গগ্ভবন্ধ আরম্ত । ব্রহ্মার সভার ধষিদের আলোচনা-চক্র উপলক্ষ্য করিয়া 
বাণ নিজবংশের উৎপত্তিকথা কহিয়াছেন ।৩ 
হর্ষচরিতের প্রথমে বাঁশ আপনার কথা কিছু বলিয়াছেন । (হহার আগে 
কোন সংস্কৃত কবির আত্মকথা বলয়! কিছু পাওয়া যায় নাই । কেহ কেহ শ্লোকে 
যৎকিঞ্চিৎ পরিচয় অর্থাৎ নিজের অথবা বাব মায়ের নামটুকু করিয়াছেন । ) এ 
অংশটুকু উদ্ধত করিতেছি । 
অলভত সচিত্রতানুত্তেষাং মধ্যে রাঁজদেব্যভিধানায়াং ত্রাহ্ষণ্যাং বাণম্‌ 
আত্মজম্‌। স বাল এব বিধের্বলবতো৷ বশাদ্‌ উপসম্পন্নয়া ব্যযুজ্যত 
জনন্া| ৷ জাতন্সেহস্ত নিতরাং পিতৈবাস্য মাতৃতাম্‌ অকরোৎ | অবর্ধযত 
চ তেনাধিকতরমেধীয়ধৃতির্ধামি নিজে । 
কৃতোপনয়নাদিক্রিয়ীকলাপস্য সমাবৃত্তস্য চতুর্দশবর্ষদেশীয়ন্য পিতা পি 
শুঁতিস্মতিবিহিতংকৃত্বা দ্বিজজনোচিতং নিখিলং পুণ্যজাতং কালেনানশমীস্থ 
এবাস্তমগাৎ। সংস্থিতে চ পিতরি মহতা শোকেনাভীলমন্ুপ্রাপ্তো 
দিবানিশং দহামানহদয়ঃ কথং কথমপি কতিপয়ান দিবসান্‌ আত্মগৃহ 
এবানৈষীৎ | তে চ বিরলতাং শনৈঃ শনৈর্‌ অবিনয়নিদানতয়া স্বাতন্শ্য 
কৃতৃহলবহুলতয়! চ বালভাবস্য ধৈর্যপ্রতিপক্ষতয়া চ যৌবনারন্তশ্য 
শৈশবোচিতান্যনেকানি চাঁপলান্তাচর্নিত্বরো৷ বভৃব । 
'তাহাদের (অর্থাৎ বাণের পিতামহের এগারে। পুত্রের ) মধ্যে 
চিত্রভাহ্ু ব্রাহ্মণকন্ত1 রাঁজদেবার গর্ভে বাণকে পুত্ররূপে লাভ করিলেন । 
সে যখন শিশু তখনই বলবান্‌ বিধির বশে জননীর মৃত্যুবিয়োগ হইল। 


১ “আতঢ্যরাজ” কথাটির মানে ম্পষ্ট নয় । কেহ কেহ মনে করেন ঘ্বে ইহ হর্কে বোঝাইতেছে। 
কোন ব্ক্তির (--হধের ভ্রাতা কৃষের ?) নামস্থানীয় উপাধি অথব। পদবী হওয়। বেশি সম্ভব । 
আক্ষরিক অর্থ ধনী রাজা” । 

২ বাণ এখানে হর্চরিতকে আধ্যায়িক! শ্রেণীতে ফেলিতেছেন। 

৩ বর্ণনায় বাণ উত্তমপুরুষ ব্যবহার ন। করিয়া প্রথম পুরুষ ব্যবহার করিয়াছেন। 


সংস্কৃত সাহিত্য ২৯৩ 


অত্যন্ত স্নেহশীল হইয়া! তাহার পিতাই মাতার কর্তব্য পালন কারয়্া- 
ছিলেন। তাহার পর তাহার বুদ্ধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজ গৃহে 
বাড়িতে লাগিল! 
“উপনয়ন প্রভৃতি ক্রিয়াকলাপ কর! হইলে এবং গুরুগৃহ হইতে 
প্রত্যাবর্তন করিলে পর তাহার চৌদ্দ বছর বয়সে পিতাও বেদ ও 
সদাচারবিহিত ব্রাহ্মণোচিত পুণ্যকর্ধ সব করিয়া আযুঃ পূর্ণ হইবার 
আগেই অস্ত গমন করিলেন | পিতার মৃত্যু হইলে শোকে কষ্ট পাইয়া 
দিবারাত্রি ত্চহৃদয় হইয়া কোনও রকমে কিছুদিন নিজের বাড়িতেই 
কাটাইল। ধীরে ধীরে শৌক কমিয়া আসিলে, স্বাধীনতা অশিক্ষার হেতু 
বলিয়া, বাল্যাবস্থায় কৃতৃহল প্রবল বলিয়া, যৌবনারস্তকাল ধৈর্য মানে 
ন] বলিয়া, (বাণ ) শৈশবোচিত অনেক চপল কাজে বিচরণশীল হইল ।* 
তাহার পর বাণ তাহার বর্ষীয়ান এবং বাল্য ও কৈশোর সঙ্গী ও সঙ্গিনীদের 
নাম করিয়াছেন ।৯ এই তালিকা দেখিলে মনে হয় যে মাতৃহীন পুত্রকে চিত্রভানু 
শাসনে রাখিতে পারেন নাই, বাণের কৌতুহল লেখাপড়ার তুলনায় বাহিরের 
জীবনের দিকে কম ছিল না। তাই তাহার বাপ্য ও যৌবন বন্ধুদের মধ্যে সাপুড়ে 
হইতে নাট্যাচার্য, সৈরন্ত্রী হইতে নর্তকী, তাম্ুলদায়ক হইতে সংবাহিক] (মেয়ে 
মর্দনিয় ), ক্ষপণক হইতে মন্ত্রসাধক পর্যন্ত--এমন অনেকেই আছে যা সপ্চম শতাব্দীর 
কোন সন্্রান্ত ব্রাহ্মণপণ্ডিত বাড়ির ছেলের পক্ষে অত্যন্ত অভাবিত। 
“এই রকম আরও অনেকের সঙ্গে থাকিয়। অল্পবয়সীর উপযুক্ত মোহে 
মজিয়া, দেশান্তর দেখিবার কৌতৃহলে আক্ষিপ্তহদয় (হইর়1 ). পিতৃপিতা- 
মাহর সঞ্চিত ব্রাহ্মণপরিবারের উপযুক্ত ধনসম্পত্তি থাকা সত্বেও এবং 
বিদ্যাচর্চায় বিরত ন। হইয়াও গৃহ হইতে বাহির হল । নিয়ন্ত্রণহীন (সে) 
নবযৌবন ও স্বেচ্ছাপ্রবৃত্তিরপ গ্রহপীড়িত হইয়া ভালো লোকের 
উপহাসপাত্র হইল ।” 
তাহার পর নান দেশের রাজধানী দেখিয়া, নান] বিদ্যায় উদ্ভাসিত গুরুকুল 
সেবা করিয়া অনেক জ্ঞানী-গুণীর গোঁীতে যোগ দিয়া বাণ আবার নিজের 
গ্রামে ফিরিয়া আসিলেন। জ্ঞাতিরা তাহাকে আদর করিয়া গ্রহণ করিল ।৩ 


১ যেমন পিতার অন্রাঙ্গণী পত্বীর গর্ভজাত ছুই ভাই চল্রসেন ও মাতৃষেণ, “ভাষা-কবি” ঈশান, 
“বর্ণ কবি” বেণীভারত, “প্রাকৃতকৃং" কুলপুত্র বায়ুবিকার (এ নামটি নিশ্চয়ই পরিহাসজাত ), 
“কাত্যারনিকা” চক্রবাকিকা।, “জাঙ্গলিক” ( সাপুড়ে ) ময়ুরক, বীরবর্মী, মৃদ্গকুশল জীমুত, গায়ক 
সোমিল ও গ্রহাদিতা, “সৈর£” কুরক্লিকা, বংঙ্ীবাদক মধুকর ও পারাবত, নাট্যাচার্ধ দদু' রক, 
নর্তকী হরিণিকা, নটযুব। শিখগুক, “ধল্পরজালিক” চকোরাক্ষ ইত্যাদি ইত্যাদি । 

২ মহার্হালা পগস্ভীরগুণবদগোঠীশ্চোপতিষ্টমানঃ  শ্বভাবগস্ভীরধীধনানি বিদগ্ধমগ্ুলানি চ 
গাহমান:। ৩ এইথানে প্রথম উচ্ছাস শেষ । 


২৯৪ ভারতীয্ব-আর্য সাহিত্যের ইতিহাস 


কিছুকাল পরে মহারাজাধিরাজ পরমেশ্বর প্রীহর্যদেবের ভ্রাতা কৃষ্ণ বাণকে লিখিয়া 
পাঠাইলেন যে রাজা তাহাকে দেখিতে চান। সে আহ্বান মান্য করিয়া বাণ 
রাজসভায় চলিলেন | বাশের পাঁজধানীপ্রবেশ হইতে হর্ষচরিতের মূল বিষয়ের 
আরম্ত। 

হর্যচরিত এঁতিহাসিক কাব্য । ঘটনাক্রমের দিক দিয়। হয়ত পণ্ডিতের চোখে 
হর্যচরিতে এঁতিহাসিকতা ক্ষু হইয়াছে কিন্তু সেকালের রাজসভার ও রাঁজসংসারের 
সে চিত্রগুলির বান্তব মূল্য অপরিমেয় | কৌতৃহলী পাঠককে হর্ষের পিতার মরণী্তিক 
রোগতোগের বর্ণনাটুকু পড়িতে অনুরোধ করি। এমন চিত্র সংস্কৃত সাহিত্যে আর 
কোথাও নাই । 

কাদম্বরীর বিষয়বন্ত বৃহৎকথা থেকে নেওয়া । তবে তাহাতে বাঁণের নিজন্বতাঁও 
বেশ কিছু আছে। রচনার দিক দিয়া! এক হিসাবে কাদঘ্বরীকে উৎকৃষ্ঠতর বলিতে 
পারি। বাঁণের বিশিষ্ট যে ঙ্লেষবিদ্ধ শব্দচিত্রাস্কণরীতি তাহ! কাদস্বরীতে আদ্য্ত 
প্রকাশিত । আবার অন্যদিকে কাদঘ্বরীর তুলনায় হর্ষচরিতের শ্রেষ্টতা। সে 
হইল রচনারীতির অপেক্ষারুত লঘুতা, এবং চিত্রপরম্পরার বাহুল্য না থাকায় 
বর্ণনার ক্ষিপ্রগতি | 

সংস্কৃত শব্দভাগ্ডারে বাণের প্রগাঢ অধিকার ছিল। তাহার চিত্রাবলীতে 
সে ক্ষমতার অকুষ্ঠিত পরিচয় আছে । রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে সেদিকে আমাদের 
চোখ ফুটাইয়া গিয়াছেন। 

দণ্ডীর 'দশকুমারচরিত” লৌকিক গল্পের সংগ্রহের মতো! । বইটির “পূর্বগীঠিকা? 
ও নিতান্ত ক্ষুদ্র 'উত্তরগীঠিকা” পরবর্তণ কালের সংযৌজন | মূল গ্রন্থ আছ্ধন্ত খগ্ডিত 
অবস্থায় প্রাপ্ত হওয়ায় এই দুই অংশ যূল কাহিনীকে সম্পূর্ণ করিবার জন্য বেশ কিছু 
কাল পরে রচিত হইয়া থাকিবে । গল্পগুলি অধিকাংশই পূর্বভারতের বলিয়া বোধ 
হয়| দণ্ডীর রচনারীতি বাঁণের তুলনায় অনেক সরল । বাণ দণ্তীর উল্লেখ করেন 
নাই এবং বাণের রচনারীতি আবও জটিল বলিয়! অনেকে অনুমান করেন যে দণ্ডী 
বাণের পূর্বগামী ছিলেন । এ অনুমান হয়ত অসঙ্গত নয়। 

দশকুমারচরিতে এক রাজপুত্র ও তাহার সহচরগণের এড .ভেঞ্চার-কাহিনী 
বণিত আছে। এই কাহিনীগুলির কোন কোনটি বেশ পুরাঁনে। গল্পের অথবা 
জনশ্ররতির আধারে গঠিত এবং ইহাতে স্থানীয় অভিজ্ঞতার প্রতিফলন বিদ্যমান । 
উদাহরণরূপে মিত্রগুপ্তের “চরিত” (80৮600016 ) হইতে আরম্ভ অংশ অন্থবাদে 
উদ্ধত করিতেছি । সরিত্রগুপ্ত ফিরিয়া আসিয়া বন্ধু রাজবাহনের কাছে নিজের গল্প 
বলিতেছে। 


১ “কা দন্বরী-চিত্র', প্রাচীন-সাহিতো সন্কলিত । 


সংস্কৃত সাহিত্য ২৯৫ 


'আমিও অন্য বন্ধুদের মতো। ভ্রমণেচ্ছু হইয়া সুন্ধদেশে১ দীমলিপ্ত২ নামক 
অগরের বাহির-উদ্যানে বিরাট উৎসব-সমাজের৩ আয়োজন দেখিলাম । 
সেখানে এক মাধবীপতামণ্ডপে দেখিলাম যে এক উৎকন্ঠিত যুবাপুরুষ 
বীণা বাঁজাইয়া আপনার মন ভুলাইতেছে। জিজ্ঞাসা করিলাম, “ভদ্র, 
কী এ উৎসব? কি করা হইতেছে? কি নিমিত্বই বা উৎসবের পাশ 
কাটাইয়া আপনি যেন উৎকষ্টিত হইয়া] বীণাঁটিকে লইয়া নির্জনে 
রহিয়াছেন ? 

সে বলিল, “সৌম্য, দেবী বিন্ধ্যবসিনী, যিনি বিদ্ধ্যবাঁসের স্থখ 
বিস্বত হইয়া এই দেবালয়ে বাস করিতেছেন, তীহীর পাঁদযূলে সন্তানহীন 
স্হ্ষপতি তুঙ্গধন্বা দুইটি সন্তান প্রার্থন। করিয়াছিলেন । ধরনা-দেওয়। 
ইহাকে৪ তিনি€ স্বপ্লে সমাঁদেশ দিয়াছিলেন, “উৎপন্ন হইবে তোমার 
একটি পুত্র, জন্মিবে তোমার একটি দুহিতা। । সে কিন্তু উহার? পাঁণি- 
গ্রাহকের” অধীনে বাস করিবে । তবে সে ( কগ্া ) সাড়ে সাত বছর 
হইতে আরম্ভ করিয়। বিবাহ ন। হওয়। অবধি প্রতিমাসে কৃত্তিক। নক্ষত্রে 
কন্দুকন্ৃত্যের দ্বারা যেন আমার আরাধন। করে, গুণবান্‌ ভর্তা লাভের 
জন্য | যাহাকে সে অভিলাষ করিবে তাহার হাতেই উহাকে দিতে 
হইবে । সে উৎসবের নাম কন্দুক-উৎসব হোক ।১ তাহার পর অল্পকাল 
পরে রাজার প্রিয় মহিষী, নাম মেদিনী, এক পুত্র প্রসব করিল । একটি 
কন্যাও হইল । সেই কন্যা, বন্দুকাবতী নাম, (আজ) সোৌমাপীড়া৯১ 
দেবীকে কন্দুকক্রীড়ার দ্বারা আরাধন। করিতে আগমন করিবে ৷ তাহার 
সখী, চন্দ্রসেন! নাঁম, ধাত্রীকন্তা, আমার প্রিয়! ছিল। সে এই কিছুদিন 
রাজপুত্র ভীমধন্ব৷ কর্তৃক অনুরুদ্ধ হইয়াছে ।১২ তাই আমি উৎকণ্ঠিত 
হইয়া.-.মনকে কোন রকমে আশ্বাস দিয়! নির্জনে বপিয়া আছি।” 


চিত্রগুপ্চ-চরিতের অন্তর্গত গোমিনীর গল্প সংক্ষিপ্ত করিয়] অনুবাদে উদ্ধৃত 
করিতেছি | মধ) বাংলা সাহিত্যের মনসামজলে চাদোর পুত্রবধূ-সন্ধানের সঙ্গে 


কিছু মিল লক্ষ্য হয়। 
১ অর্থাৎ দক্ষিণরাঢ় অঞ্চলে । ২ অর্থাৎ তাআলিপ্তিতে। 
৩ উৎনব-সমাজ-_মেলা, যেখানে সব লোকে আসে এবং নৃত্যগীত ও খাওয়া দাওয়! করে। 
৪ অর্থাৎ ব্রাজাকে। € অর্থাৎ দেবী। ৬ অর্থাৎ পুত্র। 
* অর্থাৎ ছুহিতার। ৮ অর্থাৎ ভগিনীপতিৰ ॥ 
৯ অর্থাৎ গোল। লুফিতে লুফিতে নাচ। ১*। ইহাই কি “কেন্দুলী' কথাটির মুঙ্গ? 


১১ অর্থাৎ যাহার মুকুটে চক্র আচে, চশ্ত্রশেখর1। 
১২ অর্থাৎ রাজপুত্র তাহাকে পাইবার জগ্ত জবরদস্তি করিয়াছে, তাহাকে আটকাইয়। 


স্লাখিয়াছে। 


২৯৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


'দ্রাবিড়দেশে কাঞ্চী নামে নগর আছে। সেখানে অনেক কোটি 
অর্থবান্‌ শ্রেষ্ঠিপুত্র ছিল, নাম শক্তিকুমার। আঠারে। বছর বয়স হইলে 
পর সে ভাঁবিল, যাহার! বিবাহ করে নাই এবং যাহাদের পত্বী মনের 
মতে নয় তাহাদের স্থখ নাই । অতএব কিসে গুণবান্‌ পত্রী লাভ 
করি।' 
এই ভাবিয়। সে ঘটক সাজিয়? গামছায় সেরখানেক ধান বাধিয়া লইয়৷ উপযুক্ত 
কন্যার সন্ধানে বাহির হইয়! পড়িল। স্বুলক্ষণযুক্ত স্বজাতীয় কন্তা দেখিলে সে 
বলে, “এই এক সের ধানে আমাকে যথোচিত ভোজন করাইতে পারিবে কী ? 
শুনিয়! সকলেই উপহাস করিয়া তাঁহাকে বিদায় দেয় । 
একদ। শিবিদেশে কাবেরীর তীরে এক পত্তনে পিত মাতা ও গৃহ মাত্র আছে 
এমন বিগতধন, বিরলভূষণ এক কুমারী কন্তাকে পাত্রী আনিয়া তাহাকে দেখানো 
হইল । সমস্ত সুলক্ষণ দেখিয়া তাহাকে শক্তিকুমার এক সের ধান দেখাইয়া সেই 
প্রশ্ন করিল। কুমারী রাজি হইল । সেসেই এক সের ধান ভানিয়। খুঁদ কুঁড়া 
ইত্যাদি দিয়! হাড়ি কুঁড়ি কাঠ কিনিল, চালের অর্ধেক দিয় আনাজ মশলা 
ইত্যাদি কিনিল, শক্তিকুমারকে পুরা ভোজ খাওয়াইল। শক্তিকুমার পরমাঁনন্দে 
কন্তাটির পাণিগ্রহণ করিল। 


নীতি-গল্প 

বৌদ্ধ পাহিত্যে পশুপক্ষীর ও ভূতমীন্ুষের নীতি-কথ1 ও উদাত্ত কাহিনীর বিষয়ে 
বলিয়াছি। সেসব কাহিনীর নাঁয়ক-__অর্থাৎ মহৎচরিত্র-_বুদ্ধের জন্মজন্মান্তর 
ধলিয়৷ ব্যাখ্যাত, তাই পালি সাহিত্যে সে কাহিনীর নাম 'জাতক' | 
জৈন সাহিত্যেও উদাত্ত কাহিনী আছে কিন্ত সেখানে পশুপক্ষীর ভূমিকা নাই, সবই 
মানুষের, কিছু কিছু দেবতার । পশুপক্ষী লইয়া নীতি কথা ও বিবিধ গল্প সংস্কৃত 
সাহিত্যেও গছ্যে ও পদ্ভে প্রচলিত ছিল। শুধু পদ্ভে এমন কিছু কাহিনী অতি 
সংক্ষিপ্ত আকারে মহাভারতে সন্নিবিষ্ট আছে। পরম্পরাগত এমন গল্প প্লোক 
মহাভারতে “অন্ুবংশ”১ বলা হইয়াছে । যেমন নিয়ে উদ্ধৃত ভূতের গল্পটি ।২ 

একদা যুধিষির ঘুরিয়৷ বেড়াইতে বেড়াইতে কুরুক্ষেত্রের দ্বারদেশে “প্লক্ষ* 
নামক স্থানে আসিয়া পৌছিলেন। সঙ্গে ছিল লোমশ খষি। তিনি যুধিষ্ঠিরকে 
বলিলেন, একরান্ত্রির বেশি এখানে থাকা উচিত হইবে না । লোমশের উক্তিতেই 
কাহিনীর আভাসটুকু পাঁওয়। যায় । 


১ অর্থাৎ 05201010191 ৮6156, 
২ বনপবৰ ১২৯, ৮-১১। 


ংস্কৃত সাহিত্য ২৯৭ 


অত্রাহথবংশং পঠতঃ শৃণু মে কুরুনন্দন । 
উলুখলৈরাভরণৈঃ পিশাচী যদভাষত | 
যুগন্ধরে দধি* প্রীশ্য উধিত্বা চাচ্যুতস্থলে । 
তদ্‌বদৃভূতলয়ে২ স্মাত্বা সপুত্রা ব্তমর্সি ॥ 
একরাত্রমুষিত্বেহ দ্বিতীয়ং যদি বৎশ্যসি | 
এতদ্‌বৈ তে দিবা বৃত্তং রাত্রো বৃত্তমতোহস্যেথা ॥ 
অগ্য চাত্র নিবৎশ্যামঃ ক্ষপাং ভরতসত্তম | 
দ্বারমেতং তু কৌন্তে় কুরুক্ষেত্রশ্য ভারত ॥ 
“হে কুরুপুত্র, আঁমি শোন] কথা বলিতেছি, শোঁন । তা উদৃখল-আভরণ- 
ধারিণী পিশাচী ( এক ব্রাহ্মণকে ) বলিয়াছিল ॥ 
“যুগন্ধরে দধি খাইয়! অচ্যুতস্থলে বাস করিয়া সেইরূপ ভূতলয়ে 
স্নান করিয়া পুত্রকে লইয়1 । তুমি অল্পকাঁল ) বাস করিতে পার ॥ 
“একরাত্রি বাস করিয়া যদি দ্বিতীয় (রাত্রি ) বাস করিতে চাও, 
(তবে) এই যে তোমার দিনের কা হইল, রাব্রিতে ইহা হইতে 
অন্যরকম হইবে |” 
“হে ভারতশ্রেষ্ট, আমরা আজ রাত্রি এখানেই থাঁকিব। হে 
কুত্তীপুত্র ভরতবংশীয়, এহ স্থান কুরুক্ষেত্রের দ্বারদেশ ॥' 
্বীষ্টপর দ্বিতীয় অথবা তৃতীয় শতাব্দীতে মানুষ ও জন্তু ঘটিত কতকগুলি 
কাহিনী লইয়৷ একটি শিক্ষাপূর্ণ গ্রন্থ রচিত হইয়াছিল । এই মুল গ্রন্থ এখন লুষগ্ত। 
তবে ইহার একাধিক সংস্করণ পাওয়া গিয়াছে । সংস্করণগুপি “তন্ত্রাধ্যান' 
'ন্ত্রাখ্যায়িক” অথব। পঞ্চতন্ত্র নামে খ্যাত। পঞ্চতন্ত্রের আসল নাম ছিল পঞ্চ 
তন্াধ্যায়িকা" (অর্থাৎ তাতে-বোনার মতো ওতপ্রোত গল্পময় পাঁচটি আখ্যায়িকা)। 
“পঞ্চতন্ত্র এবং 'হিতোপদেশ* আমাদের স্থপরিচিত।৩ পঞ্চওন্ত্রে বড় গল্পের মধ্যে 
একটু ছোট গল্প তাহার মধ্যে আরো একটু ছোট গল্প-এহভাঁখে পর পর গল্পের 
তাত-বোনার বা কৌট। সাজানোর যে কৌশল আছে তাঁহ। পরবর্তী কাঁলে অন্াত্র 
অনুর হইয়াছে । আরব্য-উপন্তাসে গল্প-পাথার কৌশলও এই রকম । 
তন্্রাখ্যানের গল্পগুলি ভারতীয় সাহিত্যের প্রথম বস্তু যাহ সবাগ্রে বিশ্বসাহিত্যে 


১ টীকাকারের মতে যুগন্ধরের লোকের! উটের দুধের দই থাইত। 

২ পাঠাত্তরে “ভূতিলয়ে'' ৷ সম্ভবত কুৎসিত বাহীকদেশের অঞ্চল ও নদী । ভুতলয় নদীতে 
তাহার! মৃতদেহ জলসৎকার করিত। 

৩ পঞ্চতন্ত্রে পাঁচটি গল্পমালা আছে । প্রত্যেক মালার একটি করিয়া নাম আছে,-:ভেদ, সক্ষি 
কাকোলুকীয়, লব্ঘপ্রণাণ ও অপরীক্ষিতবারক । হিতোপদেশে শেষ মালাটি (“অপরীক্ষিতকা রক”, 
বাদ শিয়াছে। 


২৯৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


পরিগৃহীত হইয়াছিল । থ্রীষ্টায় ষষ্ঠ শতাব্দীতে পঞ্চতস্ত্রের এক “সংস্করণ” মধ্য- 
পারসীক পহলবী ভাষায় অনুদিত হইয়াছিল । পঞ্চতস্ত্রেরে একটি বিশিষ্ট গল্পের 
দুই ধূর্ত শুগাল-নায়কের নামে এই পহুলবী অন্থবাদ "াম পাইয়াছিল--করটক 
ও দমনক (“কলিল! ব দিম্না” )। অবিলম্ধে পহলবী অনুবাদ হইতে সীরীয় ভাষায় 
অনুবাদ হয় এবং তাহা! হইতে আরবীতে অনুবাদ হয় গ্রীষ্টীয় অষ্টম শতাব্দীতে । 
্বষ্টায় ত্রয়োদশ শতাব্দীতে সেই আরবী অন্ুবাঁদ অবলঘ্বনে প্রাচীন স্পেনীয় ভাষায় 
অনুবাঁদ হইয়াছিল । ইয়োরোপীয় ভাষায় পঞ্চতন্ত্রের ইহাই প্রথম অনুবাদ । 


প্রশস্তি-নিবন্ধ 
পূবেই বলা হইয়াছে, সংস্কতে সাহিত্যিক গন্য রচনার প্রচলন রাজ-অন্ুশাসন 
হইতে । রাজ-অন্কুশাসনণের গোড়ার দিকে রাজার নাম ও অল্প কথায় পরিচয় 
থাকিত। ক্রমশ সেই পরিচয়-ভাগ বাড়িতে থাকে এবং গুপ্ত রাজাদের সময়ে 
রাজ-অনুশাসনে ক্সোক-অংশ সাহিত্যগুণান্থিত হইতে থাকে। 
গগ্ে পণ্ভে লেখা রাজ-প্রশক্তি কাব্য যাহ পাওয়। গিয়াছে সেগুলির মধ্যে প্রথম 
এবং উৎকৃষ্ট হইল এলাহাবাঁদ ছুর্গ মধ্যে অশোক-স্তস্তগীত্রে উৎকীর্ণ সমুদ্রগুণ্ের 
( চতুর্থ শতাব্দীর মধ্যভাগ ) প্রশস্তি। প্রশত্তির রচয়িতা কবি হরিষেণ সমুদ্রগুণ্ডের 
মহামন্ত্রী ছিলেন বলিয়া অনুমান হয়। প্রশক্ভিটির গদ্য ও পদ্য ছুই অংশই ভালো। 
পছ্যের একটু নমুন] দিই । 
রাজ। চন্দ্রঞেয় একাধিক পুত্র ছিল। তাহার মধ্যে গুণাধিক বলিয়] তিনি 
সমুদ্রগুপ্তকে উত্তরাধিকারী নির্ধারণ করিয়াছিলেন | এই কথা প্রশস্তির এই শ্লৌোকে 
বণিত 
আর্ষে হীত্যুপগুহা ভাবপিশুনৈরুৎকণিতৈ রোমভিঃ 
সভ্যেযুচ্ছুসিতেষু তুল্যকুলজগ্নানাননোদ্বীক্ষিতঃ | 
স্রেহব্যালুলিতেন বাম্পগুরুণা তন্বোক্ষণ৷ চক্ষুষা 
যঃ শিত্রাভিহিতে! নিরীক্ষ্য নিখিলাং [ পাঁহ্যবমুর্ধম্‌ ] ইতি ॥ 
'পিত। স্পেহব্যাকুল জলভরণ মর্সথেণজ। চোখে নিরীক্ষণ করিয়া ভাবভরে 
পুলকিত অঙ্গে, যাহাকে আলিঙ্গন করিয়! বলিয়াছিলেন, “নিখিলভূমিকে 
এমনি পালন কর।* সভাসদেরা উচ্ছুসিত হইয়াছিল, তুল্যবংশীয়ের! 
মুখ চুন করিয়া ( তাহার দিকে চাহিয়। ছিল )॥ 
প্রশস্তির আকারে গদ্বজিত প্রায় বিশুদ্ধ কাব্যও লেখা হইয়াছিল। এমন 
রচনার মধ্যে গুপ্তসাআাজ্যের প্রাদেশিক মালব-রাজ বদ্ধুবর্ধীর শাসনকালে দশপুরে 
একটি কুর্যমন্দির নির্মাণের ও সংক্কারের বিবরণ বিজড়িত উৎকীর্ণ প্রস্তরলিপিটি 
বিশিষ্ট । রচয়িতা বৎসভটি ৷ কালিদাসের কবিত? ইহার ভালো করিয়। পড়া ছিল। 


সংস্কৃত সাহিত্য ২৯৯ 


দশপুরের বর্ণনায় কালিদাসের অনুসরণ স্থস্পষ্ট | অন্থত্রও রচনার ছাদে কালিদাসের 
প্রভাব আছে । প্রশস্তি-কাব্যটিতে সর্বসমেত ৪৪ শ্লোক, নানা ছন্দে লেখা । সে 
সব ছন্দের মধ্যে দণ্ডকও আছে । যেমন 
স্মরবশগতরুণজনবল্লভাঙ্গনাবিপুলকান্তপীনোরুস্তন- 
জঘনঘনালিঙ্গননির্ভংসিততুহিনহিমপাতে ॥ 
প্রথম তিন গ্পোকে মন্দিরের দেবত। হুর্যের বন্দনা । তাহার পর দশ শ্লোকে 
দশপুর-প্রশংস! | 
| তটোথবৃক্ষচ্যুতনৈকপুষ্পবিচিত্রতীরা স্তজলাঁনি ভান্তি। 
প্রফুল্তপদ্মাভরণানি যত্র সরাংসি কারগুবসংকুলানি ॥ 


“সেখানে সরোবরসমুহের কী শোভা । তটস্থবৃক্ষ হইতে অনেক ফুল 
জলের কিনার! বিচিত্রিত করে । ( জলের মধ্যে ) পদ্ম ফুটিয়া আছে, 
কলহংস প্রচুর ॥ 
মন্দিরের নির্যাণে ও সংস্কীরে অর্থ এবং সামর্থ্য যোগাইয়াছিল বিভিন্্ “শ্রেণী 
অর্থাৎ শিল্পসংঘ। একটি শ্লোকে (১৯) তাহাদের প্রশংসা । শ্রেণীর মধ্যে মুখ্য 
ছিল রেশম-শিল্পীর] । পরবর্তী ছুই তিনটি ক্লোকে তাহাদের শিল্পকর্মের প্রশংসা, 
যেন আধুনিক কালের বিজ্ঞীপন । 
তারুণ্যকাস্তযপাঁচতো-পি স্থবর্ণহার- 
তান্খুলপুষ্পবিধিনা সমলস্কৃতো-পি । 
নারীজনঃ প্রিয়মুপৈতি ন তাবদগ্র্যাং 
যাবন্ন পর্টময়বন্ত্রযগানি ধত্তে ॥ 
'( দশপুরের ) মেয়ের] তারুণ্যে ও লাবণ্যে মগ্ডিত, তাহারা সোনার হার 
পরে আর ফুলে ও পানে বিলাসসজ্জ। করে । তবুও তাহার। নির্জনে 
প্রিয্নতমের কাছে যায় না, যতক্ষণ না পাটের শাড়ি ও ওড়ন1 পরে ॥ 
একটি শ্লোকে (২৩) অধিরাজ কুমারগুপ্ডের প্রশংসা | 
চতুস্সমুদ্রান্তবিলোলমেখলাং 
সবমেরুকৈলাসবৃহৎপয়োধরাম্‌। 
বনান্তবান্তক্ষুটপুষ্পহাঁসিনীং 
কুমীরগুপ্তে পৃথিবীং প্রশাসতি ॥ 
'চারদিকে সমুদ্র যাহার বিলোল মেখলা, স্থমের ও কৈলাস ঘাহার বৃহৎ 
পয়োৌধর, বনান্তে বাযুভরে ফুলে যাহার হাঁসি ফুটিয়া উঠে সেই পৃথিবীকে 
যখন কুমারগুপ্ত শাসন করিতেছিলেন ॥' 
তারপর ছুই ক্লোকে বন্ধুবর্মার পিতা, কুমারগুপ্ডের প্রাদেশিক, মালব-রাজ 
বিশ্ববর্মার প্রশংসা । তারপর তিন শ্লোক বন্ধুবর্ীর প্রশংসা । সেই বন্ধুবর্মীর 


৩০০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


রাজ্যকালে মন্দিরের প্রতিষ্ঠা (৪৩৬ খ্রীষ্টাব্দে) এবং সংস্কার €( ৪৭৩ খ্রীষ্টাব্দে) 
হইয়াছিল। 
তশ্মিম্নেব ক্ষিতিপতিব্রিষে বন্ধুবর্মণ্যুদারে 
সম্যক্‌ স্ফীতং দশপুরমিদং পালয়ত্যু্রতাংসে | 
শিল্পাবাপৈর্ধনসমুদয়ৈঃ পট্টবায়ৈরুদারং 
শ্রেণী __ _- -_ ভরবনমতুলং কাঁরিতং দীপ্তরশ্মে ॥ 


“সেই নৃপতিশ্রেষ্ঠ উদার বৃষস্কন্ধ বন্ধুবর্ধ! যখন এই পরিপূর্ণ সমৃদ্ধ দশপুর 
পালন করিতেছিলেন তখন পট্টবাঁয়েরা৯ শিল্পকার্ষে উপাঁজিত সমুদয় 
ধনের ধার'..-স্থর্যের এই উদার অতুল ভবন করাঁইলেন ॥' 
তারপর এক গ্লোকে (৩০) মন্দির-বর্ণনা এবং পাঁচ শ্লোকে খতৃ-বর্ণন। পূর্বক 
মন্দিরপ্রতিষ্ঠার তারিখ উল্লেখ । পরবর্তী শ্রোকে (৩১) মন্দিরের এক অংশ ভগ্র 
হওয়ার কথা | তারপর ছয় গ্লোকে মন্দির সংস্কীরের তারিখ নির্দেশ এবং খতু- 
বর্ণনা ৷ সংস্কার সমাধা হইয়াছিল বসন্তকীলে । সে কালের বর্ণন1 (৪০-৪১) 


স্পষ্টেরশোকতরুকেতকসিন্ুবার- 

লোলাতিমুস্তকলঙামদয়ন্তিকানাং | 

পুষ্পোর্দগমৈর ভিনবৈরধিগম্য নূনং 

এঁক্যং বিজ স্তিতশরে হরপৃতদেহে ॥ 
মধৃপানমুদিতমধুকরকুলো পগীতনগনৈকপৃথুশাখে 
কালে নবকুস্থমোদগমদস্তরকাগুপ্রচুররোধে ॥ 


'অশোকতক, কেতকী, সিন্কুবার, লোঁল মাধবী, মল্লিকা (প্রভৃতি ) 
ফুলের স্ুস্প& আবির্ভীবে সত্য সত্যই যেন পবিত্র হরদেহে আক্রমণোদ্যত 
পঞ্চবাণ একাত্রত হইয়াছে (যে কালে )॥ 
মধুপানে আনন্দিত মৌম'ছিদের গুঞ্জনে মুখর অসংখ্য পরিপুষ্ট তরুশাখা, 
আর নবকুস্মে"দৃগমে কণ্টকিত মনোহর লোধ প্রচুর ( ফুটিয়াছে ) ষে 
কালে ॥' 
তারপর এক শ্লোকে (৪২) মন্দিরের স্থায়িত্ব কামনা । 

অমলিনশশিলেখাদস্তরং পিজলানীং 

পরিবহতি সমৃহং যাঁবদীশো। জটানাং। 

বিকচকমলমাঁলী মংসসক্তাং চ শাজণ 

ভবনমিদমুদারং শাশ্বতং তাঁবদন্ত ॥ 
'যতদিন শিব অমলিন চন্দ্রকরবিচিত্রিত পিঙ্গল জটাঁভার এবং বিষুঃ 


১ পটটবায় ধীহার। পটট-বস্ক বয়ন কয়েন । “তত্তবায” ভুলনীয়। 


ংস্কৃত সাহিত্য ৩০১ 


্বন্ধলগ প্রশ্ফুট পদ্মমাল। বহন করিবেন ততদিন এই উদার ভবন 
চিরস্থায়ী হোঁক ॥" 
শেষ প্লোক 
শ্রেণ্যাদেশেন ভক্ত্য। চ কাঁরিতং ভবনং রবেঃ । 
পূর্বা চেয়ং প্রযত্বেন রচিতা বৎসভ্রিন। ॥ 
স্বস্তি কর্তলেখকবাচকশ্রোতৃভ্যঃ ॥ সিদ্ধিরস্ত ॥ 
শ্রেণীর আদেশে ও ভক্তিবশে রবির (এই) ভবন নিমিত হইল । 
পূর্ববর্তী এবং এই (প্রশস্তি) সযত্বে বৎসভটির দ্বারা রচিত হইল ॥ 
( মন্দির-) নির্বাণকারক ( প্রশষ্ডি-) লেখক (প্রশস্তি-) পাঠক ও 
( প্রশত্তি-) শ্রোতাদের মঙ্গল হোক ॥ সিদ্ধি হোক ॥' 
বাংল দেশে পাঁল রাজাদের সময় থেকে সেন রাজাদের সময় পর্ষস্ত ( নবম- 
দ্বাদশ শতাব্দী ) যে সব প্রত্বলিপি পাওয়া গিয়াছে তাহার অধিকাংশেই রাজ- 
শাসনের লক্ষণের অপেক্ষা প্রশস্তি-কাঁব্যের লক্ষণই প্রকটতর | ছুই চারিটি তো৷ 
সম্পূর্ণই প্রশস্তি-কাব্য । যেমন “ভট্ট” গুরব-মিশ্রের গরুড়-স্তম্ত (দশম শতাব্দী ) 
প্রশস্তি এবং কবি বাচস্পতি বিরচিত “ভট্ট” ভবদেব ( একাদশ শতাব্দী ) প্রশন্তি | 
দ্বাদশ শতাব্দীর প্রশস্তি-রর্টয়িত। কবিদের মধ্যে উমাপতিধরের নাম বিশেষ- 
ভাবে উল্লেখযোগ্য । ইনি সেন-রাঁজাদের তিন পুরুষের একটান] মহামন্ত্রিত 
করিয়াছিলেন । সেন-বংশের উথান ও পতন ইহার চোখের সামনেই যেন 
ঘটিয়াছিল। সংস্কৃত সাহিত্য ইতিহাসের শেষ অধ্যায়ের কবিদের মধ্যে উম্না- 
পতিধরের নাম আরও এক কারণে স্মরণীয় । ইনি বন্থ বিষয়ে বহুবিধ প্রকীর্ণ 
শ্লোক রচন। করিয়াছিলেন । তাহার অনেকগুলি “সদুক্তিকর্ণীযূত' বইটিতে উদ্ধৃত 
আছে ।১ দেওপাড়ায় প্রাপ্ত বল্পালসেনের প্রশস্তি-কাব্যটি উমাপতিধরের একমাত্র 
বড় রচন] যাঁহা৷ আমাদের হস্তগত হইয়াছে । এই প্রশস্তি হইতে একটি শ্লোক উদ্ধৃত 
করিতেছি । 
ুক্তাং কার্পাসবীজৈর্নরকতশকলং শাকপত্রৈর অলাবু- 
পুষ্পৈ রূপ্যাণি রত্বং পরিণতিভিদ্ুরৈঃ কুক্ষিভির্দাড়িমানাম্‌। 
কুম্মাপ্তীবল্লরীণাং বিকশিতকুস্থমৈঃ কাঞ্চনং নাগরীভি: 
শিক্ষ্যন্তে যতপ্রসাঁদাদ্‌ বহুবিভবভুষাং যোধিতঃ শ্রোব্রিয়াণাম্‌ ॥ 
'কার্পাস বীজের সঙ্গে মুক্তা, শাঁকপাঁতার সঙ্গে মরকতখণ্ড, লাউফ্ুলের 
সঙ্গে রূপা, পাকিয়া ফাটিয়া-পড়া ডালিমের সঙ্গে রত্ব,২ কুমড়া ফুলের 
সঙ্গে সোনা,_( এই উপমীয় ) ধাহার প্রসাদে বন্থধনপ্রাপ্ত বেদজ্ঞ 
ব্রাহ্মণের মেয়েরা নগরবাঁসিনী-কর্তৃক (গয়নার ব্যাপারে) শিক্ষিত হয় ॥+ 


১ সদুক্তিকর্ণীমৃতের প্রসঙ্গ পরে দ্রষ্টব্য | 
২ অর্থাৎ পল্পরাগ। 


৩৪২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


কামরূপের ভাক্করবর্ধীর তাম্রশীসনের গন্ভ-অংশের গোড়ার দিকটা বাণের 
মতে? পাক! লেখকের রচন| বলিয়া মনে হয় ।৯ বাঁণের পোষ্ট! হর্যবর্ধন ভাক্করবর্ার 
মিত্র ছিলেন । তিনি মিত্রের পৈতৃক রাজ্য উদ্ধারে সাহাঁধ্য করিতে বাংল। দেশে 
আসিয় কিছু কাল ছিলেন । স্থতরাং ভাক্করবর্ধার প্রশস্তিতে বাঁণের মুসাবিদ1 থাক। 
বিস্ময়ের বিষয় নয় । 
কামরূপের বলবর্ধার (দশম শতাব্দী) নওগীয় প্রাপ্ত অন্ুশাসনের রচনায় 
কালিদাসের অনুসরণ সুস্পষ্ট | যেমন 
তাদ্ুলবল্লীপরিণদ্বপৃগং 
কৃষ্ণাগুরুত্বন্ধনিবেশি তৈলম্‌। 
স কামরূপে জিতকামরূপো 
প্রাগজ্যোতিষাখ্যং পুরমধ্যুবাস ॥ 
“পানের লতা যেখানে স্থপারি গাছে জড়াইয়! উঠে, 
এলালত। যেখানে কৃষ্-অগ্তরু বৃক্ষের ক্বন্ধ অবলম্বন করে, 
(এমন ) কামরূপে, রূপে যিনি কামদেবকে জয় করিয়াছেন 
তিনি,২ সেই পরাগ জ্যোতিষপুরে নিবাস করিয়াছিলেন ॥' 
প্রশস্তি-কবিতায় অতিশয়োক্তির সীমাঁপরিসীমা ছিল ন1, বিশেষ করিয়া” 
প্রবর্তী কালে । একটি উদাহরণ দিতেছি । 
রাঢ়াবরেন্্রযবশীনয়নাঞরনাশ্র- 
পৃরেণ দূরবিনিবেশিতকালিমশ্রু: ৷ 
তদৃবিপ্রলম্তকরণাদৃতুতনিস্তরঙগা 
গঙ্গাপি নৃনমমুন1 যমুনাধুনাভৃৎ ॥ 
'রাঢ-বরেন্দ্রের যবনীদের চোখের জলে ( ধোওয়। ) 
কাজলের স্রোত বহুদূর অবধি কালিমার শোভা ছড়াইয়াছিল। 
তাহার দ্বারা তাহাদের (পতি-) বিয়োগকরণের ফলে অভ্ভুতভাবে 
নিম্তরঙ্গ হইয়1 গঙ্গাও যে এখন যমুনা হইয়া গেল 1৩ 
কবির বক্তব্য হইতেছে যে তাহার রাজা দাক্ষিণাত্যের রাজেন্্রচোল পশ্চিম ও 
উত্তর বাঙ্গালায় মুসলমানদের যুদ্ধে পরাভূত করিয়াছিল এবং সেই যুদ্ধে বহু শত্রসৈ্ঠ 
নিহত হইয়াছিল। 


প্রকীর্ণ কবিতা 


কালিদাসের পরে সংস্কৃত সাহিত্যের স্বাভাবিক ঝৌঁক পাড়য়াছিল প্রকীর্ণ কবিতার 


১ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড পূর্বাধ ( চতুর্থ সংস্করণ ) পূ ২৪-২৫ ষ্টুব্য। 
২ অর্থাৎ নরক-অস্থর । ৩ এখানেও কালিদাসের অনুলরণ। 


সংস্কৃত সাহিত্য ৩০৩ 


দিকে। প্রকীর্ণ কবিতা বলিতে এক অথবা ছুই তিনটি ক্লৌোকে আধত সম্পূর্ণ 
একটি রচনা । পণ্ডিতের গন্ধে যেমন দীর্ঘ হইতে দীর্ঘতর সমাসের দিকে প্রয়াসী 
ছিলেন, পছ্যে তেমনি “ম্হা”-কাব্যের প্রতি পক্ষপাতিত্ব দেখাইয়াছিলেন । ষে ভাষা 
দিন 'দন অবোধ্যতর হইতেছে এমন নিতান্ত কঠিন ভাষায় মহাকাব্যের মতো দীর্ঘ 
ও ক্লান্তিকর রচন। ঠেলিয়া লইয়া যাইতে অতি বড় কবিরও লেখনী ভোঁতা হইয়া 
যায়। স্থতরাং সাধারণ অর্থাৎ পাণ্ডিত্য-অপ্রয়াসী কবি জানপদ ভাষার রচনার 
অন্ুকরণেই ছোট ছোট কবিতা পিখিতে লাগিলেন । এমন কবিতা মোটামুটি 
ভালো রচনা । কবিতার বিষয় এধানত প্রেমকথা হইলেও অন্ত বিষয় একেবারে 
উপেক্ষিত হয় নাই । প্রেমের পরেই জনপ্রিয় বিষয় ছিল নীতি । তাহার পর ধর্ম 
_-বৈরাগ্য ও ভাক্ত | ইহার পরিণতি পরবর্তীকালে অজস্র স্তব, স্তোত্র, বন্দন] | 
প্রকীর্ণ প্রেমের কবিতার প্রাচীনতম সঙ্কলনটি “অমরুশতক' নামে প্রসিদ্ধ। 
অমরু কে অথব1 কী তাহা জান! নাই । কোন কবিতার ভণিতায় এ নাম নাই। 
কবিতাগুলি যে একলোকের লেখা তাহাও বলা যায় না । অমরুর নামে প্রচলিত 
কবিতাগুলি অষ্টম শতাব্দীতে সংগৃহীত হইয়াছিল বলিয়। মনে হয় । নীতি-কবিতার 
সঙ্কলনের মধ্যে প্রাচীন ও সবচেয়ে বিশিষ্ট হইতেছে ভর্তৃহরির 'নীতিশতক' ও 
“বৈরাগ্যশতক' । 
অমরুশতকের একটি ক্লোক উদ্ধৃত করিতেছি । মাঁনিনীর প্রতি সত্ীর ভৎ“সন] ৷ 
অনালোচ্য প্রেম্ণঃ পগিণতিমনাদৃত্য স্ুহৃদস্‌ 
ত্বয়। কান্তে মানঃ কিমিতি সরলে প্ররেয়সি কৃত: । 
সমাল্লিই্া! হ্যেতে বিরহদহনো দৃভাম্বরশিখা: 
স্বহম্তেনাজারাংস্তদলমধুনারণ্যরদিতৈঃ ॥ 
প্রেমের পরিণতির আলোচন। ন করিয়া, সখখীদের কথা ঠেলিয়া, 
বোকা তুষি, কেন প্রিয়তমের প্রতি মান ধরিলে ? বিরহদহনে জলন্ত- 
শিখ। এই অঙ্গাররাশি (তুমি তে! ) স্বহস্তে আলিঙ্গন করিয়াছ | অতএব 
বুথ এখন অরণ্যে-রোদন ॥ 
প্রকীর্ণ কবিতাগুলি কয়েকটি সঙ্কলন-গ্রন্থে সংগৃহীত আছে । তাহার মধ্যে 
প্রাচীনতার ও সাহিত্যযূল্যের দিক দিয়া ছুইটি সর্বোত্তম,__স্ভাঁষিতরত্বকোশ' 
( প্রথমে “কবীন্দ্রবচনসমুচ্চয়' নামে প্রকাশিত) ও “সছৃজ্িকর্ণামত' | দুইটিই 
বাংল। দেশে সন্কলিত এবং বাংল দেশের ও পূর্ব ভারতের অন্তান্য অঞ্চলের কবি- 
দের রচনাঁই এ দুইটি গ্রন্থে বেশি আছে। স্থভাষিতরত্বকোশ ১১০০ গ্রীষ্টাব্দের কাছা- 
কাছি সময়ে সঙ্কলিত। সঙ্কলগ্িতার নাম বিদ্ভাকর | ইনি বৌদ্ধ ছিলেন। সদুক্তি- 
কর্নাম়ত ইহার ঠিক একশ বছর পরে সঙ্কলিত হয়। সদুক্তিকর্ণামৃতের সঙ্কলয়িতা 
প্রীধরদাস লক্্মণসেনের এক মহামন্ত্রীর পুত্র ছিলেন । 
সঙ্কলনগ্রন্থগুলিতে কবিতা-ক্লোকগুলি নিদিষ্ট রীতিতে সাজানো | সে রীতি 


৩০৪ ভারতীয়-আর্ষ সাহিত্যের ইতিহাস 


হহল-_-দেবদেবীর বন্দনা, হৃর্য চন্দ্র প্রভৃতি দেবস্থানীয় জ্যোতিষ্কের বন্দনা, সমুদ্র 
পর্বত প্রভৃতি প্রাকৃতিক মহৎ দৃশ্তের বর্ণণণ, তু বর্ণনা, শীতল বাস্ুর বর্ণন1, কবি ও 
কাব্য প্রশস্তি, রাজ-প্রশত্তি,নায়কার বিবিধ রূপের ও অবস্থার বর্ণনা(_ বয়ঃসন্ধিস্থা, 
যৌবনারূঢ়া, অভিসারিকা, মাঁনিনী, বিরহিণী ইত্যাদি--), প্রেমন্থখের বর্ণনা, বিরহ- 
দশার বর্ণনা, সতী ও অত নারীর বর্ণনা, বৈরাগ্য বর্ণনা, বৌদ্রহাশ্য ইত্যাদি রসের 
বর্ণনা, ইত্যাদি | বাধাধর]। বিষয়ে সংস্কৃত কবিতায় গতানুগতিকতা! প্রত্যাশিত, 
এবং সে গতান্ুগতিকত প্রায়ই বিরক্তিকর | কিন্তু প্রীতিকর নৃতনত্বও আছে। 
সে হইল নিদিষ্ট দেশকালের দিগন্তে ক্ষণিক উদ্ভাসিত ছোটখাট [চত্রগুলি। এ 
বস্ত ইতিপুবে সংস্কৃত সাঁহিত্যে শুধু কালদাসের রচনাতেই আভাসিত, অন্থত্র 
পাওয়া? যায় নাই । জীবন-আদর্শের নয়, সমাজসংসার-প্রবাহের এহ খগুচিত্রগুলি 
ভারতীয় সভা-সাহিত্যে নৃতন কাব্যবস্তর সম্বন্ধে কিঞ্চিৎ মূল্যবোধের আবির্ভাব 
স্থচন। করিতেছে । 
আনুমানিক ৭০০-১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত প্রকীর্ণ কবিতার বৈচিত্র্যের 
পরিচয় নিম্নে উদ্ধত প্লোকগাল হইতে বোঝা যাইবে । 
খর্ষাকাল। ধানের ক্ষেত জলে থইথই করিতেছে । আলের ধারে ছোট ছোট 
ছেলের মাছ ধরিতেছে। অজ্ঞাত কবির রচনা । 
কেদারে নববারিপৃণজঠরে কিংচিৎকণদৃদদ্রে 
শম্বুকাগ্ডকপিগুপাগুরততপ্রান্তস্থলীবীরণে । 
ডিন্বা দগ্ডকপাঁণম: প্রতিদিশং পঙ্কচ্ছটচচিতাশ, 
ু্রশ্চ,জ্ররিতি+ ভ্রমন্তি রভসাদুদ্বযায়িমতস্যোস্থকাঃ ॥ 
'আলবীধা ক্ষেত নূতন জলে পরিপূর্ণ । মন্দস্বরে ব্যাউ ডাকিতেছে। 
শামুকের ডিমের ছড়াছড়িতে মাঠ-প্রান্তেন বেনা-ঝাড়গুলি শাদ]। 
ছেলেরা সর্বাব্র ছড়ি হাতে করিয়া কাদার ছিটায় লিপ্ত হইয়া উজানগামী 
মীছের লৌভে চবর্চবর্* শব্দ করিয়া ঘুরিতেছে |" 
এই বর্ণনার সঙ্গে একটু মিলিতেছে অন্তত পীচ-ছয় শ বছরের পরবর্তী কালের 
এক বাঁংল৷ কবির উক্তি । 
তথায় ছাওয়াল পাঁচে খোল। দিয়! জল সেঁচে 
মংশ্য ধরে পঙ্কেতে ভূষিত |২ 
এঁহিক ও পারমাথিক-_জীবনের ছুই চরম স্থখের আদশ সমতুল করিয়' 
দেখাইয়াছেন কবি উৎপলরাজ একটি কবিতায় । 


১ এটেল মাটিতে জল হইলে যে কাদা হয় তাহাতে পা ফেলিয়া চলিতে গোল এইবপ 


"চবর্‌ চবর্‌" শব্দ হয়। 
২ ( মনসামঙ্গল-কবি ) ক্ষেমানন্দ কেতকাদাসের আত্মপরিচয় । 


সংস্কৃত সাহিত্য ৩০৫ 


অগ্রে গীতং সরসকবয়ঃ পার্খতে] দাক্ষিণাত্যাঃ 
পৃষ্ঠে লীলাবলয়য়ণিতঃ চামরগ্রাহিণীনাম্‌। 
যগ্যেতৎ স্যাৎ কুরু ভবরসাস্বাদনে লম্পটত্বং 
নে] চেচ্চেতঃ প্রবিশ সহপ। নিবিকল্পে সমাধো৯॥ 
সম্মুথে গানের আসর । ছুই পাশে দাক্ষিণাত্যের সরস কবি । পিছনে 
চামরধারিণীদের লীপাচ্ছলে বলয় শিঞ্ন | যদি এমন হয় তবে 
সংসারের রস-আম্বাদনে লম্পটগিরি কর | নহিলে, হে (মোর) চিত্ত, 
কঠিন হইয়। নিবিকল্প ( অর্থাৎ ত্রহ্ধ ) সমাধিতে প্রবেশ কর & 
জীবনের ব্যর্থতা ও অবৃষ্টের বঞ্চনা কবি মহাব্রতের একটি ক্লোকে বণিত 
আছে। 
মজ্ঞন্মাপি হি নিষ্ষলং শ্রুতমপি ব্যর্থং গুণাঃ কিং কৃতে 
হ। ধিক কষ্টমনর্থকং গতমিদং নিঃশেষমন্মবয়ঃ | 
মার্গঃ কোহপি নিরত্যয়ং ন বহৃতি ব্যাঘাতবদ্ধগ্রহো। 
ধর্মার্থাদিচতুষ্পথে নিবসতি ভ্ুরো বিধিগোলিকঃ ॥ 
“আমার জন্মই নিক্ষল। পড়াশোনাও বৃথা । কিসের গুণাবলী । হা ধিক ! 
কষ্টের কথা, আমার এই বয়স শুধু শুধুই কাটয়া গেল! 
নিরাপদ কোন পথই নাই, গ্রহব্যাথাত লাগিয়াই আছে। 
ধর্ম অর্থ প্রভৃতির২ চৌমাথায় নিষ্ঠুর দৈব পেয়াদ! (রূপে খাড়া ॥) 
ধর্মের (অর্থাৎ বুষোৎসর্গের ) ৰাড়কে সেকালে মুসলমানের] ভাপবহন কাজে 
লাগাইত | সেই দুঃখে কবি সাজোক এই গ্লোকটি লিখিয়াছিলেন 
পুত; শৌতপরি ক্রিয়াভিরবহীভাবায় যে দীক্ষিতঃ 
শ্াঘ্য। যস্য গয়াশিরঃসহচরী তুল্যোহশ্বমেধেন য: । 
নাসাবেধনতশ্চিরেণ কলিতশ্তক্রত্রিশূলাঙ্কিতো 
ধিকৃ কর্মাণি তুরফবেশ্মনি স্থরাকাগ্ডাপবাহী বুষঃ ॥ 
'বেদবিধিমতে যে পাবন্র, ভাধবহন কাধ শ] করিবার জন্য যে দীক্ষিত, 
গয়াপৰতে যাহার সহচ্রী গৌরবান্বিত,৩ যে অশ্বমেধের তুল্য, 
নাকবেধানোর পর যে চক্র ও ত্রিশূল চিহ্ে অঙ্কিত, 
সেই বৃষ, হায় কর্মফল, তুরুকের পাড়ায় মদের পিপা বহিতেছে !, 
বিনয়ী*রাজকধির উৎসর্গ-বাণীর ভালে নমুনা বীর্যমিত্রের এই কবিতাটি 
প্রভুরূসি বয়ং মালাকারব্রতব্যবসায়িনে। 
বচনকুস্থমং তেনাম্মাতিস্তবাদরটৌকিতম্‌। 
১ পাঠান্তরে “প্রবিশ পরমব্রঞ্গণি প্রার্থ নৈবাশ। 
২ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুপ্পথের মোড়ের মাথায়। 
৩ গর! অঞ্চলে গোরু বিখ্যাত ছিল। 


ভা. আ. সা. ই.-২০ 


পাশ আর 


৩০৬ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


যদি তদৃগুণং কণ্ঠে মা! ধাস্তথোরসি ম৷ কৃথা 
নবমিতি কিয়ৎ কর্ণে ধেহি ক্ষণং ফলতু শ্রমঃ ॥ 
তুমি তো! প্রভু | মালাকার কর্ম আমাদের ব্যবসায় । 
তাই বচনকুস্থম (গাথিয়। ) তোমীকে সাদর উপহার দিলাম । 
শে গুণ» যদি কঠে না ধর অথবা বুকেও ন] রাখ,২ তবে 
নৃতন বলিয়াও একবার কানে দাও৩ । শ্রম সফল হোক ॥' 
সহ্বদয় শ্রোতা-পাঠকের অভাব কবিদের চিরকালের খেদ। বল্লণ একটি 
কবিতার তাখ। সুন্দরভাবে ব্যক্ত করিয়াছেন । 
শ্রীমদৃভিদ্র'বণব্যয়ব্যতিকরক্েশাদবজ্ঞায়সে 
দ্বেষাস্তঃপরিপূর্ণকর্ণক্ুহরৈশীকর্ণ]াসে সরিভিঃ। 
ইথং ব্যথিতবাঞ্চিতেষু হি মুধৈবাস্মান্থ কিং খিছ্যাসে 
মাত; কাব্যস্থথে কথং ঞ্চ ভঝতামুন্মুদ্রয়ামে। বয়ম্‌ ॥ 
ধনীর। অর্থ ব্যয় করিতে হইবে ভাবিয়া তোমাকে অবজ্ঞা করে। 
বিদ্বেষের বিষে কর্ণকুহর পরিপূর্ণ, তাই পণ্ডিতের (তোমাঁকে') শোনে 
না। এইভাবে ব্যর্থ বাসনায় বঞ্চিত হইয়া! বুথা আমাদের ( অন্তরে ) 
দুঃখ পাও | ওগো মাতা কাব্যন্থধা, কেমনে কোথায় আমর। তোমার 
মোহর& ঘুচাই !” 
মহৎ লেখকের প্রশংসা উপলক্ষ্যে সাধারণ লেখক-_যাহার1 মহৎ কবির রচনা 
আত্মসাৎ করিয়। তাহাদের যশ অপহরণ করে-- তাহাদের কবি জলচন্দ্র ভৎসন; 
করিয়াছেন । 
ধন্তান্তে ভুবনে পুনস্তি কবয়ো৷ যেযামজশ্রং গবাম্‌ 
উদ্দামধ্বনিপল্লবেন পরিতঃ পৃতা দিশাং ভিত্তবয়ঃ | 
ধিকৃ তান্‌ নিঃস্ববিলাসিনঃ কবিখলল্লোকঘয়দ্রোহিণে' 
নিত্যাকম্পিতচেতসঃ পরগবীদেশহেন জীবন্তি যে ॥ 
'ভুবনে সেই কবিরণই ধন্য যাহাঁদের অজঙ্গ বাণীর€ 
উদ্দীম ধবণির প্রস্তাবে সবদিক দিগন্তের মূল অবধি পবিত্র । 
ধিক সেই পরস্ববিলাসী কবি-চোরদের, উভয়লোকদ্রোহী 
যাহারা, ভীতচিত্ব, সর্বদ। পরের গোরু৬ ছুহিয়1বাচিয় থাকে"॥' 


১ শ্রিষ্ট অর্থ- (১) মালা, (২) কাবামুলা। 
২ মাল! দুই রকমের--ছোট অর্থাৎ কণ্ঠী, বড় অর্থাৎ ঝোলানে!। 

ও খুব ছে'ট মাল। সেকালে কানে পরিত ৷ অর্থাৎ, একটিবার শোন। 

৪ সুধাকলস, কবির বাণী, যেন তাহার অন্তরে শীলমোহর দিয় আট!) 

৫ এখানে “বাণী” অর্থ ধ্বনিত । প্রথম চরণ জষ্টব্য। 

৬ মূলে 'গো” শব আছে বাহার প্রধান অর্থ “গাভী” এখানে ধ্বনিত। চতুর্থ চরণ ছর্টব্য। 


সংস্কৃত সাহিত্য ৩৩৭ 


কবি কর্তৃক সমসাময়িক কবির প্রশংসা সব দেশেই তুর্ণভ। বিশেষ করিয়া 
প্রাচীন কালে ত৷ অজ্ঞাতই ছিল কবি অভিনন্দের একটি শ্সোকে তাহার ব্যতিক্রম । 
সৌজম্যাস্কুরকন্দ স্ুন্দরকথাপর্বন্ব সীমস্তিনী- 
চিত্তাকর্ষণমন্ত্র মন্মথস্থহৃতকল্পোল বাগ.বল্পভঃ 
সৌভাগ্যৈকনিবেশ পেশলগিরামাধার ধৈর্যানুধে 
ধর্মাপ্রিদ্রম রাজশেখরকবে দৃষ্টোইসি যামে। বয়মূ্‌ || 
“সৌজগ্য অঞ্কুরের কন্দ বিচক্ষণ কথাকোবিদ, 
নারী-চিত্তাকর্ষণের মন্ত্র, কামদেবের সখা, বাণী-তরপ্দিণীর বল্পত, 
সৌভাগ্যের একমাত্র নিধান, রুচির রচনার আধার, ধৈর্যে সমুদ্রতুল্য, 
ধর্মপর্বত চূড়া, হে কবি রাজশেখর, দেখা হইল। আমরা যাই ॥' 
লক্ষ্মণসেনের সভাকবিদের মধ্যে ধোয়ীর খ্যাতি সবচেয়ে বেশি ছিল । ইহাকে 
আনুষ্ঠানিক ভাবে কবি-রাজচক্রবর্তী রূপে অভিষেক করা হইয়াছিল। সে 
অভিষেকের একটু বর্ণনা ধোয়ী তাহার 'পবনদূত' কাব্যে দিয়াছেন। সে ক্লৌোকটি 
সছুক্তিকর্ণায়তেও উদ্ধত আছে। এখনকার রাষ্রীক্ন সাহিত্যপুরস্কারের সঙ্গে তুলনা 
করিবার জন্য উদ্ধৃত করিতেছি 
দস্তিব্যুহং কনককলিতং চাঁমরে হেমদণ্ডে 
যে! গৌঁড়েন্দ্রাদলভ কবিস্মাভৃতাং চক্রবত্ণ । 
খ্যাতো যশ্চ শ্ররতিধরতয়। বিক্রমাদিত্যগোষ্ঠী- 
বগ্াভতুঃ খলু বররুচেরাসসাদ প্রতিষ্ঠাম্‌॥ 
“সোনার সাজপর হস্তিসমূহ ও সোনার দণ্যুক্ত ছুই চামর, কবিরাজাদের 
সম্রাট যিনি, গৌড়েশ্বরের কাছে পাইয়াছিলেন, যিনি শ্রুতিধর বলিয়। 
খ্যাত, (যিনি )বিক্রমাদিত্যের সভায় বিদ্বৎশ্রেষ্ঠ বররুচি হইতে (অধিক) 
প্রতিষ্1 অর্জন করিয়াছেন ॥' 
ধোয়ী নিজের জীবনে যা কিছু কীতিলাঁভ করিয়াছেন তাহার মূল্য স্বীকার 
করিয়৷ শেষ জীবনে তপোবনের প্রশান্তি চাহিয়ীছিলেন। পবনদুতের উপসংহারের 
সে স্লোকটিও সদুক্তিকর্ণায়তে সঙ্কলিত আছে । 
কীতির্লৰ1 সদসি বিদুষাং শীলিতাঃ ক্ষৌমীপাল। 
বাকৃসন্দর্তাঃ কতিচিদমৃতম্যন্দিনে। নিমিতাশ্চ। 
তীরে সংপ্রত্যমরপরিতঃ কাপ শৈলোৌপকে 
্রন্ধাভ্যাসপ্রবণমনস] নেতুমীহে দিনাঁনি ॥ 
“বিদ্বান্-সভায় কীতিলাভ করিয়াছি। রাজাদের সঙ্গলাঁত করিয়াছি। 
অমৃতনির্বঝর রচনাও কয়েকটি নির্মাণ করিয়াছি। 
এখন স্থুরনদীর তীরে কোন পর্বতের সাঁহদেশে 
বদ্বধ্যানপ্রবণ চিত্ত লইয়! (বাকি) দিনগুলি কাঁটাইয়া দিতে চাই ॥” 


৩০৮ ভারতীয়-আধ সাহিত্যের ইতিহাস 


নারী-কবির লেখ! সংস্কৃত কবিতা সঙ্কলনগ্রন্থগুলিতেই পাওয়া যাইতেছে। 
এ ধরণের অধিকাংশ কবিতা একটু বেশিমাত্রায় আদিরসাল। হয়ত সেটা! 
স্বাভাবিক | তবে ব্যতিক্রম আছে। আমাদের পরিচিত “রজকিনী রামীশ্র 
মতো সেকালেও এক রজকসরম্বতী ছিলেন | য়ে উদ্ধৃত তাহার কবিতাটি 
উল্লেখযোগ্য ৷ বিষয় চক্রধাকের বিরহাতঙ্ক । 
ভংক্ত ভীতো৷ ন ভূংক্তে কুটিলবিসলতাকোটিমিন্দোবিতর্কাৎ 
তারাকারাস্ৃষার্ত। ন পিবতি পয়সাং বিপ্রুষঃ পত্রপংস্থাঃ | 
ছাঁয়ামন্তোরুহাণামলিকুলশবলাং বেত্তি সন্ধ্যামসন্ধ্যাং 
কান্তাবিচ্ছেদভীরুদিনমপি রজনীং মন্ততে চক্রবণাকঃ ॥ 


“ভাঙিয়াও, চন্দ্রভ্রম করিয়। ভয়ে বাক। মৃণালের অগ্র খায় না। 
তফার্ত হইয়াও তার। আশঙ্কায় পাতায় বাঁরিবিন্দু পান করে না। 
অলিকুল স্মাঁকীর্ণ গাছের ছান্নীয় সন্ধ্যা না হইলে ও, সন্ধ্যা ভ্রম করে। 
কান্তাবিচ্ছেদভীরু চক্রবাক দিনকেও রাত্রি বপিয়! আতঙ্কিত হয় ॥' 


প্রকীর্ণ কবিতা রচনার ধারা সংস্কৃতজ্ঞ পণ্ডিতসমাজে একাল অবধি চলিয়। 
আসিয়াছে । সদুক্তিকর্ণীযৃতের পরের সঙ্কলনগুলিতেও (ষেমন “স্থভাষিতাবলী' 
ও 'শাঙ্গদেবপন্ধতি” ) অনেক ভালে শ্লোক সংকলিত আছে । বাংলাদেশে এমন 
কবিতা “উদৃভট গ্লৌক* নামে প্রসিদ্ধ ৷ (“উদৃভট* মানে উজ্জ্বল, বিচিত্র | পতঞ্জলির 
“ভ্রাজাঃ" স্বরণীয় ।) আঁপুনিক কালে কয়েকটি উদ্ভট-স্লে(কের সংগ্রহ অনুবাদ 
সমেত প্রকাশিত হইয়াছে। ছুইটি ভিন্নরসের “উদ্ভট” অর্থাৎ অর্বাচীন প্রকীর্ণ 
কবিতার উদাহরণ দিতেছি। 
দূরদেশে মেয়ের বিবাহ হইয়াছে। তাহার শ্বশুরবাড়ী যাইবার সময় হইল, 
কিন্তু বাপের বাড়ি ছাড়িয়া যাইতে তাহার মন উঠিতেছে না । ম1 ঠাকুরম। 
পিসিমার মতো কেহ তাঁহাকে পান্না দিতেছে। 
শুভ্রঘন্য গুরুন্‌ নিবর্তয় সখীন্‌ বন্দস্ব বন্ধুতিয়ঃ 
কাবেরীতটসন্িবিষ্টনয়নে মুগ্ধে কিমুত্তীম্যসি। 
আস্তে পুত্রি সমীপ এব ভবনাদ্‌ এলালতাপিজন- 
সঞ্চদ্বালতমালদস্তরদরী তত্রাপি গোঁদাবরী ॥ 


“গুরুজনদের সেবা সমবয়পীদের প্রীতি জ্ঞাতিত্ত্রীদের সম্মান করিও । 
বোঁকা মেয়ে, কেন তুমি কাবেরীর তীরের দিকে তাকাইয়া কাদিতেছ ! 
বাছা, সেখানে বাড়ির খুব কাছেই আছে এলালতার আলিঙ্গনে 
ঝুঁকিয়৷ পড়া তমাল গাছের সারিবাধা গোদাবরী-তীরগুহা ॥, 


কোন এক রাজসভায় এক কবি-পণ্ডিত অর্থসাহায্য প্রত্যাশায় দীর্ঘকাল 
কাটাহয়া শেষে হতাশ হইয়! ব্যাজস্তরতি করিয়! রাজার কাছে বিদায় মাগিতেছে 


ংস্কৃতি সাহিত্য ৩০৯ 


শূলী জাতঃ কদশনবশাদ্‌ ভৈক্ষ্যযোগাৎ কপালী 

বস্ত্রীভাবাদ্‌ গগনবসনভতৈলনাশীজ, জটাবান্‌। 

ইথং রাজন্‌ তব পরিচয়াদীশ্বরত্বং ময়াপ্তম্‌ 

অগ্যাপ্যেবং মম নরপতে নার্ধচন্দ্রং দদাঁসি ॥ 
'কুখাগ্ভ খাইয়া শূল৯ জন্বিয়াছে। ভিক্ষার জগ্ক থাপরা২ ধরিয়াছি। 
বস্ত্রাভাবে দিগন্বরত্ব পাইয়াছি | তৈলাভাবে মাথায় জট ধাধিয়াছে। 
হে রাজা, তোমার পরিচয়নুত্রে এইভাবে আমি শিবত্ব৩ পাইলাম । 
কেবল তুমি, হে নরপন্তি, এখনও আমাকে অর্ধচন্্রঃ দিতেছ না!” 


গীতগোবিন্দ 


সংস্কৃত শ্লোক আবশ্তক মতো! গাওয়া হইত, সন্দেহ নাহ । কিন্ত আমরা এখন 
গীতিকবিত। বা গান ব(লতে যে ধরণের পচনা্াদ বুঝি ত প্রকুত-অপত্রশ থেকেই 
আগত। সংস্কত সাহিত্যে সে বন্ত দ্বাদশ শতান্দীর কবি জয়দেবের গীতগোবিন্দের 
আগে এক আধ ছত্রের পুয় ছাড়া বিশেষ কিছু পাই না | 'গীতগোবিন্দ' এখন 
বারে। সর্গের কাব্য আকারে আমাদের পরিচিত । আসলে কিন্ত গনিগুলি ছাড়া 
বাকি অংশ-_ অধিকাংশ শ্লোক__অপ্রয়েশজনীয় রচনা | 

গীতগোবিন্দকে নাট্যপ্রবন্ধ বলিতে পারি, এখনকার পরিভাষায় গীতিনাট্য 
বলিলেও চলে « নাট্যপ্রবন্ধটি চক্বিশটি গাঁণের ( বা পদাবলীর ) সমগ্রি। 
গানগুলিতে সংস্কৃত ভাঁষ1! অভিনবভবে পরিশীলিত এবং অপভ্রংশ-অবহট.ঠের 
ছন্দ মধুর ও নমনীয়ভীঁবে প্রকটিত। জয়দেবের হাতে, এই গানগুলিতে, সংস্কৃত 
ভাষায় শেষবারের মতো নৃতন শক্তি জীগাঁনে। হইল এবং সংস্কৃত সাহিত্যের শেষ 
বিকাশ ঘটিল। অতঃপর সংস্কৃতে আর সত্যকাঁর নৃতন বলিয়া কিছু সৃষ্ট হয় নাই। 

জয়দেব ও তাহার কাবা সম্বন্ধে আমাদের অবগতি আছে, সুতরাং বেশি 
কিছু বল। নিশ্রয়োজন । তবে এইটুকু বলিতে হইবে সে গীতগোবিন্দ 
যেমন সংস্কৃত সাহিতোর শেষ কাব্য এবং ইহার গানগুলি সংস্কৃত সাহিত্যে 
প্রথম গাঁন, তেমনি ইহা বাংলায় তথা অপর সব আধুনিক ভারতীয় ভাষায় সভা- 
সাহিত্যের প্রভাতীও । বাংলা ও গুজরাটি প্রভৃতি কোন কোন আধুনিক ভারতীয় 
আর্-ভাষায় সাহিতোর আলোঁচন। জয়দেবের গীত গোবিন্দ লইয়াই শুরু করিতে 
হয়। 

১ মূলে “শৃলী”'-শিবপক্ষে শুসধারী, কবিপক্ষে শৃলরোগী । 

২ মুলে “কপালী”.-শিবপক্ষে নরকপালধারী, কবিপক্ষে ভিক্ষাপাত্রধারী । 

৩ মুলে “ঈশ্বরতৃং”* | 

& শিবপক্ষে শিরোভূষণ, কবিপক্ষে গলাধাকা । 

« এই লেখকের 'মঙ্গলযাতর। নাটগীত ও পাঁচালি কীর্তন! প্রবন্ধ পঠনীয় । 


৩১৪ ডারতীয়-আর্ সাহিত্যের ইতিহাস 


গীতগোবিন্দের গানের একটি নিদর্শন উদ্ধৃত করিতেছি | গীত-কবিতাটি 
একছত্রের, স্থতরাং ছন্দের দিক দিয়া সংস্কৃত সাহিত্যে অ-দ্বিতীয় | গানটি 
নাটপালার “নান্দযন্তে* উপক্রমণিকা-প্রস্তাবনার মতে] । 


শিতকমলাকুচমগ্ডল ধৃতকুগডল কলিতললিতবনমাল 
; জয় দেব হরে।। প্র ।| 
দিনমণিমগুলমণ্ডন জনরঞ্জন যদুকুলনলিনদিনেশ ॥ 


মধুমুরনরকবিনাঁশন গরুড়াসন সরকুলকেলিনিদাঁন ॥ 
অমলকমলদললোচন ভবমোচন ত্রভুবনভবননিধান || 
জনকম্তাকৃতভূষণ জিতদৃষণ সমরশমিতদশকণ || 
অভিনবজলধরস্থন্দর  ধুতমন্দর ্রীমুখচন্দ্রচকোর | 
তব চরণে প্রণতা বয় মিতিভাবয় কুক কুশলং প্রণতেষু || 
শ্রীজয়দেবকবেরিদং কুরুতে মুদং মঙ্গলমুজ্ছলগীতি ॥ 
কমলার দেহ আলিঙ্গন করিয়া আছ, কুগুল পরিয়া আছ, ললিত 
বনমাল। ধরিয়া! আছ || হে দেব হরি, জয় জয় || 
সুর্যমগ্ডলে অধিঠিত ( তুমি ), মুক্তিদাতা। ৷ মুনিমানসের হংস (তুমি )1| 
কালিয় সর্প দমন করিয়াছ। লৌকের আনন্দদীতা (তুমি), যদ্ুবংশ- 
পদ্মবনের হৃূর্য || 
মধু মুর নরক অস্থর বিনাশ করিয়াছ। গরুড় ( তোমার ) আসন । 
( তুমি ) দেবলোকের স্থখের হেতু || 
অমল কমল (পদ্ম) দলের মতো তোমার লোচন, (তুমি) ভবভঙ় 
মোচন কর। (তুমি) ত্রিভুবন-ভবনের মৃলস্তস্ত | 
জনকদুহিতাঁকে তুমি ভূষণ১ করিয়াছিল, দূষণকে জয় করিয়াঁছিলে, 
সমরে দশীননকে বধ করিয়াছিলে || 
নূতন জলধরের মতো স্ন্দরকান্তি (তিমি), যঙখর ধরিয়াছিলে২ । (তুমি) 
লক্ষ্মীর মুখচন্দ্রের চকোর ॥ 
তোমার চরণে আমর প্রণাম করিতেছি, এই কথ' স্মরণ কর। প্রণত 
(আমাদের ) কুশল কর ॥ 
শ্রীজয়দেবের এই উজ্জ্বলগীতিময় মঙ্গল (নিবন্ধ) আনন্দ বিস্তার করুন ॥? 
ভারতবর্ষে একদ] সংস্কৃত সাহিত্যের শ্রেঠ কবিদের মধ্যে কালিদাসের পরেই 
জয়দেবের খ্যাতি কেন যে হইয়াছিল তাঁহ। গীতগোঁবিন্দের গান শুনিলে বোঝা 
চুরূহ হইবে না । 
১ অর্থাৎ সমাদরে ভার্ধারূপে গ্রহণ কবিয়াচিলে 


১ সমুদ্রমন্নকাল। 
৩ অর্থাৎ স্ুধাপিযাসী ৷ 


গুম পরিচ্ছেদ 
প্রাকৃত 


জানপদী ভাষার প্রথম অবস্থার রচনা-বন্ধের পরিচয় অশোকের ও অপর প্রাচীন 
অনুশীসনে এবং বৌদ্ধ সাহিত্যে পাইয়াছিলাম। তাঁহার পর সংস্কত নাটকে জানপদী 
ভাষার দ্বিতীয় অবস্থার সাহিত্যিক মৃত্ি পাঁইয়াছি বিভিন্ন “প্রাকৃত” উক্তি- 
গুলিতে । এই “প্রাকৃত” শব্দটির উৎপত্তি লইয়া! মতভেদ আছে। তবে মোটামুটি 
আমরণ ধরিয়া লইতে পারি যে “প্রকৃত” নামটি “সংস্কৃত” নামের পরে এবং উচ্নার 
অনুকরণে গড়া । বিভিন্ন প্রাকৃত ভাষার যে নাম পাই তাহার অনেকগুলি অঞ্চল 
অথব। প্রদেশ বিশেষেরও নাম ।১৯ যেমন, মাহারাস্বী, শৌরসেনী, মাগধী | কোন 
কোনটি তা নয় | খেমন পৈশাঁচী | নাঁম যাহাঁই হোক না কেন, প্রাকৃত" 
ভাষাগুলি যে উত্তরাপথের বিশেষ বিশেষ অঞ্চলের অথবা বিশেষ বিশেষ প্রদেশের 
কথ্য ভাষা কিংবা কথ্য ভাষার সাহিত্যমৃতি কখনে। ছিল এমন অনুমান সমর্থন কর! 
যায় না । এই পর্যন্ত বল! যায় যে কোন বিশিষ্ট জনগোষ্ঠীর অথবা নেই জনগোষ্ঠীর 
অধ্যুষিত স্থানের নাম কোনও কারণে (-যেমন বিশিষ্ট কবির উদ্ভব অথবা বড় 
রাজার কিংবা বড় পণ্ডিতেব পোষকতা ইত্যাদি হেতু--) বিশেষ একটি 
সাহিতাভাষান সঙ্গে জড়াইয়] গিয়াছিল। 

প্রাককৃতের সহিত অপত্রংশের জন্মভেদ নাই, জাতিভেদ আছে। অপভ্রংশ 
প্রারৃতের সরলতর এবং কথ্যভাষার নিকটতর পাহিত্যভাষা । আর্যভাষার কাল 
হইতে কালান্তরে প্রবাহে “প্রাকৃত” ভাঁষা সরলপথবাহী নয় বক্রপথবাহী, এবং 
সে বক্রপথের প্রবাহ খূলধারার দিকে আর ফিপ্সিয়া আসে নাই । অপভ্রংশ কিন্ত 
যথাসম্ভব সরলপথবাহী, এবং কিছু বক্রুপন্থা গ্রহণ করিলেও অপত্রংশের প্রবাহ 
কথ্যভাষার প্রবাহে আসিয়। মিলিয়।ছিল | অপত্রংশের সঙ্গে তুলনা করিলে 
প্রাকৃত ভাষাগুলিকে অনেকটাই কৃত্রিম বলিতে হয়। সংস্কৃতভাষার প্রভাবও 
পকেপ্রকারে নানাভাবে প্রাকৃতের উপর পড়িয়াছিল । এমন কি অনেক সময় 
প্রাকৃত সাহিত্যের গদ্য সংস্কৃত হইতে ভাঙা বলিয়া! মনে হয়। তাহার কারণ, 
যখন প্রারুত ভাষায় সাহিত্য রচনা হইতেছিল তখন কথ্যভাঁষা মধ্য অবস্থায় 
অনেকটাই আগাইয়া! গিম্ণাছে, অপভ্রংশ অবস্থায় পৌছিয়াছে। সুতরাং সংস্কত- 
পাঠীদের কাছে বোধগম্য করিবার জন্তই প্রারুতকে সংস্কত মূলের যথাসম্ভব 
অবিদূরে রাখিতে হইয়াছিল । 


১ আমলে এগুলি বিশেষ বিশেষ জনগোষ্ঠীর নাম । পরে জনগোষ্ঠীর নাম অনুসারে প্রদেশের 
ও অঞ্চলের নাম হইকাছিল। 


৩১২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


মাহারাক্্রী প্রাকৃত হইল সাহিত্যের আদর্শ (9080810 ) প্রাকৃত । প্রাকৃত, 
ভাষার প্রথম ব্যাকরণ “প্রাক্ৃতপ্রকাণ' গ্রন্থে প্রার্কত বলিতে মাহারাদ্্বীই বোঝায় । 
প্রাকৃত কবিতা ও কাব্য প্রায় সবই মহারাদ্বীতে লেখা | সংস্কৃত নাটকের মধ্যে 
প্রাকৃতে যে কবিতা বা গান আছে সেগুলির ভাষা এই প্রাকৃত।৯ শৌরসেনী 
স্কৃত নাটকে নারীর এবং সাধারণ, অশিক্ষিত পুরুষেব ভাষা । আগাগোড়া 
শৌরসেনীতে লেখা কোন বই নবম শতান্দীর আগে লেখা পাই না। নবম 
শতাব্দীতে ও তাহার পরে লেখা এমন বইও খুবই কম পাওয়া গিয়াছে। মাগধী 
প্রারকতে কোন বই লেখা হয় নাই, এবং সংস্কৃত নাটকেও কয়েকটি খুব অশিক্ষিত 
€ বোকা লোকের মুখে ছাড়া, মাগধীর ব্যবহার নাই। এসব নাটকে মাগধীতে 
লেখা যে অল্পস্বল্প অংশ পাওয়া গিয়াছে তাহা শুধু হাশ্যরস যোগানোর জন্যই | 
পশাচী১ ভাঁষাঁয় একদ। এক বুহৎ গল্পগ্রন্থ সঙ্কলিত হইয়াছিল । বইটির নাঁম 
'বুহৎকথা” (প্রাককৃতে “বড্ডকহ1' ), সঙ্কলনকারীর নাম গুণ1ঢ্য। বইটি এখন বিলুপ্ত, 
তবে গল্পগুলি দুই তিনটি সংস্কৃত গ্রন্থে রক্ষিত আছে । সেগুলির মধ্যে ক্ষেমেন্দ্রের 
'বৃহৎকথামঞ্ররী” ও সোমদেবের 'কথাঁসরিৎসাঁগর” (দ্বাদশ শতাব্দী) সব চেয়ে প্রসিদ্ধ । 

অর্ধমাগধী জৈন শাস্ত্রের ও শান্ত্রেতর সাহিত্যের ভাষা ।৩ পরে সে আলোচন' 
করিতেছি | জৈন গ্রন্থকীরেরা মাহারাস্ত্রীতে ও শৌরসেনীতেও লিখিয়াছেন। তবে 
তাহাদের সে লেখায় অর্ধমাগধীর প্রভাব খুব বেশিমাত্রায় দেখা যাঁয়। সেইজষ্য 
জৈনদের লেখা গ্রন্থের মাহারাদ্ী ও শৌরসেনী যথাক্রমে “জৈন-মাহীরাস্্রী” ও *জৈন- 
শৌরসেনী* বলিয়। দি দিষ্ট হয় । 


জেন শান্ত্-সাহিত্য 
জৈন ধর্মের প্রথম খষি ও প্রতিষ্ঠাতা মহাবীর বুদ্ধের বয়োজ্যেষ্ঠট সমসাময়িক 
ছিলেন । ইহার মাতৃভূমি ছিল উত্তর বিহারে । বুদ্ধের মতো মহাবীরেরও অন্যতম 
প্রধান কর্মভূমি ছিল দক্ষিণ বিহার । জৈন শান্ত্রে বুদ্ধের এবং বৌদ্ধ শাস্ত্রে 
মহাবীরের নাম আছে পরস্পর প্রতিদ্বন্বী দুই ধর্ম ও সাধনার প্রধান 


১ তবে মাঝে মাঝে অন্য প্রাকৃতে লেখা শ্লোকও ছুই একটি পাওয়া যায়। 

২ পৈশাচী প্রাকৃত অনেকট। পালির মতো ছিল । 

৩ সেইজন্য জৈন লেখকের! কখনে! কথনে। এই ভাষাকে “আর অথব!। “নার্ধ প্রাকৃত" 
বলিয়াছেন। 

& “জৈন” শব্দ “জিন” হইতে উৎপন্ন । জিন শব্দ “বৃদ্ধ” শবের প্রায় সমার্থক । [জন-ধিনি 
ইন্ত্রিয় জয় করিয়াছেন, বুদ্ধস্মঘিনি চরমজ্ঞান (“বোধি” ) লাভ করিয়াহেন (এই দুইটি শব্দ- 
হইতে ছুইটি ধর্মের ঝোঁক কোথায় তাহ1 বোঝা ঘায়। জৈনধর্মে ঝোঁক তপন্যায়, বৌদ্ধধর্মে ঝোঁক. 
জ্ঞানে । ) বৌদ্ধশান্ত্রে গৌতম যেমন শেষ বুদ্ধ জৈনশান্ে মহাবীর "তখনি শেষ জিন। 


প্রাকৃত ৬১৩ 


গুরুরূপে। বৌদ্ধশান্ত্রে মহাবীর নিগঠ নাতপুতভ (অর্থাৎ__পনিগ্রন্থ জ্ঞাতপুত্র* ) 
নামে উল্লিখিত। 

বৌদ্ধ ও জৈন ধর্মেয় মধ্যে যূলগত এঁক্য কিছু আছে। দুই ধর্মই ব্রাদ্ধণয 
বেদবিধানের বিরুদ্ধবাদী এবং ছুই ধর্মই নিরীশ্বর এবং সংসারজীবনের বিরোধী । 
কর্মের যূলোচ্ছেদ এবং জন্মজন্নান্তরাগত ও জন্মজন্মান্তরপ্রবাহী কর্মসপ্তানের বিধবংস 
না হইলে জীবসব্বের মোক্ষ বা নির্বাণ নাই । তবে ছুই ধর্মের যধ্যে ভেদও আছে। 
বৈরাগ্য ও অহিংসার উপর জৈন ধর্মের ঝোঁক অত্যন্ত বেশি । বৌদ্ধধর্ে 
প্রাণিহত্য। নিষিদ্ধ কিন্তু কেহ আমিষ অন্ন ভিক্ষা দিলে তাহ গ্রহণে ভিক্ষুর দোঁষ 
নাই | জৈন সাঁপু কোন রকমেই আমিষ ভিক্ষা গ্রহণ করেন না। জৈন ধর্মে 
অহিংসার মূল্য এত উঁচুতে ধরা হইয়াহে যে তাহা কখনো] কখনো যুক্তিযুক্ত 
ছাঁডাইয়! গিয়াছে । যেমন, জৈন সাঁপুদের পথে চলিবার সময় সম্মার্জনীর দ্বার! 
আগে আগে ঝাঁটাইয! যাঁওয়া, যাহাতে পদক্ষেপে পিঁপডের মতো নিতান্ত ক্ষুদ্র 
কীটও না মারা পড়ে । আরও যেমন, খাটিয়ায় চারপোকা নষ্ট না করা এবং 
তাহারা যাহাতে অনাহারে মারা না যাঁয় (অথবা শয়নকারীকে তীত্র দংশন 
না করে ) সেইজন্য লৌক ভাডা করিয়| ছারপোকা-দংশন করানো | বৌদ্ধ ধর্মও 
সন্ন্যাসীর (ভিক্ষুর ) ধর্ম বটে কিন্তু গৃহস্থ ব্যক্তিদেরও সে ধর্মে স্থান আছে । 
জৈন ধর্ষে গৃহস্থ ব্যক্তিদেব (“শ্রাবক”) স্থান আগে ছিল না, পরে হইয়াছে । 
কিন্ত জৈন শাস্ত্রে গৃহী ব্যক্তি গ্রাহ নয় । জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মতে নিরীশ্বর ও 
বেদবাঁহা হইলেও বর্ণভেদ একেবারে অস্বীকৃত নয় ৷ বৌদ্ধধর্ে বর্ণভেদের কিছুমাত্র 
স্বীকৃতি নাই | এইজন্য, অর্থাৎ বর্ণভেদ ন1 থাকাঁয় আর সংসারী মানুষ পরিবজিত 
ন1 হওয়ায় ('এবং আরও নান1 কারণে ) বৌদ্ধধর্ম একদ ভারতবর্ষের সীমান্ধ 
ছাঁড়াইয়৷ দূরপ্রসারিত হইয়া সর্বজাঁতিক ও সর্বমানবিক (17070900781 ও 
0111%21581 ) ধর্সে পরিণত হইয়াছিল । আর বর্ভেদ একেবারে অগ্রাহ্য না করিয়। 
অহিংসাঁর উপর অত্যন্ত জোর দেওয়ায়, সংসারী মানুষকে ধর্মের বেষ্টনী হইতে দুরে 
রাখায় এবং শুষ্ক বৈরাগ্যের বাড়াবাড়ি করায়» (এবং আরও নানা কারণে ) 
জৈনধর্ম ভারতবর্ষের চৌকাঠ ডিডাঁইতে পারে নাই, ভারতবর্ষেই রহিয়। গিয়াছে 
একটি জাতীয় (0800708] ) ধর্মরূপে । 

জৈন ধর্ম বেদ-বিধান অস্বীকার করিলেও পৌরাণিক এঁতিহ্য সম্পূর্ণভাবে 
পরিত্যাগ করে নাই । যেমন কৃষ্ণ ও যদুবীররদের কাহিনী এবং রামচরিত । 
অবশ্য জৈন সাহিত্যে কৃষ্ণ-কথা ও রাম-কথা কিছু নৃতনভাবে উপস্থাপিত | মনে 
হয় জৈন ধর্মের বীজ মহাবীরের অনেককাল আগেই উপ্ণ হইয়াছিল এবং যদুবংশ 
ও রঘুবংশ গোড়ায় ঠিক ব্রান্ধণ্য-মতাঁশ্রিত ছিল ন1। 


১ যেমন “দিগন্থর” জৈন সাধুদের আচরণে ( ইহার। সর্বদা উলঙ্গ থাকিতেন)) এবং দিগম্বর- 
শ্বেতান্বর নিধিশেষে সব সাধুদের সর্বাঙ্গের লোম-উৎপাটনে । 


৩১৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বুদ্ধের মতো! মহাবীরও নিজের মাতৃভাষায়, অর্ধমীগধীর মতো! কোন 
প্রাকৃতে ( অর্থাৎ মধ্য ভারতীয় আর্ধ ভাষায়) শিক্ষা ও উপদেশ দিতেন | সেই 
ভাষাতেই তাহার উপদেশবাণী ও জেন ধর্মের আদি শিক্ষাপদসযূহ প্রথম সংগৃহীত 
হইয়াছিল । তখে সেগুাল বোধ হয় সঙ্গে সর্দে লিপিবদ্ধ হম নাই, খেশ কিছুকাল 
বেদেন মতো মুখবাহিত হইয়া আসিয়াছিল । লিপিবদ্ধ কবে হইয়াছিল তাহা 
ঠিক করিয়া বল। যায় না । তবে সবচেয়ে পুরানো জেন শাস্ত্রন্থ যাহা আমাদের 
হস্তগত হইয়াছে তাহার ভাষা বিবেচনা করিলে ৪০০ শ্বীষ্টান্দের আগে নেওয়। 
চলে না। এই বইটির নাম 'আয়রঙন্থত্ব (সংস্কৃত করিলে “আচারাদ-সত্র” 
অথবা “আচারাঙ্গ-স্ক্ত* )। 

প্রাচীন জৈন শান্তর (“আগম* ) সম্পূর্ণভাবে রক্ষিত হয় নাই। যেটুকু পাওয়া 
গিয়াছে তাহা! এক বড় সাহিত্যের খণ্ডিত অংশ মাত্র । এ অংশের ভাষ। প্রাকৃত, 
এবং ভাব বিশুষ্ক অথাৎ সাহিত্যরসহীন । পরবত্ণা কাল জৈন লেখকেরা সবাই 
অর্ধমাগধী প্রারৃতে লিখেন নাই | শ্বেতাম্বর সম্প্রদায় অষ্টম শতাব্দী হইতে এবং 
দিগন্বর সপ্প্রদায় তাহারও পূর্ব হইতে শৌরসেনী প্রাকৃত খ্যবহাপ করিতেন । দশম 
শতাব্দীর আগে হইতে অপভ্রংশও বেশ ব্যবহৃত ছিল। 

্বীষটীয় প্রথম শতাব্দী হইতে জৈনধর্জের ছুইটি প্রধান সম্প্রদায় দাড়াহয়া যাঁয়। 
একট সম্প্রদায়ের নাম শ্বেতাম্বর, অপরটির পাম দিগম্বর | শ্বেতাম্বর সম্প্রদায়ের 
মতে সিদ্ধান্তশান্্র, “আঁগম*, এই কয় ভাগে বিভক্ত | 

১. “মঙ্গ | সংখ্যায় এগারো১। আয়রঙন্ত' ও শ্ুয়বড়গনুত্ত 
(_ স্থতরৃতার্গশত্র ) ইহার অন্তর্গত | 

২. “উপাঙ্গ* । এগুলি সংখ্যায় বারো । 

৩. এপ্রকীর্ণ” ( প্রারূতে 'পইণ্ন ), অর্থাৎ বিবিধ । সংখ্যায় ছয় । 

৪. “ছেদন্তত্র” (প্রাকতে “ছেয়-সুত্ত )। সংখ্যায় ছয়। 

৫. অঙ্গ উপাঙ্ প্রকীর্ণ অথবা ছ্েদশ্ছজ্ঞ নয় এমন গ্রন্থ । সংখ্যায় ছুহ। 

৬. প্যৃলক্থত্র* | সংখ্যায় চাব। 'উত্তরজবয়ণন্থত্ত, € -উত্ববাধ্যযনস্ত্র ) 
ইহার অন্তর্গত । 

এই আগম-গ্রন্থাবলীর ভাষ! অর্ধমাগধী | এগুলি ছাড়। যে সব শান্তগ্রন্থ লেখ 
হইয়াছিল তাহার ভাষ। “জৈন মাহারাস্্বী* ( অর্থাৎ অর্ধমীগধী-মিশ্রিত মাহারাস্্ী)। 

দৈন আগমগ্রন্থের প্রাচীনতম বই তিনটির২ মধ্যে প্রথম ছুইটির এঁতিহাসিক 
মূল্য আছে, কিন্তু ভারতীয় সাহিত্যের পক্ষে তা খুব মূল্যবান নয়। তবে 
তৃতীয় গ্রন্থখানির, উত্তরজবঝয়ণ-স্থত্তের, ভারতীয় সাহিত্যে ইতিহাসের দিক 
দিয়া বেশ কিছু মূল্য আছে। পালি স্ত্বনিপাতে যেমন এ গ্রন্থেও তেমনি পুরানো! 


৯ যতান্তরে বারে|। 
২ 'আয়রঙনুত', 'হুয়কড়ঙ্গনুত' ও 'উত্তরজ বায়গহৃত' । 


প্রাকৃত ৩১৫ 


এতিহ্য ও কাহিনী-গাথা কিছু কিছু সঙ্কলিত আছে। সে বিষে কিছু আলোচনা 
করিতেছি ।১ 
নবম অধ্যয়নে নমী-রাজার প্রত্রজ্যাকাহিনী সংলাপময় গাথা-রীতিতে (__ যেমন 
পালি স্থত্তনিপাতে ধনিয়ন্থত্তে দেখিয়াছি_- ) বণিত। নমী দেবলোকে হাজার 
হাজার বছর স্থখভোগ করিয়৷ পুণ্যক্ষয়ে মত্যলোকে মিথিলায় রাজা হহয়। 
জন্মিয়াছেন | যথাঁকালে তাঁহার পুরজন্মের কথা স্মরণ হইল এবং সংসাঁর- 
স্বখভোগে বিরাগ জন্মিল। 
জাইং সরিত্ত, ভয়বং সহসংবুদ্ধে। অনুত্তর্ধে বন্মে। 
পুস্তং ঠবেত্ত, পর্বে অভিনিকৃখম৮ নমী রায়] ॥ 
'জন্ম-হেতু স্মরণ করিয়া ভগবান্‌ (নমী) সঙ্গে সঙ্গে অনুত্থর২ ধর্মে 
সম্যক জ্ঞানলাভ করিলেন । 
পুত্রকে রাজ্যে বসাইয়! রাজা নমী অভিনিজ্্রযণ করিলেন ॥' 
স্বর্গের মতো! ভোগ ও সমৃদ্ধ পরাজ্য পরিত্যাগ করিয়া ভগখান্‌ নমী রাজা প্রব্রজ্যা 
গ্রহণ করিতেছেন-__এই সংবাদে অনুরক্ত প্রজাদের মধ্যে করুণ ক্রন্দনকোলাহল 
উঠিল । শুনিয়া দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরিয়া নমীর প্রত্রজ্যস্থানে আবিভূতি 
হইলেন । তাহার পর দেবেন্দ্রের সহিত নমীর উত্তর প্রত্যুত্তর চপিল। 
দেবেন কিন্ন, ভো অজ্ঞ মিথিলা কোলাহলগসংকুল] । 
স্থব্বত্তি দারুণ! সদ্দ] পাসাএনু গিহেন্থ য় ॥ 
“ওগো, কেন আজ মিথিলায় এত গোলমাল? 
দাঁরুণ৩ শব্দ শোন] যাইতেছে প্রাসাদে এবং পৃহ্স্থঘরে ও &' 
নমী মিহিলাএ চেইএ বচ্ছে সীয়চ্ছাঁএ যনোরমে | 
পত্তপুপফফলোবেএ বহুণং বহুগুণে সয়] ॥ 
বশএএ হীরমাণংমি চেইয়ংমি মণেরমে | 
দুহিয়। অপবণ? অত্তা এএ কন্দন্তি গে1 খগা ॥ 
“ওগো. মিথিলায় শীতলছায় মনোরম পত্রপুষ্পফলবান্‌ ষহু শত চৈত্য- 
বৃক্ষ (আছে )। মনোরম চৈত্যবৃক্ষ ঝডে পড়িয়া যাওয়ায় সেখানকার 
সেইসব পাখি দুঃখিত অশরণ ও আর্ত হইয়। ক্রন্দন করিতেছে ॥ 
দেবেন্দ্র এস অগী য় বাউয় এয়ং ডজ.ঝই মন্দিরং | 
ভয়ং অন্তেউব্রং তেণং কীস নং নাবপেকৃখহ & 
“এ তে অগ্নি আর বাস, যা ঘরবাড়ি দগ্ধ করিতেছে । 


১ জাতক-কাহিনীর রূপাস্তরও কিছু কিছু আছে। 
২ অর্থাৎ যাহার উপরে আর কোন ধর্ম নাই'। 
৩ অর্থাৎ করণ 1 


৩১৬ ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস 


হে ভগবনূ,১ তাহাদের অন্তঃপুর কেন রক্ষা! করিতেছ ন1?' 
ন্মী স্থহং বসামে! জীবামো জেসি মো৷ নথি কিংচণ। 
মিথিলাএ ডজ ঝমানীএ ন মে ডজঝই কিংচণ ॥& 
চত্তপুত্তকলত্তস্স নিব্বাবারস্স ভিকৃখুণে। | 
পিয়ং ন বিজ্ঞঈ কিংচি অপ্রিয়ং পি ন বিজ্ঞঈ ॥ 


'স্থথে থাকি ও বাঁচি--যেখানে আমার কিছুই নাই । 

মিথিল। দগ্ধ হইলে আমার কিছুই দগ্ধ হয় না| 

্ত্ীপুত্র পরিত্যাগী সংসারকর্মহীন ভিক্ষুর প্রিয় কিছু নাই, অপ্রিয়ও কিছু 
নাই | | 


দেবেন্দ্র পাগারং কারইত্বীণং গৌপুরট্রীলগাণি চ। 
উস্স্থলগসয়গ.ঘীউ তউ গচ্ছসি খত্তিয়] || 

'প্রাকার১ করাইয়া, গোপুর৩ ও অট্রীলিকা৪ সকল (করাইয়। তাহাতে ), 

শূল ও শতদ্রী" (বসাইয়া), হে ক্ষত্রিয়, সেখান হইতে চলিয়া যাইতেছ ॥ 


নমী সদ্ধং চ নগরং কিচ্চা তপসংবরমগ গলং। 

থন্তিং নিউণপাগারং তিগুত্তং দুপ্পধংসয়ং | 

ধনুং পরক্কমং কিচ্চ] জীবং চ হরিয়ং ময়] | 

ধিইং চ কেয়ণং কিচ্চা সচ্চেন পলিমন্থএ || 

তবনরাচজুত্তেন ভিত্ব,ণং কম্মকঞ্চুয়ং | 

মুনী বিগয়সংগাঁমো৷ ভবাউ পরিমুচ্চএ || 
শদ্ধাকে নগর করিয়া, তপন্যা ও সংযম অর্গল করিয়া, ক্ষান্তিকে নিপুণ 
প্রাকার করিয়া, (নগরকে 1 তিনগুণ স্থুরক্ষিত ও দুদ্ধর্ষ করিয়া পরাক্রমকে 
ধন্ধ করিয়া, প্রাণকে কুটী করিয়া? ধ্যানকে কেতন৮ করিয়া আমি 
সবদিকে স্থরক্ষিত। তপশ্তণারূপ নারাঁচের৯ দ্বারা ভিক্ষু কর্ধরূপ ( শক্রর ) বর্ম 
ছেদ করিয়া সংগ্রাঁমে বিরত হইয়া] ভব১০ হইতে পরিমুক্ত হয় ॥' 

দেবেন্দ্র আমোসে! লোমহারে যে গঠীভেএ য় তক্করে | 


নগরস্স খেমং কাউণং তউ গচ্ছসি খত্তিয়। || 
যাহারা ধরিয়া কাড়িয়! লয়,১৯০ যাহার? মারিয়। কাড়িয়া লয়,১১ যাহার! 


১ অর্থাৎ মহারাজ । ২ হুগবেষ্টনী প্রাচীর অথব! খাল ! ৩ নগরঘবার*।" 

৪ ইটের গাঁথ। ছুর্গ। ৫ দুর্জয় অন্ত্রবিশেষ। 

৬ অর্থাৎ শক্র-আক্রমণ হইতে হুরক্ষিত | তুলনীয় নহদারণ্যক উপনিষদ, “প্রাণেন রক্ষম্নবং 
কুলায়ম্‌: । ৭ পতাক]। ৮ লোহার বাণ ॥ 


৯ পুনর্জন্ম । ১* মুলে “আমোসে” । ১১ মূলে "লোমহার়ে” | 


প্রাকৃত ৩১৭ 


গাঠ কাটে, যাহার! চুরি করে৯ (তাহাদের শাস্তি দিয়া) নগরের মল 
করিয়া, তবেই হে ক্ষত্রিয়, যাইও | 
নমী অসইং তু মনুম্সেহিং মিচ্ছ! দণ্ডো পডুংঈ । 
অকারিণোথ বজঝান্তি মুচ্চঈ কাউ জনে ॥ 
প্রায়ই মনুষ্যদের মধ্যে অন্যায় শান্তি দেওয়1 হয় || 
এখানে অনপরাধীরা৩ দণ্ড খায়, অপরাধী লোক ছাড়া পায় ॥।' 
দেবেন্দ্র জে কেঈ পথিব তুজ.ঝং নাঁণমন্তি নরাহিবা। 
বসে তে ঠাবইত্বাণং তউ গচ্ছসি খত্তিয়া || 
“যদি কোন দেশের রাজা তোমার অধীনতা। ন৷ স্বীকার করে, (তবে) 
তাহাকে বশে আনিয়া, হে ক্ষত্রিয়, তবে যাইও | 
নী জো সহস্পং সহস্সাণং সংগামে দুজ্জয়ে জিণে। 
এগং অিণেজজ অগ্লাণং এস সে পরমে! জউ ॥| 
'মহস্রের সহিত দুর্জয় সংগ্রামে যে কেহ সহঅকে জয় করে, (কিন্তু যে একমাত্র 
নিজেকে৫ যদি জয় করিতে পারে সে জয় শ্রে্ঠ।।' 
(এই শ্লোকটি সামান্য পাঠীন্তরসহ ধন্মপদে পাওয়া গিয়াছে । পালি 
ক্োকটি এই, 
যে সহস্সং সংস্সেন সংগাঁমে মানুসে জিনে । 
একং চ জধ্যমত্তানং স্‌ বে সংগামজুত্বমে |! 
'যে যুদ্ধে হাজার হাজার মানুষ জয় করিতে পারে, (তাঁহার তুলনায় ) 
একমাত্র নিজের উপর জয়ী হয় যে সে-ই শ্রেষ্ঠ রণজয়ী |, 
এইভাবে আরও একটু তর্কাতুকির পর ইন্দ্র ক্ষান্ত দিলেন এবং নমীকে স্তৰ 
করিয়। ও তাহীর পদবন্দন। করিয়। চলিয়া গেলেন। 


কাব্য ও কবিত। 


প্রাকৃত কবিতার ইতিহাস দীর্ঘদিনের ! যখন থেকে মধ্যভারতীয় আর্ধভাষায় 
পন্ভরচন। পাওয়া যাইতেছে তখন হইতে প্রাকৃত অর্থাৎ ( মধ্যভারতীয় আর্য ভাষায় 
লেখা) কবিতাও মিলিতেছে ।৬ (পালির কথা এখানে বিবেচন1 করিতেছি 
না ।) এখন যে প্রারকৃত-সাহিত্যের আলোচন1 করিতেছি সে সাহিত্যের, পুরাতন 





১ মুলে "ভরে ” | ২ অর্থাৎ সংসারে । 

৩ মূলে “অকারিণো”, অর্থাৎ যাহারা ( অপরাধ ) করে নাই। 

৪ মুলে “কারড”, অর্থাৎ যে ( অপরাধ ) করিয়াছে। € মুলে “আল্লানং” | 

৬ একটিমাত্র মাছে । প্রাকৃতের চঙে ও বিশিষ্ট “আর্ধা” ছন্দে লেখা একটিমাত্র কবিতা! পাওয়া 
গিয়াছে তাহ। “হুতন্কা” কবিতায় সমকালে লেখা । আগে পৃ ১*৩ ষ্টব্য। | 


৩১৮ ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস 


মধ্যভারতীয় আর্য সাহিত্যের, সঙ্গে ধারাবাহিকতার প্রত্যক্ষ প্রমাণ নাই। সে 
ধারাবাহিকতা অন্ুমানগম্য | 

প্রাকৃত কাব্য কিন্ত প্রাচীন পদ্ধতিব ধারাবাহী নহে । সংস্কৃত কাব্য (সংস্কৃত 
অলঙ্কারশাস্ত্র-অনুযাঁয়ী “সর্গবন্ধ মহাঁকীব্য*--) রচনার অভ্যাস হইতেই প্রাকৃত 
কাব্যরচনর প্রবৃত্তি আপিয়াছিল। বাণ ধর্ষচরিতের উপক্রমে কয়েকজন প্রাকৃত- 
কবির কথা বলিয়াছেন । যেমন গুণাঁঢা সাতবাহন ও প্রবরসেন । যতদূর সন্ধান 
পাঁওয় যায় তাহাতে এই তিনজনই সবচেয়ে পুরানে! প্রাচীন কাব্যকর্তা | (এখানে 
সংস্কৃত নাটকের অন্তর্গত প্রাকৃত কবিতার কথা ধরিতেছি না। অশ্বঘোষ ও 
কালিদাস-প্রমুখ প্রাচীন নাট্যকীরের রচনামধ্যে যে অল্পস্বল্প প্রাকৃত কবিতা ও 
গান আঁছে সেগুলিতে প্রাকৃত কবিতার ধারাবাহিকতা নাই, তাহার ছিন্নস্ত্রের 
টুকর। ছড়াইয়া আছে ।) 

গুণাঁট্যের কাঁখ্য বুহৎকথায় উল্লেখ করিয়াছি ।১ এ কাব্যটির মূল প্রারুত 
(“পৈশাচী” ) রূপ এখন অবলুপ্ত | তবে ছুই তিনখানি সংস্কৃত অন্ুবাদে-_আর্য 
ক্ষেমীশ্বরের 'বৃহত্কথা-গ্লোকসংগ্রহ', ক্ষেমেন্দ্রের 'বুহৎকথামঞ্জরী” আর সোমদেষের 
“কথাসরিসাগর'_ কাব্যটির কথ্যবস্ত্র সংক্ষেপে অথব। বিস্তারে ধরা আছে । অনেক 
সংস্কত নাটকের বিষয়বস্তুতে গুণ1ঢ্যের সংগৃহীত গল্প প্রতিফলিত ।২ পরবর্তী কালের 
জৈন লেখকের সংগৃহীত কোঁন কোন গল্পেও গুণাট্যের সঙ্কলিত কাহিনীর ভাষান্তর 
পাইয়াছি 1৩ বুহৎকথাঁর কৌন কৌন গল্প ভীষ1 ও দেশ কাল বদল করিয়া আরব্য- 
উপন্যাসে স্থান লাভ করিয়াছে । 

প্রবরসেনের কাব্যের নাম “সেতুবন্ধ' (নামান্তর "রাবণবহো? অর্থাৎ রাবণবধ )। 
সর্গ৪-সংখ্যা পনেরো । বিষয় সমুদ্রে সেতুবন্ধন ও সীতার উদ্ধার । কাব্যটির 
রচনারীতির একটু পরিচয় দিবার জন্য একাদশ সর্গ হইতে সীতা কর্তৃক রামের 
মায়ামুণ্ড-দর্শন অংশ উদ্ধৃত করিতেছি । ছিন্নঘুণ্ডের ক্ষত ইত্যাদি সামান্য ব্যাপারেব 
নিখুঁত বর্ণন1 আধুনিক কাঁলের ইংরেজী ডিটেকটিভ উপন্যাসের অনুপযুক্ত নয় | 


পেচ্ছই অ সরহপোহরিঅমগুলগ.গাঁহিঘাঅবিসমচ্ছিপ্নং | 
দুরধণুসংঘিআর্চঅসরপুঙ খালিদ্ধপামলিআবঙ্গং ॥ 
নিব্ব,ঢরু হিরপত্ুর মউলন্তচ্ছেঅমীসপেল্লিঅবিবরং । 
ভজ্্তপডিঅপহরণকণ্ঠচ্ছেঅদরলগ,গ ধাঁরাচুগং || 


১ বইটি এখনকার দিনের আরব্য-উপস্ঠালের মতো গল্পকথার সংগ্রহ ছিল। 

২ যেমন উদয়ন-বাসবদত্তার কাহিনী, চারুদত্ব-বসন্তসেনার গল্প ইত্যাদি । 

৩ যেমন উদয়ন-কধা।, মুলদেব-কাহিনী ইত্যাদি । 

৪ এখানে সর্গের বদলে 'আম্বাদক' (“অচ্ছাসপ্স' ) শব ব্যবহত। (তুপনীয় হর্চরিতের 
“উচ্ছাস” । ) অর্থাৎ দম, একটান! যতখানি বলা বায়। 


প্রাকৃত ৩১৯ 


নিদ্দঅসংদট ঠাহরযূলুক্খিত্তদর-দাঠাহীরং | 
সংখাঅ-সোণিঅপক্কপডলপূরেন্তকসণকণচ্ছেঅং || 
নিসিঅরকঅগ.গহাণিঅনিলাডঅডনট ১ভিউডিভুমআতভঙ্গং 
গলি অরুখ্বদ্ধলহুঅং অণহিঅউম্মিলতারঅং রামসিরং || 
(সীতা) রামের (ছিন্ন) মৃণ্ড দোখলেন | (সে মুণ্ড) বীকা 
তলোয়ারের প্রবল আঘাতে অসমানভাবে কাটা, । সে মৃণ্ডে) চোখের 
প্রান্তভাগ অনেকট? টাঁন। ধনুকের জোড়া তীরের পুচ্ছভাঁগের ঘর্ষণ 
কালো ॥ 
রক্ত বাহির হহয়া যাওয়ায় পাণুবর্ণ ক্ষতমাংস সঙ্কাচত হইয়া (ধমনীর ) 
ফাঁক বুভাইয়া দিযখছে । আঘাতে অজ্ত্র ভাঁডিষা পড়িয়া যাওয়ায় 
ছিন্নকণ্ঠের ধারে অল্প অল্প শাণের চুন৯ লাগিয়া ছিল || 
সজোরে কামড়াঁনো অধরমূল হইতে বঠ্গিত বজ্রদংস্টা ঈষৎ দেখা 
যাইতেছিল | জমিয়া যাওয়া রক্তের পাকে পূর্ণ হওয়ায় কগচ্ছেদ-ক্ষত 
কাঁলে। দেখাইতে ছিল | 
রাক্ষস চুলের মুঠি ধরিয়া আনিয়াছে তাহ ললাটতলের ভ্রকুটি-ভ্রাতগ 
মিলাইয়া গিয়াছে । ( সে রাম-শির ) নীরক্ত হওয়ায় অর্ধ-ভার হইয়াছে, 
আর চোখের তাঁরা উন্মুক্ত কিন্তু তাহার (পিছনে ) হৃদয় নাই২ || 
সেতুবন্ধের পর উল্লেখযোগ্য প্রাকৃত কাব্য হইল “গউড়বহে?” ( সংস্কৃত 
করিলে 'গোঁড়বধঠ )। কবির নাঁম (অথব। উপাধি ) বাকৃপতি ( অথব! বাঁকপতি- 
রাজ )। প্লৌকসংখ্যা কিছু বেশি বারে। শ। ছন্দ আগাগোড়া আর্যা, বিষয় কবির 
পোষ্টা যশোবর্ষা বর্তৃক এক গোৌঁড়রাজকেও প্রাজয় ও নিধন । কাব্যটির রূনাকাল 
অষ্টম শতাব্দীর আগে যাইবে না। গ্রন্থারন্তে বিস্তারিত নমন্ত্িয়া প্রাচীনত্বের 
চিহ্ন নহে । 
মঙ্গলচরণের পর কবিপ্রশংসা । তাহার মধ্যে একটি শ্লোকে সংস্কৃত ও 
প্রাকৃতের যে তুলনাযূল্য ধর! হইয়াছে তাহাতে স্পষ্ট বোঝা যায় ঘে সমসাময়িক 
প্রাকৃত- কবির! প্রায়ই সংস্কৃত ভাঙিয়া প্রারুতপদ নিষ্পন্ন করিতেন | 
উন্সিল্লই লায়গং পয়য়চ্ছায়াঁএ সক্কয়বয়াণং | 
সকয়সকারুকরিসণেশ পম্য়স্স বি পহাবে। ॥ 
প্রারুতের ছায়ায় সংস্কৃত পদের লাবণ্য ফোটে। 
ংস্কতের সংস্কার-উৎকর্ষের দ্বার। প্রাকতের প্রভাবও ( ফোটে )॥ 


১ শাণিত তলোয়ারের ধার যাহাতে মরিচা পড়িয়া নষ্ট না হয় এইজন্য খড়ির ড়! লাগানে' 
থাকত । 

২ অর্থাৎ চাহনি জীবনহীনের । 

৩ হয়ত কোন গোল? অথব1 গৌড়বংলীয় রাজা । 


৩২০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


প্রকীর্ণ প্রাকৃত কবিতার চেয়ে পুরানে। সংগ্রহ হইল "গাথাসপ্চশতী' (প্রাকৃত 
'গাহাসত্বসঈ' )। সংগ্রহকর্তার নাম হাল। তিনি সাতবাহন-বংশীয় রাজা ছিলেন 
এই বিশ্বাসে সাতবাহন নামেও উল্লিখিত | বাণ হর্ষচরিতে ধইটি সাতবাহনের 
রচন। ( অথব। সঙ্কলন ) খাঁলয়াহ উল্লেখ করিয়াছেন । কিন্তু সাঙবাহন রাজাদের 
যে কাল ইতিহাসে স্বীকৃত (গ্রাষ্টীয় প্রথম-দ্বিতীয় শতাব্দী ) তাহার সঙ্গে 
কবিতাগুলর ভাষার সঙ্গতি করা যায় না। স্তরাং সঙ্কলয়িতা ধিনিই হোন 
তিনি সাঙবাহন-বংশীয় হইতে পারেন কিন্তু কোন সাতবাহন (ব। শালিবাহন ) 
রাজা নহেন। 

গাথাসঞ্চশতী পাম অনুসারে সঙ্কলনটিতে সাত শত গাথা (অর্থাৎ আর্ষা ছন্দে 
লেখ প্রাঞ্₹৬ শ্লোক) থাকিবার কথা কিন্তু পুথিতে শ্লোকসংখ্যায় বহু বিভিন্নতা 
দেখা খায় । কোন কোন পুথিতে অধকাংশ কবিতার রচয়িতার নাম দেওয়া 
আছে । তাহার মধ্যে কয়েকজন নানী ।৯ পুণতমরূপে যে সঙ্কলনটি আমর। পাইতেছি 
ত1। এককালে ঘটে নাই । শতাব্দীর পর শঙাব্দীতে যোগের পর যোগ হইয়া তবেই 
পরিবধিতকায় হইয়াছে । বাণের পূর্বেই যূল সঙ্কলন হইয়াছিল কিন্তু তাহা সপ্তশতী 
ছিল কিনা জানি না ।২ মোটামুটিভাবে বল যায় যে গাথাসপ্তশতীর শ্লোকসংগ্রহ 
৪০০ হহতে ৮০০ খ্রীষ্টাব্দে মধ্যে সম্পূর্ণ ইইয়াছিল । 

গাথাসপ্তশতীর কবিতাগুলি সবই পণ্ডিত-কবির রচনা নয় । এবং অধিকাংশ 
কবিতার ভাবও উচ্চ অথব। নীতিগর্ত নয়, বরং বিপরীত । অধিকাংশই আদিরসের 
_-এমন কি স্থূল আদিপসের, মেয়েলিয়ানার কবিতা।৩ আদিরস থাক বা না 
থাক কতকগুলি কবিতার ভাষা স্পষ্ট মেয়েলি ধাচের। মনে হয় এইধরণের 
গাথাগুলি মেয়েলি, লৌকিক, কবিতার মাজিত সংস্করণ । কবিরা সবাই এক 
অঞ্চলের লোক ছিলেন না। তবে অনেকগুলি কবিতায়, বিশেষ করিয়। যেগুলিতে 
গোঁপ। নদীর ( গোদীবরীর ) উল্লেখ আছে, সেগুলি দাক্ষিণাত্যে উদ্ভুত বলিয়া 
অনুমান করিতে হয় । 

গাথা'গুশঙীর মিতভাষিণী কবিতার পরিচয় দিতেছি । ইহার কোন কোনটিতে 
নব্যভারতীয় আধ ভাষার কবিতার যে বীজ আছে তাহা লক্ষ্য করিবার মতো । 
গ্রাম-দৃশ্থের ছোট ছোট ছবিগুলি উপভোগ্য । 


আ'রম্তন্তস্দ ধুঅং লচ্ছী মরণং বা হোই পুরিসস্স। 
তং মরণং অনারস্তে বি হোই লচ্ছী উশ ন হোই ॥৪ 


৯ যেমন রেবা, পহ্ঈ, রোহা, অণুলচ্ছী, মাহ্যী। 

২ বাণ এঙাত প্রাচীন কৰি সংকলনটিকে সপ্তশতী বলিয়া উল্লেখ করেন নাই। 
৩ এমন গাপ। নারার রচনা হওয়াই সম্ভব । 

৪ কবির নাম বলহ ( বলভ )। 


প্রাকৃত ৩২১ 


€ বীর” ) কাজে যে পুরুষ নামে অবশ্যই তাহার লক্ষী, লাভ হয়। 
সে কাজে:না নামিলেও মরণ হয় তবে লক্ষমী১ হয় না ॥ 
কইঅবরহিঅং পেম্মং ণথি ব্বিঅ মামি মাণুসে লোএ। 
অহ হোই কস্স বিরহে! বিরহে হোস্তম্মি কো জিঅই ৪২ 
বিশুদ্ধ প্রেম, সখি,৩ মনুষ্য লোকে নাই-ই। 
যদ্দি হয়, তবে বিরহ কোথায়৪? বিরহ হইলে কে বীচে?” 
রূঅং অচ্ছীস্থ ঠিঅং ফরিসো অঙ্গেন্থ জম্পিঅং কণ্নে। 
হিঅঅং হিঅএ শিহিঅং বিওইঅং কিং ইহ দেব্বেণ ॥৫ 
“রূপ আখিতে লগ্ন, স্পর্শ (আমার ) অঙ্গে অঙ্গে, বচন৬ কানে । 
হৃদয়' হৃদয়ে নিহিত । এখানে দেব কি বিয়োগ ঘটাইল ? 
সুপ,পউ তইও বি গও জামে। স্তি সহিও কীস মং ভণহ। 
সেহালিআণং গন্ধে! ণ দেই সোত্তং স্থঅহ তুদ্ছে ॥? 
“ঘুমাও । (রাত্রি) তৃতীয় প্রহরও কাটিয়! গেল।”-_-হে সখীরা, কেন 
আমাকে বারবার বলিতেছ ! শিউলি ফুলের গন্ধে আমার ঘুম 
আমিতেছে না । ঘুমাও তোমরা ||” 
জং জং পলোএমি দিসং পুরও লিহিঅ ব্ব দীপসে তত্তো। 
তুহ পতিমা-পড়িবাঁড়িং বহই ব্ব সঅলং দিসাঅকং ॥ 
“যে যে দিকে চোখ ফেরাই সামনে দেখি তুমি আকা । 
সমগ্র দিকৃচক্রবাল তোমার প্রতিমাঁপরম্পরাই বহন করিতেছে | 


( তুলন। করুন 
স্থাবর জঙ্গম দেখে না দেখে তার যৃতি 
যাই। যাহ] দৃষ্টি পড়ে তাহ হট্টম্ফুতি।৮ ) 
পঙ্চমইল্লেণ ছীরেকরুপাইণ] দিগ্রজীগুবডণেণ | 
'আনন্দিজ্জই হলিঅ পুত্তেণ ব্ব সালিচ্ছেত্তেণ ॥ 
'কাদখলাগা,৯ শুধু ক্ষীর৯০ মীত্র ভোজী, হামাগুড়িশদেওয়1,৯ ৯ 
পুত্রের দ্বারা আর ধানক্ষেতে চাষী আনন্দিত হয় ॥। 


১ অর্থাৎ সিদ্ধিলাভ | 

২ কবির নাম রাম। 

৪ মূলে “কস্দ" ( কিসে)। 

€ কবির নাম ব্রহ্গগতি। 

৭ কবির নাম সিরিদত্তি ( স্প্রীশক্কি )। 
৮ চৈতগ্যচরিতামূত । » শিশুর পক্ষে ধুলামাটি লাগ! । 
১০ ক্ষীর. -(১) শিশুর পক্ষে ভুধ, (২) ধানক্ষেতের পক্ষে জল। 

১১ ধানক্ষেতের পক্ষে হামাগুড়ি দিয়! রোয়া৷ আর নিড়েন কর! । 


ভা. আ. ই._-২১ 


৩ মূলে “মামি” । মাতুলানী এখানে সখী । 


৬ অর্থাৎ গলার ছ্ধর। 


৩২২ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


গিজ্জন্তে মলগাইআহিং বরগোত্বদি্অগ্রাএ। 
সোউং ব নিগগও উঅহ হোভ্তবহআএ রোমঞ্চো ॥| 
'মঙ্গলগায়িকার! গান করিতেছে | বরের নাম কান পাতিয়া শুনিবামাত্র, 
দেখ, বিয়ের কনের বধূর গায়ে কাট দিয়াছে।। 
ফুট্রন্তেণ বি হিঅএণ মামি কহ শিব্বারিজ্ঞএ তন্মি। 
আদংসে পড়িবিশ্বং ব্ব জম্মি দুঃখং ন সংকমই ॥।১ 
হৃদয় ফাটিয়া গেলেও, সখী, কি করিয়া তাহাকে নিবারণ করি? 
আরশিতে যেমন প্রতিবিম্ব, তেমনি তাহার মনে ছুঃখ লাগিয়া 
থাকে না ॥। 
বেবিরসিঞনকরঙ্গলিপরিগ.গহকৃখসিঅলেহণীমগ গে । 
সোথি ব্বিঅ প সমগ্গই পিঅসহি লেহত্মি কিং লিহিমো ॥২ 
'কাপনলাগ! শীর্ণ হাতের আঙ্গুল থেকে খসিয়৷ পড়া কলমের গতি 
দ্বন্তি*৩ টুকুই শেষ করিতেছে ন]। প্রিয়সখী, চিঠি কি লিখিব ॥॥ 
ছুই চাঁরিটি শ্লোকে কৃষের ব্রজলীলার উল্লেখ আছে। যেমন 
জই ভমসি ভমস্থ এমেঅ কণহ সোহগ.গগব্বিরে! গোটুঠে। 
মহিলাণং দোসগুণে বিআরইউং জই খমো৷ সি ॥ 
“চাই কি গোষ্ঠে বেড়াইতে চাও তো৷ এমনিই বেড়াইতে পার, কৃষ্ণ, 
সোহাগ-গরবে গবিত (হইয়া )। (অবশ্য) যদি মেয়েদের দোষগুপ 
বিচারে যোগ্যতা থাকে !” 
গাথাসপ্তশতীর পরে আরও দ্বুইএকটি প্রাকৃত প্রকীর্ণ কবিতার সঙ্কলন 
হইয়াছিল (যেমন '“বজ্জীলগ.গ' )১। এই সব সঙ্কলনের কবিতা প্রায়ই 
গতানুগতিক রচন। হইলেও দুটি চারটি বেশ ভালো । 


নাটক 


সংস্কৃত নাটকে প্রারুতের ব্যবহার আছে, আর তাহাতেই “প্রাকৃত” ভাষাগুলির 
সাহিত্য-ব্যবহারের প্রাচীন ও প্রধান নিদর্শন রহিয়াছে,_ একথা আগে বলিয়াছি। 
আগাগোড়! প্রাকৃতে লেখা নাটক (“সট্টক* ) ছুই তিনটি অত্যন্ত পরবর্ত কালে 


১ কবির নাম রাসবগগ ( -রাজবর্গ )। 

২ কবির নাম ( অথব! ছগ্ুনাম ) অন্ধ ( -* অন্ধ, 'না আদ্ধ, অর্থাৎ,অন্ধ। দেশীয় ?)। 

৩ যে পদটি দিয়া চিঠি আরম্ভ করিতে হয়। 

& সংস্কৃত করিলে হইবে *ব্রজ্যালগ্র”, অর্থাৎ ব্রজ্যায় গুচ্ছবদ্ধ। সংস্কৃত কবিতাসমুচ্চয় গ্রন্থের 
মধ্যে সবচেয়ে যেটি প্রাচীন (অর্থাৎ 'হভা ষিতবত্রকোশ”) তাহাতে কবিতাগুলি “ত্রজযা” শীর্ষক ওছ্ছে 
সান্জানে।। “ব্রজ্যা" মানে বেড়া, বেড়াঘেরা, গুচ্ছ । 


প্রাকৃত ৩২৩ 


লেখ! হইয়াছিল । তাহার মধ্যে যেটি সবচেয়ে পুরানো সে হইল রাজশেখরের 
“কপূরিমঞ্জরী ১ ( নবম শতাব্ধীর শেষভাগে )। 
কপূরমঞ্জরী রাজশেখরের প্রথম নাট্যরচন। বলিয়া অনুমান কর! হয়। কবির 
পত্বী অবস্তীস্ন্দরী, যিনি চৌহানবংশীয়। বলিয়া! রাজশেখর গর্ব প্রকাশ করিয়াছেন, 
তাহার অনুরোধে কপূরিমঞ্জরী বিরচিত হইয়াছিল । চার অঙ্কের নািকা | বিষস্ব 
অত্যন্ত মামুলি, রত্বাবলীর মতোই | 
প্রস্তাবনাঁয় নাটকটিতে আগাগোড়। প্রারুত ভাষা ব্যবহারের পক্ষে কবি ঘে 
যুক্তি দেখাইয়াছেন তাহ উদ্ধৃত করিতেছি । 
স্থব্রধর জিচ্তাস1 করিল, 
তা কিং উপ সক্কঅং পরিহরিঅ পাঁউঅবন্ধে পঅটে। কঈ । 
“তবে কেন সংস্কৃত পরিহীর করিয়। প্রাকৃত-রচনায় প্রবৃত্ত হইলেন কবি ?" 
পারিপাশ্বিক উত্তর দিল, 
সব্বভাপ-চউরেণ তেন ভণিদং জেব্ব জধা 
অথণি এসা তে চিচিঅ সদ্দা তে চিচিঅ পরিণমাইং। 
উত্তিবিসেসো৷ কব্বে। ভাস] জ। হোই সা হোছু ॥ 
পরুস। সক্কঅবন্ধা পাউঅবন্ধো বি হোই স্থউমারে1। 
পুরুদমহিলাণং জেত্তিঅং ইহন্তরঃ তেত্তিঅং ইমাণং || 
'সর্বভাষায় দক্ষ তিনি বলিয়াছেন এই কথা 
সেই২ শব্বগুলির একই অর্থসস্তার, একই পরিণাম। 
চমৎকাঁরজনক উক্তিই কাব্য । ভাঁষ। য1 হয় তা হোক ॥ 
সংস্কৃত রচন। পরুষ, প্রাকৃত রচন। সহুকোমল। 
পুরুষ-মেয়েদের মধ্যে যে তফাৎ দে তফাৎ এই দুইয়ের মধ্যে | 


গন্য 


জৈন গ্রন্থকারদের একটি প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় | সে হইল প্রচলিত নীতি- 
গল্প ও লৌকিক কাহিনী সংগ্রহ করিয়। প্রারৃতে ও প্রাকৃতমিশ্র অপভ্রংশে ধর্মের 
কাজে লিপিবদ্ধ করা । বৌদ্ধ ধর্মে গল্পকথা প্রথম হইতেই সমাদৃত হইয়াছিল, জৈন 
ধর্মে প্রায় শেষকালে। তবে একটু তফাৎ আছে। বৌদ্ধ গ্রন্থে উল্লিখিত অথব। 
সংগৃহীত গল্পগুলি অধিকাংশই প্রাচীন ও নীতিগর্ভ, এবং সে গল্পের আসরে 
পশুপক্গী মানুষের তুল্যযূল্য। জেন গ্রন্থে সঙ্কলিত গল্পগুলি প্রধানত রোমান্টিক 
আর তার অধিকাংশই অপেক্ষাকৃত আধুনিক । জৈনদের সঙ্কলিত ( অথব! 


১ ব্লাজশেখরের অপর নাটারচনার উল্লেখ আগে করিয়াছি । 
২ অর্থাৎ সংস্কৃতের ও প্রাৃতের | 


৩২৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


বিরচিত ) গল্পে পশুপক্ষীর বিশেষ স্থান নাই। আধুনিক ভারতীয় আর্য ভাষায় 
প্রচলিত কোন কোন রূপকথার প্রাচীন অথবা! মূল রূপটি জৈনদের সঙ্কলিত প্রাকৃত 
গল্পে পাওয়! যাঁয়। তবে সর্বদ] গল্পের পরিণামে ধর্মাশ্রয় নির্দেশিত | 
প্রারুত অপভ্রংশ মিশর ভাষায় লেখা 'বন্থদেবহিগ্তী' বইখাঁনি জৈনদের সঙ্কলিত 
গল্পগ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য । ইহা হইতে একটি গল্প যথাযথ অনুবাদে 
উদ্ধৃত করিতেছি । গল্পের নাম 'বস্থদত্তা-কথা? দেওয়া যাইতে পারে । 
উজ্জয়িনী নামে নগরী আছে । সেখানে বস্থমিত্র নামে গৃহস্থব্যক্তি বাস 
করে। তাহার পত্বীর নাম ধনগ্রী, পুত্রের নাম ধনবন্গু, দুহিতার নাম 
বন্থদত্বা। বাণিজ্য প্রসঙ্গে আগত কৌশাম্বী-নিবাসী সার্থবাহ১ 
ধনদেবের সঙ্গে সে বন্ুমিত্র সার্থবাহ তাহার দ্ুহিত। বস্থদত্তবার বিবাহ 
দিল। সেও২ ভালোয় ভালোয় তাহাকে৩ লইয়া! কৌশাম্বীতে আসিল 
ও বাপমাঁয়ের সঙ্গে স্থথে থাঁকিল। 
কালক্রমে বস্থুদত্তার গর্ভে ধনদেবের ছুইটি পুত্র জবিল। তৃতীয় 
গর্ভের প্রসবও আদম্ন হইল! তাহার ভর্তা ( তখন) বিদেশে । সে 
শুনিল, বণিকদল উজ্জয়িনী যাইতেছে । বাপ মা ও আতত্মীয়স্বজনের জন্য 
উৎকণ্ঠিত হইয়। ( উজ্জয়িনী ) যাইতে মন করিয়। শাশুড়ী শ্বশুরের কাছে 
বিদায় ইল, “উজ্জয়িনী যাইতেছি*, এহটুকু (বলিল )। 
তখন তাহারা বলিলেন, “বাছা একেলা কোথায় যাইবে। 
তোমার ভর্তা বিদেশে । তাহার প্রত্যাগমন (পর্যন্ত ) অপেক্ষা কর। 
তাহার পর যাইও ।” 
সে বলিল, “আমি যাই । ভর্তা আমার কি করিবে ।” 
তাহারা আবার বারণ করিলেও সে শুনিতে চাহিল না । নিজের 
ইচ্ছামতো, গুরুজনের কথা ন। মানিয়া ছেলে দুইটিকে লইয়া চলিয়া 
গেল। তীাহারাও, সহায় সম্পত্তিহীন (বলিয়।) “আমাদের কথা 
রাঁখিবে না” ( বুঝিয়া ) চুপ করিয়৷ রহিলেন । 
সেই দুর্ভাগিনী যখন গেল তখন বণিকদল দূর চলিয়া গিয়াছে। 
বণিকদলের সঙ্গ না পাইয়া সে অন্য পথে চলিল। তাহার ভর্তা সেই 
দিনই ফিরিল। মাকে জিজ্ঞাসা করিল, “মা, বস্থদত্বা কোথায় 
গিয়াছে?" তিনি বলিলেন, “পুত্র, আমাদের নিষেধ সন্বেও উজ্জপ্িনী 
(-গামী ) বণিকদের সঙ্গে গিয়াছে।” তখন “আহা অকার্ধ করিয়াছে” 


১ সার্থবাহ মানে ধষে বাশিজ্যকারী দলকে এক দেশ হইতে অপর দেশে লইয়া যায় এবং 
নিজেও এইভাবে বাণিজা করে। 
২ ধনদেব। ৩ বন্ুদত্া । 





প্রাকৃত ৩২৫ 


এই বলিয়। পুক্রপত্বীর স্েহীবদ্ধ সে পথের রসদ লইয়। পথে খুঁজিতে 
খুঁজিতে চলিল। সন্ধানক্রমে সে দেখিল ষে সে ঘুরিতে থুরিতে বনের 
পথে চলিয়াছে। সে৯ অনুনয় করিয়। তাহার মন ফিরাইতে চেষ্টা করিল । 
সে২ চলিতে লাগিল এবং ঘন অরণ্যে প্রবেশ করিল । সুর্য অস্ত গেলে 
রাত্রি কাটাইবার স্থান লইল ।৩ 

সেই সময় বন্থুদত্তার পেটে বেদন] উঠিল । তথন ধনদেব সার্থবাহ 
গাছের ডালপাল। ভখাঙ্গয়া তাহার জন্য মণ্ডপ করিয়া দিল । সেখানে 
বন্থদত্তা গর্ভমোচন কিল, পুত্র প্রসব কাঁরিল । (তাহার পর ) সেখানে 
রাত্রির অন্ধকারে রক্তের গন্ধ পাইয়া! মুগ-মাংসাহারী বনের শ্বীপদ- 
ক্ষয়কারী অতিশয় ভীষণ বাঘ আশিল। বিশ্রামরত ধনদেবকে সে 
ঘাড়ে ধরিয়া লইয়া! গেল । পতিবিয়োগজনিত ছুঃখভরে করুণ শৌক- 
সন্তপ্তহৃদয় হইয়া সেও কাদিতে কীদিতে “তুই জন্ম-অলক্ষণ”, এই 
( কথা ' বলিতে বলিতে যৃছ্া গেল । সেই করুণ অসহায় শিশু দুইটিও 
ভয়ে সর্বাঙ্গে কাঁপিতে কাপিতে যু গেল। সেই দিনে জন্মিয়াছে যে 
শিশু সেও শ্তন্ত ন। পাইয়া! মরিল। 

অনেকক্ষণ পরে জ্ঞান ফিরিয়। আসিলে সে সকাল হইলে, বিলাপ 
করিতে করিতে ছেলে দুইটিকে লইয়। (সে স্থান ছাড়িয়া! ) চলিল। 
অকাঁলবর্ধায় গিরিনদী পূর্ণ । তাহা দেখিয়া সে এক পুন্রকে পারে 
রাখিয়া আসিয়া অপর পুত্রকে পার করিবার সময়ে উচুনীচু পাথরে 
পিছলাইয়৷ পড়িয়া গেল। ছেলেটিও তাহার হাত হইতে খসিয়া 
গেল। অপর যে ছেলেটি জলের ধারে ছিল সে (এই দেখিয়া!) জলে 
ঝাঁপ দিল। 

সে বেচারী৪ খরশ্বোতপ্রবাহে ভাসিয়া গিয় দূরে নিক্ষিপ্ত হইল 
এবং নদীকৃলে নামিয়া-পড়া! গাছের ভালে লাগিয়। মুহূর্তের অবকাশ 
পাইয়া আশ্বস্ত হইল ও ধীরে ধীরে (তীরে) উঠিল । সে নর্দীতটে 
থাকিতে থাকিতে বনভ্রমণকারী তগ্কর-পুরুষদের হাতে পড়িল । পরিচন্ব 
জিজ্ঞাসা করিয়া, তাহার! তাহাকে সিংহগুহা নামক গ্রামে চোর- 
সেনাপতি কালদণ্ডের কাছে আনিয়া দিল। তাহাকে রূপসী দেখিয়া 
সে৫ ভার্যা করিয়৷ অন্তঃপুরে লইয়া গেল । সে সকল তদ্বর-মহিষীদের 
পাটরানী হইল। 


পিপাসা পা স্সাপসপসসপসসাররাস্ষ-স৬_ স_ নস শশ 


১ ধনদেব। ২ বহুদ্। 
৩ “জাবাসিও" (অর্থাৎ, আগড। গাড়িল )। ও হস্ত] | 
« কালদগড। ৬ হহুদত্তা । 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তাঁহার পর সেই তক্কর-মহিলার। পতিস্থথভোগ ন। পাইয়। উপায় 
চিন্তা করিতে লাগিল, «কিসে ইহাঁকেপরিত্যাগ করিবে*_-এই (ভাবন1)। 
কালক্রমে তাহার১ ওঁরসে তাহার২ গর্ভে পুত্র জন্মিল। সে তাহার 
মায়ের মতে! (দেখিতে ) | তথন তাহারা৩ তাহাকে নিবেদন করিল, 
“গ্বামী, অত্যন্ত ভালোবাস বলিয়া উহার চরিত্র জানো না। গু 
পরপুরুষাসক্তহৃদয় । এই তোমার পুত্র তাহারই জন্মিত। যদি 
তোমার আঁবশ্বাঁস (হয় ) তবে নিজেকে আর উহাকে নিরীক্ষণ কর |” 

সে কলুষহদয়ে অসি নিষ্ষাশন করিয়া (সেই অনির ফলকে) 
নিজেকে দেখিতে চাঁহিল। সে (নিজের) মুখ দেখিল। গগুস্থলে 
বড় কাট! দাগ, বীভৎস, রাঁড1 বড় বড় চোঁখ, চেপটা বড় ব্যাঙের মত 
নাক, বিস্ফীরিত স্কুল লম্বোষ্ঠ_( এমন ) নিজের মুখ দেখিয়া আর সেই 
শিশুকে ( দেখিয়া!) বলিল, “তাইত বটে।” তখন অপরীক্ষিতবুদ্ধি 
সেই পাপী সেই খড়ো শিশুকে হত্যা করিল। তাহাকেও২ চাবুক ও 
বেত কসাইয়। মাঁথ মুড়াইয়া, তক্করদের আদেশ করিল, “যাঁও, ইহাকে 
গাছে বাধ ।* তাহার পর তন্কর-পুরুষের1 তাহাকে লইয়। দূরে গেল। 
সেখানে পথের ধারে এক শাল গাছের গোড়ায় দড়ি দিয়] বাঁধিয়া 
কাটাভর। ডাঁলপাঁল। দিয়। চারিদিকে ঘিরিয়। রাখিয়। ফিরিয়া আদিল । 
সে হতভাঁগিনী পূর্বকর্মবিপাঁকজনিত ছুঃখ ভোগ করিয়? মনে মনে বন্থ 
চিন্তা! করিয়া অনাথ অশরণ হইয়? রহিল । 

তাহার আনৃষ্টবশে উজ্জয়িনী-গমননকাঁরী বণিকদল সেই দিনই 
পানীয়স্থলভ সেই অঞ্চলে আড্ড1 গাঁড়িয়াছিল। সেই দলের কয়েক 
জন তৃণ কাষ্ঠ ও পত্র সংগ্রহ করিতে একটু দুরে গিয়াছিল। তাহারা 
তাহাকে একেল' সেই গাছের গোড়ায় দর়ি-বাধা ও কীটাডালের 
বেড়ায় ঘের দেখিয়] জিজ্ঞাসা করিল । সে সকরুণ কাদিতে কাদিতে 
নিজের অনুভূত দুঃখপরম্পরা বিবৃত করিল । তখন দয়াপরবশ হইয়া 
তাহার] তাহাকে মুক্ত করিল এবং সঙ্গে করিয়া দলের কাছে আনিল। 
দলের কর্তীকে যাহা ঘটিয়াছিল সকল কথা বলা হইল । তাহার পর 
সার্থবাহ তাহাকে আশ্বাস ও অন্বস্ত্র দিয়া বলিল, “বাছা, নির্ভয়ে দলের 
সঙ্গে চল । ভয় করিও না।” তখন সে আশ্বাস পাইয়া! ভয় ছাড়িয়া 
সেই বণিকদলের সঙ্গে উজ্জঞয়িনী চলিল। 

সেই বণিকদলের সঙ্গে স্থত্রতা নামে গণিনী৪ (যিনি ) জিনবাক্য 


১ কালাদও। ২ বাহুদত্ত।। 
১ চোরলেনাপতির অপর পত্বীর]। & জৈন সঙ্গাদিনী ধাহার অনেক শিষ্য আছে । 


প্রাকৃত ৩২৭ 


সার করিয়৷ পরমার্থ প্রাপ্ত হইয়াছেন, ( তিনি ) বহু শিস্তের দ্বার পরিবৃত 
হইয়। জীবন্ত স্বামীকে বন্দনা করিবার জন্ত উজ্জয়নী যাইতেছিলেন | 
তাহার পাদযূলে সে৯ ধর্ম (কথা) শ্রবণ করিয়। সার্থবাহের অন্থমতি 
লইয়। প্রত্রজ্যা লইল । তাহার নাম ( হইল ) কণ্টিকার্যকা২। 

তাহার পর সে উজ্জয়িনী পৌছিয্বা বাপ মা ও প্রধান প্রধান 
আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হইল । নিজের দুঃখ কথা কহিয়! সে 
দ্বিগুণ উদ্বেগ অনুভব করিল এবং সম্যক ধ্যানে ও তপন্ায় উদৃযুক্ত 
হইয়া ধর্ম ( উপার্জন ) করিতে লাগিল ॥ 


জৈন অপভ্রংশ 


অপভ্রংশ ভাষাকে অনেকট। হাঁলক। করিয়। (অর্থাৎ প্রারৃতের সঙ্গে অবহট্ঠ 
মিশাইয়।) দাক্ষিণাত্যের ও গুজরাট-রাজস্থানের জৈন-লেখকেরা পুরাঁণপ্রমাণ 
আখ্যায়িক-কাব্য রচনায় এবং ছোটখাট কাব্য নাটক ও পদ্ধ আখ্যান রচনায় 
দীর্ঘকাল ধরিয়! (নবম হইতে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্ী ) পর্যন্ত ব্যবহার করিয়া- 
ছিলেন । 

পুরাণ-জাতীয় বৃহৎকায় রচনার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হইল “মহাপুরাঁণ' 
( নধম শতাব্দী ) | ইহাতে ত্রিষষ্টি সংখ্যক মহাপুরুষের চর্রিতকথা আছে, সেইজন্য 
বইটির নামান্তর “ত্রিষষিশলাঁকাপুরুষ-চরিত্র' ৷ সে তেষটি মহাপুরুষ হহলেন-- 
চব্বিশজন জৈন তীর্থঙ্কর, তাঁহাদের সমকালীন বারো। জন চক্রবতণ রাজা, এবং 
সাতাশ জন বীর (নয়জন বলদেব, নয়জন বাস্থদেখ ও নয়জন প্রতিখাস্থদেব )। 
প্রথম অংশের নাম “আদিপুরাণ”, দ্বিতীয় অংশের নীম 'উত্তরপুরাণ” । আদিপুরাণের 
প্রায় সবটাই জিনসেনের রচনা । বাকি অল্প অংশ এবং সমগ্র উত্তরপুরাণ 
জিনসেনের শিষ্য গুণভদ্রের রচন]। ইহারা কর্ণাটকের অধিবাসী ছিলেন । ইহাদের 
মাতৃভাষা ছিল কানাড়ী । 

্বয়ভূর “পউমচরিউ" রামকথা । আদিপুরাণ যদি জৈন অপন্রংশের মহাভারত 
হয় তো৷ পউমচরিউ জৈন অপত্রংশের রামায়ণ । স্বয়ন্ভুর কাব্য পাঁচ কাণ্ডে বিভক্ত 
__বি্ভার (“বিজ্ঞাহর” ), অযোধ্যা (“অউজ.বা” ), সুন্দর, যুদ্ধ ( “জুজ বা”) 
ও উত্তর | এখানে রাম-মাতার নাম অপরাজিতা, শক্রদ্র-মাতার নাম স্ুপ্রভা। 
কাহিনীতে ছোটখাট নৃতনত্ব আরও আছে। 

আখ্যায়িক। কাব্যের ( “ধর্মকথা” ) মধ্যে হরিভদ্রের “সমরাইচ্চ-কহা'__গন্চে 
পদ্যে লেখা__-বিশেষভাবে উল্লেখযোগ্য । এ কাব্যের ভাষ৷ অপত্রংশপ্রভাবহীন । 


১ বন্্দত।। 
২ “কন্টিয়জ্ঞয়।” অর্থাৎ কাটিয়া-মাত।। 


৩২৮ ভাঁরতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


তবে দ্বিতীয় উল্লেখযোগ্য কাব্য-_ধনপালের ( বা ধনপতির ) “ভবিস্সয়ত্তকহা'__ 
পুরাপুরি অপত্রংশ-অবহট্ঠ | এই গ্রন্থের গল্প কোন কোন অংশ আরবা-উপন্তাসের 
সঙ্গে তুলনীয় । পরবর্তণ কালের নব্যভাঁরতীয় সাহিত্যের কিছু কিছু পূর্বাভীসও 
ইহাতে আছে। 
জৈন অপন্রংশ বুহৎকাব্যগুলি কয়েকটি করিয়! "সন্ধি* নামক অংশে বিভক্ত । 
সন্ধির শেষে কবির ভণিতা৷ থাকে । যেমন ভবিস্সয়ত্বকহার ষষ্ট সন্ধির শেষে 
ন পয়াসিউ গুজঝু দূরবিষপ্পমহামইণ | 
হত্তিয়ং কহেবি সংধি সমাঁণিয় ধণবইণ ॥ 
'দুরদশিবুদ্ধি তিনি গুহ্যকথা প্রকাশ করিলেন না। এইমীত্র কহিয়া 
ধনপতি (এই ষষ্ঠ ) সন্ধি সমাঁঞ্চ করিলেন |" 
প্রত্যেক সন্ধি আবার কয়েকটি “কড় বক" নামক ক্ষুদ্রতর অংশে বিভক্ত । 
কাব্যে যেমন সন্ধির সংখ্যা ঠিক নাই, কড.বকের সংখ্যাও তেমনি নিদিষ্ট নয়, 
বিশ বা ততোধিক হইতে পারে, আট বা বেশিও হইতে পারে । কডবকের শেষ 
( ০০৪1০) অপর পদ হইতে ভিন্ন ছন্দের হইবে | যেমন সংস্কৃত কাব্যে সর্গের 
শেষে হয়। এ পদের নাম “ঘত্তা* ( অর্থাৎ ধর্তা, ধুয়া )। 


জা পল 


অষ্টম পরিচ্ছেদ 
অবহট্ঠ 


টায় নবম-দশম হইতে দ্বাদশ-ত্রয়োদশ পর্যন্ত ( এবং তাহার পরেও ) ষে অপত্রংশ- 
ভাঙা সাঁধু ভাঁষ। অশিক্ষিত ও অল্পশিক্ষিত জনসাধারণের গাঁনে-গাঁথায় কবিতাঁয়- 
ছড়ায় ব্যবহৃত হইত তাঁহ1কে দমপাঁময়িক লেখকেরা 'অবহটঠ” (সংস্কৃত “অপভ্রষ্ট? ) 
বলিয়াছেন । অঞ্চলভেদে অগ্পঙ্থল্প রূপান্তর ও শব্ষভিন্নতা ছাড়া অবহটঠের কোন 
সুস্পষ্ট প্রাদেশিক উপভাষা ছিল না। সাহিতে) এই ভাষা প্রায় একইরূপে 
উত্তরাঁপথের পশ্চিম প্রান্ত গুজর1ট হইতে পূর্ব প্রান্ত আসাম পর্যন্ত চলিত | ষে সময়ে 
এই ভাষায় সাহিত্য-ব্যবহারের নিদর্শন পাইতেছি সে সময়ে ভাঁরতবর্ধীয় আর্ধভাষ। 
নব্যস্তরে অবতীর্ণ হইতেছিল। সেই উদৃভিদ্মান নব্য ভানতীয় আর্ধভাষার শব 
পদ ও ইডিয়ম অবহটঠ রচনার মধ্যে অন্থুলভ নয়। আধুনিক ভারতীয় আর্য 
ভাষার বিকাশের ও তাহাতে সাহিত্য স্থষ্টি শুরু হইবার বেশ কিছুকাল পরে পর্যস্তও 
অবহটুঠে ছড়া-গাঁন ও দীর্ঘতর রচনা প্রস্তত হইয়াছিল । এবং এগুলির ভাষায় 
আধুনিক ভাষার প্রভাব অত্যন্ত বেশি । 

অবহটঠ সাহিত্য আধুনিক ভারতীয় ভাঁষাগুলির সাহিত্যের পূর্বরূপ বহন 
করিতেছে । নব্য ভারতীয় আর্য সাহিত্য গোঁড়ার দিকে অবহটঠ সাহিত্যের ঘনিষ্ঠ 
পদাক্কানুসারী | অধিকাংশ অবহট্‌ঠ লেখক তাঁহার মাতৃভাষায় (নব্য ভারতীয় 
আর্য ভাষায় ) গাঁন অথব। ছড়া লিখিয়াঁছিলেন | তাহাদের কাছে অবহট্ঠ তেমনি 
ছিল যেমন এখন আমাদের কাছে বিদ্যাসাগরের কিংবা মাইকেলের ভাষা | 


দোহ৷ 


যোগী' অধ্যাত্ম-সাঁধকেরা অবহট্ঠ ভাষায় নীতি-উপদেশবাণী ও প্রাগীন কবিতা 
রচনা করিতেন | এমন রচনার মধ্য দিয়াই আমরা অবহট্ঠের পুরানো এবং 
বহুল নিদর্শনগুলি পাইয়াছি। তাহার মধ্যে সবচেয়ে পুরানো৷ হইল সরহ- 
পাদের ও কাহুপাদের দোহাকোষ ছুটি।১ ইহাদের জীবৎকাল খ্রষ্টান্ন একাদশ- 
দ্বাদশ শতাব্দী । সরহের কবিতাঁয় ভাঁষ৷ বেশ সরল । কাকের কবিতায় ভাষা ্া 
কঠিন ও প্রাকৃতঘে'ষ। | কিছু কিছু উদাহরণ দিই | 

সরহ বলিতেছেন, নান! ধর্মে নানারকম ধ্যান-ধারণ1-উপাসনার বিধি । সে সব 
রি অনুসরণ করিলে চরম অধ্যাত্বজ্ঞান অর্থাৎ মোক্ষ বা নির্বাণ লাভ হয় না। 


শশা সাপ ৭ 4 শি 7 


১ মানে দোহাসংগ্রহ। দোহা আসলে ছনোর নাম, তাহ! হইতে এই ধরনের প্রবীর্ণ কবিতারও 
নাম হইয়াছিল “দোহা” । অধিকাংশ দোহার ছন্দ কিন্তু দোহা নয়, “চউগঈ” ( চতুষ্পদ )। 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


৬৬৪৩ 


মন্তহ মন্তে সন্তি ণ হোই 
পড়িল ভিত্তি কি উট্ঠিঅ হোঁই। 
তকফলদরিসণে ণউ অগ.ঘাই 
বেজ্জ দেকৃখি কি রোগ পলাই ॥ 
“মন্ত্রের মন্ত্রণে ( অর্থাৎ জপে) শান্তি হয় ন1। 
পড়া ভিত (অর্থাৎ দেওয়াল ) কি ( আপনি ) উত্থিত হয় ? 
গাছে ফল দর্শনে আন্বাদ (পাওয়া যায়) না । 
বৈদ্ধ দেখা দিলেই কি (রোগীর ) রেশগ পলায় ? 
কিন্তহ দীবে কিন্তহ ণেবিজ্জ' 
কিন্তুহ কিজ্জই মন্তহ সিজঝ | 
কিন্ত তিখ তপোবণ জাই 
মোকৃখ কি লব.ভহ পানী ণহাই ॥ 
'কি (হয়) তায় দীপে? কি (হয়) তায় নৈবেছযে? 
কি তায় কর] যায় মন্ত্রের সিদ্ধিতে ? 
কি ( হয়) তায় তীর্থ-তপোবনে গিয়া ? 
মোক্ষ কি লাভ হয় জলে স্নান কক্রিয়া ?” 
ভাঁহা হইলে উপায় কি? সরহ বলিতেছেন, উপায় গুরু পদাশরয় । 
জই গুরুবুত্তউ হিঅই পইসই 
ণিচ্চিঅ হথে ঠবিঅউ দীসই | 
সরহ ভণহ১ জগ বাহিঅ আলে 
পিঅসহাব ণউ লকৃখিউ বালে" ॥ 
'যদি গুরু-বাক্য হৃদয়ে প্রবেশ করে, (তবে পরমার্থ ) 
নিশ্চয় হস্তে-স্থাপিত ( অর্থাৎ হস্তামলকবৎ ) বোঝা যায়। 
সরহ বলে, জগৎ বৃথাই ঘুরিয়া মরে । 
নিজ-স্বভাব লক্ষ্য করে না মূর্খ ॥ 
অবহটঠ দোহার স্টাইল যে মেয়েলি ছডাঁর আদর্শে গড়া, সরহের কোন কোন 
দোহা থেকেই তাঁর প্রমাণ দেওয়া যায় । যেমন 
ঘরে" আচ্ছই বাহিরে পিচ্ছই 
পই দেকখই পভিবেসী পুচ্ছই | 
সরহ ভণই বড় জাণউ অপ.পা 
ণউ সো৷ ধেঅ ণ ধারণ জপ.পা ॥ 
'ঘরে (যে) আছে, বাইরে (তাহার ) খোঁজ করে । 


১ ছড়ার গানে কবিতায় ভণিতার প্রচলন এইভাবেই শুরু হইয়াছিল। 


অবহটঠ ৩৩১ 


পতিকে দেখে, । তবুও) প্রতিবেশীকে জিজ্ঞাস। করে । 
সরহ বলে, যূর্, আত্মাকে জানা হোক । 
সে তে! ধ্যানের ধারণীর ও জপের (নাগালে । নয় ॥' 
সিদ্ধিরথ, মই পঢ়মে পড়িঅউ 
মণ্ড পিবন্তে' বিসরঅ এমইউ | 
অকৃখরমেক্ক এথ মই জাণিউ 
তাহর ণাম ন জাণমি এ সইউ ॥ 
“সিদ্ধিরন্ত"__ আমি প্রথমে পড়িয়াছিলাম 1১ 
মাড় গিলিতে গিলিতে ( তা) এমনিই ভুলিয়া! গিয়াছি২। 
“এখন একটিমাত্র অক্ষর আমি জানিয়াচি। 
কিন্তু তাহার নাম ( তে1) জানিনা, হে সখী !' 
সরহের দোৌহাকোঁষের সব দোহাই গভীর অধাত্মবিষয়ক নয়। সাধারণ 
নীতিগর্ভ কবিতাও দুই একটি আছে। যেমন 
পরউআঁর ণউ কিঅউ 
অথি ন দীঅউ দাণ। 
এ সংসার কবণ ফলু 
বরু ছড্ডহু অপ.পাঁশ ॥5 
'পর-উপকার কর! হইল না, অর্থীকে দানও দেওয়া হইল নাঁ। এ 
সংসারে (তবে ) ফল কী? বরং ছণড আত্মাকে 8৪ 
কাকের দোহা অর্থীৎ অবহটঠ শ্লৌক-কবিত] বা ছড়া যাঁহা শুধু দোহা ছন্দেই 
নয়, চউপঈ ও গাহা। ছন্দেও লেখা, সংখ্যায় সরহের তুলনার অনেক কম এবং 
ভাষায় ও ভাবে একটু বেশি গুরু | কাহ্বেরও কোন কোন দোহায়৬ ভণিতা আছে 
কাহ্ছের অধ্যাত্-কবিতাঁর পরিচয় দিতেছি | প্রথম কর্িতার ছন্দ দোঁহ। দ্বিতীয়টির 
ছন্দ চউপঈ। 


০০ পা পপ 1 সপ আপে “সপ ০. 


১ সেকালে “সিদ্ধিরদ্ত” বলিয়! হাঁতেথড়ির আরম্ভ হইত | এখনও তয় । 

২ অধবা!, জানি না “নিজেই” । 

৩ এই দোহার ছন্দ “দোহা” | 

$ অর্থাৎ, প্রাণ পরিত্যাগ ভালে] । 

€ দোহায় দুই চরণ, চরণগুলির মাত্রাসংগা] চব্বিশ (১৩+১১ অথব। ১৪+১*) করিয়া। 
চউপঈতে চার চরণ, প্রত্যেক চরণে মাত্রাসংখা। ১৬ (৮+৮) কবিয়া। দোহায় ও চউপঈতে মিল 
€ অন্ত্যানুপ্রাস ) আছে । গাহাতে মিল নাই । এখানে ছুই চরণ এবং চরণসংখ্যা অসমান (সাধারণত 
২৯, ২৪ )1 অবহট্ঠ দোহায় গাহার ব্যবহার খুব কম। গাহা। সরাসরি আধা! (গাথ1) ছন্দ হইতে 
আগত । 

৬ সরহের এবং কাহ্বের রচিত দোহাকবিতার মধো ভনিত! বেশির ভাগ চউপঈ ছন্দে পাওয়] 

বায়, দৈবাৎ দোহায়। 


€ 


ভারতীয়-আর্ সাহিত্যের ইতিহাস 


৩৩২ 
লোঅহ গব্ব সমুব্বহই 
হট পরমথে পবীণ । 
কোড়িহ মজঝে এন্কু জই 
হোই নিরঞজণলীণ ॥ 
“লোকে বড়াই করে, “আমি পরমার্থে প্রবীণ 1” 
কোটির মধ্যে গোটিক যদি নিরগ্রন-ভাবুক হয়! 
অহ ণ গমই উহ ণ জাই। 


বেণি-রহিঅ তস্থ ণিচ্চল ঠাই || 
ভণই কাঁণ,হ মণ্‌ কহবি ৭ ফুট্রই। 


ণিচ্চল পবণ-ঘরিণি-ঘরে বষ্টই | 


'অধোদেশে গমন কবে না উর্ধ্বে যায় ন। 
ঘ্বেতবিহীন তাহার ঠাই নিশ্চল । 
ভনে কাহ, মন একটুও ফুটে না ( অর্থাৎ নড়ে ন। ), 
নিশ্চল (হইয়া ) পবনরূপ গৃহিণীর গৃহে থাকে 1 
জই মণ পবণ-দুয়ারে 
দিঢ তালবি দিজ্জই | 
জই তস্থ ঘোর অন্ধারে" 
মণি-দীব হো। কিজ্ঞই ॥ 
জিণ রঅণ উত্জরে জই সো 
বর অস্বর চূপ্পই। 
ভণই কাণ্থু ভব ভূপ্রন্তে 
ণিব্বাণে। বি সিজঝই ॥ 
'যদি পবনদ্বারে মনকে দৃঢ় তালা দিয় (রাখা ) হয়, 


যদি তাহার ঘোর আধারে মণিদীপ জাল হয়, 
যি জিন-রত্বের» উপরে সে ভালো ছাউনি দেওয়1 হয়, 
( তবে ) কাহূ, ভনে, সংসার ভোগ করিলেও নির্বাণও সিদ্ধ হয় ॥ 


অল্প কয়েকটি দোহা তীল-পাদের নামে পাওয়া গিয়াছে ।১৯ উহার মধ্যে 
দুএকটি আবার সরহের দোহাকোষেও মিলে । তাহার মধ্যে একটিতে এক পাঠে 
তীলপাদের অপর পাঠে সরহপাঁদের ভণিতা আছে । সেটি এই 


সঅসংবেঅণ তত্তফলু 
তীলপাঅ / সরহপাঅ ভণস্তি | 


জো৷ মণগোঅর পাঠিঅই 
সো পরমথ ৭ হোস্ত | 


১ অর্থাৎ িন-প্রতিম। । এখানে জৈন দেবসেবা উল্লিখিত 


অবহট্‌ঠ ৩৩৩ 


'স্ব-সংবেদন হইল তত্বফল, তীলপাদ / সরহপাঁদ বলেন। 
যাহ! মনোগোচর বল। হয় তাহা পরমার্থ হইতে পারে না || 
নামে সম্ত্রমস্থচক “পাঁদ" এবং সেই সঙ্গে সম্ত্রমস্থচক ক্রিয়াপদ থাকায় বল যায় 
যে কবিতাটি যিনি রচনণ করিয়াছিলেন তাহার গুরু ছিলেন তীল / সরহ। সম্ভবত 
তীল / সরহ একই ব্যক্তি । তাহ! হইলে সরং জাতিবৃত্তিতে তৈলিক ছিলেন, এমন 
অনুমান করিতে বাধ! নাই। 
পরবর্তা কালেও দুই একটি দোহাসংগ্রহ প্রস্তুত হইয়াছিল। তাহার মধ্যে 
রামসীহ অর্থাৎ রামসিংহের 'পাহুডদোহা' (*প্রাভৃতদোহা”, অর্থাৎ দোহা-উপহার) 
উল্লেখযোগ্য ।১ এ দোহাগুলি জৈন, নাথ-পন্থী ও শৈব যোঁগীর রচন1। কয়েকটি 
পুরানে৷ দোহাঁও অবিরত অথব। পরিবতিত ভাবে ইহাতে আছে। 
শৈব যোগীদের দোহার উদাহরণ 
সিব ৰিনু সত্তি ৭ বাবরই 
সিউ পুণু সত্তি-বিহীণু। 
দোহি" জাণহি সয়লু জণ্ড 
বুজঝই মোহ-বিলীু ॥ 
“শিব বিন। শক্তি অকর্মণ্য, শক্তিবিহীন শিবও । 
দুজনেই জানেন সকল জগৎ । মোহ-বিলীন (হইলে ) বোঝ যায় ॥, 


ভাষা-সম 


প্রাচীন ভারতীয় সাহিত্যে, অবশ্ত বেদের অনেক পরে এবং মধ্য ভারতীয় আর্য 
ভাষাগুল অগ্কুরিত হইবার পরে, এ ব্যাপার সর্বদা লক্ষ্য কর] যায় যে প্রাচীন ও 
নবীন দুই তিন স্তরের ভাষ সাহিত্যে একই কালে চলিতেছে, কিন্তু, বৌদ্ধ সংস্কৃত 
সাহিত্য ছাড়া, কোথাও দুই স্তরের ভাষ। যুগপৎ ব্যবহৃত হয় নাই। সংস্কৃত নাটকে 
প্রাককতের ব্যবহার আছে, বিবিধ প্রাককতের ব্যবহার । কিন্তু সেখানে প্রত্যেক ভাষার 
প্রয়োগ-ক্ষেত্র নিদিষ্ট । সংস্কতের মধ্যে প্রাকৃত বাক্য বা পদ নাই এবং প্রাকতের 
মধ্যেও সংস্কৃত বাক্য বা পদ নাই। কাব্য রচনায় সংস্কৃত-প্রাকুতের ভুড়ি 
ঘোড়া হাকানোর প্রথম প্রচেষ্টা করিয়াছিলেন ভটিকাব্যের কবি। তবে তিনি 
সংস্কত-প্রাকতের মিশ্রণ ঘটান নাই। তিনি অভিন্ন সংস্কৃত-প্রাকৃত শব্ধ বাঁছিয়া 
তাহার কাব্যের ত্রয়োদশ সর্গটি গাঁথিয়াছিলেন । সর্গটির নাম 'ভাষাসমাবেশ' | 
সর্বসমেত পঞ্চাশ প্লোক, তাহার মধ্যে চারটি (২১, ২৬-২৮) ছাঁড়া সবই সংস্কৃত 


০ শা পাপ 





১ তীল সরহ ও কাহের দোহাকোব প্রবোধচন্্র বাগচী সম্পাদিত 'দোহাকোধ' গ্রন্থে (১৯৩৯) 
পাওয়া! যাইবে । পাইডদোহা হীরালাল জৈন সম্পাদিত। 


৩৩৪ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অথব। প্রাকৃত বলিয়। নেওয়া যায়। ছন্দ আর্যা, সংস্কৃতেও চলে, প্রাককতে তো 
চলেই ।১ প্রথম গ্লোক এই 
চারুসমীরণরমণে হরিণকলঙ্ক- 
কিরণাবলীসৰিলাসা । 
আবদ্ধরামমোহা বেলাযূলে 
বিভাবরী পরিহীণ! || 
বন্দর-বাতাদ-দেওয়া সমুদ্রকুলে রাত্রি প্রভাত হইল । উজ্জ্বল চাদিনী 
রাত্রি বলিয়া রাম বিরহযুছ।শত হইয়ছিলেন 11 
পরবর্তী কালের আলঙ্কারিকেরা ভাষাসমত্ব যমক-অলংকাঁরের মধ্যেই 
ধরিয়াছেন। প্রহেলিকায় ভাষা-সংমিশ্রণও অলঙ্কারের পর্যায়েই পড়ে। 


অবহটঠ কবিতার বিচিত্র নাম 


অবহট্ঠ কবিতার মধ্যে মেয়েলি কবিতার ব1 ছড়ার ছাপ যে পড়িয়াছে আগে সে 
বিষয়ে সরহের দোহার প্রসঙ্গে উল্লেখ করিয়াছি। পরবতণকালে জৈন ভক্ত 
কবিদের রচনায় মেয়েলি নাচ-গানের আদর্শ অত্যন্ত বাহাত, সাধারণত রচনার 
নামেই__আরও স্পষ্টভাবে অনুভূত হয়। দ্বাদশ শতাব্দী হইতে চতুর্দশ-পঞ্চদশ 
শতাব্দী পর্যন্ত অনেক জৈন কবির ছোটখাট অবহট্ঠ কবিতায় ছন্দ-স্তবক নামে 
“ছপপয়* ( “্ষটপদ* ), “চউপঈ* ( “চতুষ্পদিকা” ), “দৃহা” (“দৌোহা, দোঁধক*) 
ছাড়া নারী-নৃত্যগীত নাম পরা" (“রাসউ”, “রানু”, “ফাগৃ* ও “চর্চরিকা” 
( “চাঁচরি* ) পাওয়া যায় । “রাস্থ* ( -স্রাসক ) হইলে শোভন বেশে মণ্ডলীবন্ধনে 
নাচ। “ফাগু* ( ফন্তুক) হইল বসন্ত উৎসবে ফাগ মাখিয়া মাথাইয়া নৃত্য । 
“চর্চরিক1”ও বসন্তকাঁলের নাচ, তবে প্রথম বসন্তের, হয়ত অগ্নি-কুণ্ডের চারধারে 
অথব। মসাঁল হাতে নাচ। 

প্রস্থ” ( “রাসউ" বা “রাস”) কাব্যের মধ্যে আমর খীররসের রচন! 
পৃশ্বীবাজের চরিত পাই, অবহটঠে লেখা, চন্দ-বলিদ্দের ও জল্হর। সবচেয়ে 
পুরাতন জৈন “রাস” হইল অজ্ঞাতনামার “উপদেশরসায়নরাস*। সরহ-কাহেররে 
দৌহার সঙ্গে এখানে কিছু মিল দেখা যাঁয়। কাব্যটি ছোট, সবশুদ্ধ ৩২০ ছত্র। 
১২৩০ গ্রীষ্টাব্দে জিনপাল ইহার টীক1 লিখিয়াছিলেন। 

“ফাগৃ* ( “ফা”, “ফন্তু* ) রচনার মধ্যে খুব ছোট (৫৪ ছত্রের ) হইলেও 


১ মন্লিনাথ সর্গারন্তে যে মন্তব্য করিয়াছেন তাহ! এখানে উদ্ধ'তির যোগ্য । 
“অথাস্মিন্‌ সর্গে ভাাংসকরন্ভাপি চমৎকারিতয়া কাব্যেহলংকারত্বেন ন্‌ নিব্ূন অএএংশা- 
দীনাং তথ। প্রাকৃতভেদেযু চ দেশিতদ্ভবয়োশ্চ পংক্কতে সমাবেশাসন্ভবাৎ দ্কংসমাধাভেদা শ্র্ণেক 


ভাবানমাধ্যং শব্দচিত্রস্‌ আর্ধগীতাখ্যেন মাত্রাবৃত্েনাহ চধিত্যাদি 1 


অবহটঠ ৩৩৫ 


জিনপন্নস্থরির রচিত “সিরিথুলিভদ্দফাণ্ড উল্লেখযোগ্য ৷ শেষ ছত্রে অনুরোধ আছে, 
এই ফাগড কবিতাটি চৈত্র যাসে গাওয়া নীচা হইতে পারে ।১ 
প্রাচীনতম “্চর্চরী” কবিতাটি ৯৫ ছত্রাত্মক | রচয়িতার নাম জান] নাই। 
জিনপাল ইহার টীকা লিখিয়াছিলেন ১২৩৭ খ্রীষ্টাব্দে 
জিনদত্বের ( ১০৭৫-১১৫৪ ) “কালম্বরূপকুলকম্‌* এ ধরণের রচনার মধ্যে 
সবচেয়ে পুরাতন এবং ভালে! | কবির গুরু ছিলেন চাহিল | গুরুর কথ! কবি 
এইটুকু বলিয়াছেন, 
তুম্হ ইহ পন চাহিলি দংসিউ। 
হিয়ই বন্ৃত্ব, খরউ বীমংসিউ ॥ 
ইথ, করেজ্জনু তুম্হি সরায়ুক | 
লীলই জিব” তরেম্হ ভবসায়রু;॥ 
প্রভু চাহিল, তোমাকে এই দেখিলে 
হৃদয়ে বত প্রবল জ্ঞানলাত হয়। 
দয়াবান্‌ তুমি এই কর, 
যেন আমর হেলায় ভবসাগর তরিয়া যাই ||? 
এই চতুষ্পদীটিতে সরহের প্রতিধ্বনি শোনা যাঁয়, 
বছয় লোয় লুঞ্চিয়সির দীসহি' । 
পর রাগদোসিহি' সহ” বিল্সহি” || 
পঢই গুণহি সথই বকৃখাণহি 
পরি পরমহু তিথ, স্থ ণজাণহি ॥ 
'ব্ুলোক নেড়ামাথা দেখ! যায় 
কিন্ত ( তাঁহীরা ) বাসনাদোষ লিপ্ত হইয়। সংসারে বিলাস করে। 
(তাহার ) পড়ে, ধ্যান করে, শান্তর ব্যাখ্যান করে। 
কিন্তু পরমার্থ আসলে কিছুই জানে না ॥” 


লৌকিক কবিতা ও কাব্য 


জৈন মহাপপ্ডিত হেমচন্দ্রের ব্যাকরণের শেষ অংশে বিবিধ স্যত্রের উদাহরণ হিসাঁৰে 
অনেক অবহটঠ কবিতা উদ্ধত আছে। এগুলি সত্যকার লৌকিক কবিতা, এবং 
বিষয়ও বিচিত্র | উদাহরণ দিতেছি । 
দিঅহ] জন্তি ঝড়পঞপড়হি' 
পড়হি' মণোরথ পচ্ছি | 


৪ “্ধরতরগচ্ছিয়। জিণপউমহুরিকিয় ফাগু রযেবউ । 
খেল নাচইং চৈত্রমাসি রংগিহি গাবেবড 8 


*০৩৬ ভারতভীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অং অচ্ছই তং মাণি অই 
হোসই কর তু ম অচ্ছি॥ 
“দিনগুলি ঝট পট. করিয়া চলিয়। যায়, 
মনোরথ পিছনে পড়িয়। থাকে । 
যাহ! আছে তাহাই ( যথেষ্ট ) মানে । 
হইবে করিয়। তুমি (আশায় ) থাকিও ন। | 
জই কেঁব পাঁধীস্থ পিউ 
অকিআ! কুডড করীস্থ। 
পাঁণিউ নরই সরাঁবি জি 
সববঙ্গে পইসীস্থ ॥। 
“যদি কোনরকমে প্রিয়কে পাই, 
( তবে ) অদ্ভুত কাণ্ড করিব । 
জল যেমন নূতন শরায়, তেমনি 
তাঁহার সববাঙ্গে প্রবেশ করিব |' 
ক্ু$লীলা অবহট$ লৌকিক কবিতার একটি বিশিষ্ট বিষয় ছিল । অবহট,ঠের 
সর ধরিয়াই জয়দেবের গান এবং তাহার পরে বৈষব-পদাবলী চলিয়। 
আসিয়াছে । রুষের ব্রজপ্রেমলীল1 ঘটিত একটি পুরানে। অবহট,$ কবিতা উদ্ধৃত 
করিতেছি । 
রাহী দোহড়ি পঢ়ণ সুণি 
হসিউ কণহ গোআল । 
বুন্দীবণ-ঘণ-কুঞ্ঘর 
চলিউ কমণ রসাল | 
'পধিকার দোহাটি১ পড়া শুনিয়। কষ গোপাল হাসিল, 
( আএ ) বুন্দাবনের নিবিড় কুঞ্জগৃহে কেবল রসাল (গতিতে ) চলিয়া গেল ।' 
পরবতী কালের, অর্থাৎ চতুর্দশশ-পঞ্চদশ শতাব্দীতে লেখা_-অবহটঠ কবিতার 
নিদর্শন 'প্রারুতপৈঙ্গল” বইটিতে বিবিধ ছন্দের উদাহরণরূপে সংকলিত আছে । 
অন্যত্র আলোচন। ও উদাহরণ দ্রষ্টব্য ।১ 
অবহট ঠে লেখ৷ গাথ। কাব্যের নাম ও কিছু কিছু উদ্ধত শ্লোক পাওয়া 
গিয়াছে । তাহার মধ্যে উল্লেখযোগ্য হইল 'পৃর্থীরাজরাসক'। একাধিক কবি 
এই নামে গাঁথা লিখিয়ীছিলেন | দুইজনের নাম শুধু পাওয়া! গিয়াছে_জল্ছ ও 


পা ০ পপ 


১ একটি দোহণ পড়িয়া রাধা কৃষককে সঙ্কেতস্থানে যাইতে ইঙ্ষিত করিয়াছিল। সে দোহাটি 
উদ্ধত থাকিলে অবহট্ঠ সংলাপময় কবিতার একটি সম্পূর্ণ উদাহরণ পাইতাষ। 
২ বাঙ্গাল। মাহিতোর ইতিহাস প্রথম খণ্ড পুবার্ধ তৃতীক্ব পরিচ্ছেদ । 


অবহটঠ ৩৩৭ 


চন্দ-বলিদ্দ। কাব্যটি পরবর্তী কালে পশ্চিম! হিন্দীতে রূপান্তরিত ও ক্রমশ 
বৃদ্ধিপ্রাপ্ত হইয়া বার বার নবকলেবর ধারণ করিয়া কবি চন্দ বর্দাইয়ের নামে 
চলিয়। গিয়াছে। মূল ছিল অবহট.ঠে লেখা । তাহার কয়েকটিমাত্র কবিতা! একটি 
জৈনগ্রন্থে উদ্ধৃত হইয়। রক্ষা পাইয়াছে। 
যে অল্প কয়টি সম্পূর্ণ অবহটঠ কাব্য পাঁওয়। গিয়াছে তাঁহার মধ্যে অনেক 
দিক দিয়া মুসলমান কবি অবনদর রহমানের ( “অন্দহমীণ* ) 'সংগেহয়রাঁসউ' 
( সংস্কৃতে 'সংন্সেহকরাপক' ) উল্লেখযোগ্য 1৯ কাব্যটি মেঘদূতের মতো, তবে নায়কের 
উক্তিময় নয়, নায়িকার উক্তিময় | কবি প্রাকৃত ও অপভ্রংশ ভাষায় বেশ ব্যুৎপন্ন ; 
ছিলেন | অবহটঠের তুলনায় অপত্রংশের ভাগ বেশি ধলিয়! রচন1 কঠিন ও 
গুরুভার ৷ একটু উদাহরণ দিই । 
অব.দর রহমান নিজের লেখনীধারণের কৈফিয়ৎ রূপে এই কথা৷ বলিতেছেন, 
জই অথি ণই গঙ্জ৷ তিয়লোএ ণিচ্চ-পয়ডিয়-পহীব!। 
বচ্চই সায়রসম্যুহ তো৷ সেসসরী ম৷ বচ্চন্ত ॥২ 
যদি (বল) গঙ্গানদী, ত্রিলোকে প্রভাব নিত্য প্রকটিত ( করিত ) 
সাগরের দিকে ধাবমান (রহিয়াছে), তবে কি অপর নদী প্রবাহিত 
হইবে না!” 
জই সরোবরম্মি বিমলে স্থরে উইয়ম্মি বিঅসিআ। ণলিণী। 
তা কিং বাড়িবিলগ.গা৷ মা বিঅসউ তুম্বিণী কহ বি।। 
'ধদি (বল) সুর্য উঠিলে বিমল সরোবরে নলিনী বিকশিত হয়, তবে 
কি বেড়ায় বিলগ্র লাউ-লতার কি কিছুতেই ফুল ধরা উচিত নয় ?' 
জ৷ জস্স কব্বসত্তি সা তেণ অলজ্জিরেণ ভণিয়ব্ব! | 
জই চউন্মুহেণ ভণিয়ং তা সেসকঈ ম ভণিজ্ঞস্ক ॥ 
“যাহার যেমন কাব্যশক্তি তা সে অলঙ্জিত হইয়। প্রকাশ করুক । 
যদি ব্রজ্ধ! ( দেব) বলিয়াছিলেন৩ তবে কি বাঁকি কবির] চুপ থাকিবে? 
“বিজ্জাবই” (বিগ্ভাপতি ) বিরচিত “কীতিলতা অবহটঠে রচিত শেষ 
উল্লেখযোগ্য কাব্য । রচনাকাল পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ । ভাষায় প্রচুর 
আধুনিক (*দেশী” ) শব্দ ও পদ মেশানো আছে | সে সম্বন্ধে কবি গোড়াতেই 
পাঠককে সাবধান করিয়। দিয়াছেন | 
সক্কয় বাণী বুহণ ভাবই 
পাউঅরস কে। মম্ম ণ পাবই । 


১ রচনাকাল আনুমানিক ১৩০*-১৪০০ খ্রীষ্টাঞ্জের মধ্যে। 

২ ছন্দ 'গাহা' ( অর্থাৎ গাথা), সংস্কতের আর্ধাজাতীয়। 
৩ ব্রহ্ম! আদ্দিকবি। তাহার কাব্য বেদ । সব বিদ্ভা ও কাব্যশক্তি তাহাতে পরিপিষিভ। 
ভা. আ. সা, ই,.__২২ 


৩৩৮ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


দেসিল বয়ণা সব জন মিট ঠ 
তে তৈসণ জম্প্ড অবহট 1 ।। 
“সংস্কৃত বাণী পণ্ডিতব্যক্তির৷ ব্যবহার করেন। 
প্রাকৃত ( কাব্য- )রসের মর্ম কেউই পায় ন]। 
দেশিল (অর্থাৎ দেশোয়ালি ) বচন সব লোকের মিষ্। 
তাই আমি (সেইভাবে )১৯ অবহটঠ বলিতেছি ।। 
কাব্যে কবি স্বীয় পোষ্ট মিথিলার রাজা কীতিসিংহের পিতৃবৈর নির্যাতনের 
কাহিনী বর্ণনা করিয়াছেন | অবহটঠে প্রচলিত বীরগাথারই এক পরিণাম 
কীতিলতায় দেখি । কাহিনীর আরম্ভ রূপকথার রীতিতে, তবে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর 
মুখে নয়-ভূঙ্গ-ভৃঙ্গীর প্রশ্নোত্তরে | মাঝে মাঝে ছড়ার মতো গণ্ের টুকরা 
( 11151010 01959) আছে । 
কীতিলতায় চারটি ভাঁষা ব্যবহৃত | প্রথমত সংস্কৃত । কাব্যের আরস্তে 
পীচটি আর কাব্যের চারটি "পল্লব বিভাগের প্রত্যেকটির আরস্তে একটি করিয়া 
সংস্কত শ্লোক আছে। দ্বিতীয্ন অপত্রংশ | এ ভাষা দৈবাৎ ব্যবহৃত এবং যে কয়টি 
উদাহরণ পাই তাহাতে বিকৃতি অর্থাৎ অবহটঠের পদ প্রক্ষিপ্ত আছে। 
যেমন, 
পুরিসত্তণেন পুরিসও 
নহি পুরিসও জম্মমত্তেন | 
জলদানেন হু জলও 
ণ ছু জলও পুর্জিও ধুমো || 
“পুরুষত্ব দেখাইলেই পুরুষ (বলি), 
( পুরুষ হইয়] ) জন্মিলেই পুরুষ নয় । 
জলদান করিলেই জলদ (বলি ), 
নহিলে জলদ পুঞ্তীতৃত ধুম ( মার )।" 
তৃতীয় অবহটডঠ। কীতিলতার বারো আনারও বেশি ইহাতে রচিত। চতুর্থত 
“লৌকিক” অর্থাৎ সমসাময়িক মৈথিল ভাষার সাধু (বা পব্রজবুলি” ) রূপ। কিছু 
কিছু পচ অংশে এবং বেশির ভাগ গণ্ অংশে ইহার ব্যবহার দেখ। যায় । লৌকিকে 
পছ্যের উদাহরণ । 
তস্থ নন্দন ভোগীসররাঅবর ভোগপুরন্দর । 
সুঅহ্ুআসন-তেজি কান্ত কুসুমাউহ-স্থন্দর ॥। 
যাচকসিদ্ধি-কেদার দান পঞ্চম বলি জানল । 
পিঅসখ ভি পিঅরৌজ সাহ হরতান সমাঁনল ॥ 


অর্থাৎ দেশোয়ালি-ভাষা মিশ্র । 


অব হট ৩৩৯ 


'তাহার নন্দন ভোগীশ্বর রাজশ্রেষ্ট, ইন্দ্রের মতো এশবর্য | 
হুতহুতাশনের তেজের মতো কান্তি, কুন্থুমাষুধের মতো সুন্দর ॥ 
যাঁচকদের সিদ্ধি-কেদার দানে পঞ্চম শ্রেষ্ঠ বলিয়া! লোকে জানিয়াছিল। 
'যাহাকে)প্রিয়সখা বলিয়া ফিরোজশাহ সুলতান সম্মান করিয়াছিলেন || 
গছ্ের উদাহরণ, জৌনপুর শহরের বর্ণনা । 
তাহি ন্গরহ্িকরোপরি ঠবঠবণ্তে সতসংখ্য হাট বাট ভমন্তে শাখানগর 
শূঙ্গাটক আক্রীন্তে গোপুর বকহঠী বলভী! বীথি অটারী ওবারী রহট 
ঘাট কৌপীস প্রকার পুরবিষ্যাস কথা কহঞ্জো! কা জনি দৌসরী 
অমরাঁবতীক অবতার ভা । 
'সেই নগরের উপরে । ঘোডীয় চাঁড়য়া ) ১ব৬ঠখ করিতে করিতে, শতসংখ্যক 
হাট বাট ভ্রমণ করিতে করিতে শাখানগরে পথের মোডে আমোদ অন্থুভব করিতে 
করিতে । পাঁজপুত্রদ্ধয় চলিপেন )। গোপুর৯ বকহঠা ধলভী১ বীথি অট্টালিকা 
উদ্নারিও কুয়া] ঘাট ইত্যাদি অশেষ প্রকার নগরবিন্তাসের কথা কহিব কি, যেন 
দ্বিতীয় ্বর্গপুরী অবতীর্ণ হইয়াছে । 
কীতিলতার বিবিধ বর্ণন1চিত্রগুলিতে অবহটঠ-লৌকিক মিশ্র রচনার ভাঁলো। 
উদাহরণ মিলিবে। যেমন অশ্বারোহী দেনানীর যাত্রা বর্ণনা। 
জোঅগ। ধাবহি" তুরয় ণচাবহি 
বেলহি' গাঁট়িম বোল] 
লোহিত পিত সামর  লহিঅ চামর 
সবণহি কুগ্ডল ডোলা ॥ 
আবত্তবিবস্ত্ে শথ পরিবস্তে 
জুগ পরিবত্তণ ভানা। 
ঘন তবলনিসানে সুনিঞ ন কালে 
সাণে বুজঝাঁবই আণ। | 
“জোয়ানেরা ধাবিত হইয়াছে, ঘোড়া নাচাইয়া। 
( তাহার? ) গম্ভীর স্বরে কথা কহিতেছে। 
লোহিত পী শ্ামল চামর লাগানে। হইয়াছে । 
( তাহাদের । কানে কুগুল দুলিতেছে। 
এদিকে ওপিকে চালানৌয়, পথ পরিবর্তনে, যুগ পরিবর্তন৪ ভ্রম হয়। 
ঘন তবলের শব্দে কানে শোনা যাঁয় না, ইশারায় আজ্ঞা বুঝায় | 


১ নগরমধ্যে উচ্চ তোরণদ্থার | ২ অট্রালিকার উচ্চ চূড়াগৃহ । 
৩ প্রাচীরঘেরা নিভৃত অট্টালিক।। 
৪ অর্থাৎ প্রলয় কাণ্ড । 


৩৪০ ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


অবহট্ঠের বক্কল ছাড়িয়। পূর্বাঞ্চলের আর্ধভাঁষ৷ তার নব্য বাংল! রূপ ধারণ 
করিতে লাগিল দশম হইতে দ্বাদশ শতাব্দীর মধ্যে । ব্রস্ত্রোদশ চতুর্দশ শতাব্দীর 
মধ্যে অপত্রংশের খোলস ছাড়িয়া বাংলাভাষ। পুর্ণরূপ গ্রহণ করিয়াছিল । ত্রয়োদশ 
শতাবীর আগে লেখা কিছু গান হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করিয়া- 
ছিলেন নেপাল রাঁজদরবারে সংগ্রহের মধ্যে একটি পুঁথিতে ৷ পু*খিটির নাম 
“চর্যাচর্যবিনিশ্চয়' | পু”থিটি লেখ হইয়াছিল ষোঁড়শ শতাব্দীতে ৷ তবে গানগুলির 
রচনাকাল একাদশ দ্বাদশ শতাব্দীর পরে নহে বলিহা শব্ববিগ্ভাবিদের। নির্ণয় 
করিয়াছেন এবং এই রচনাগুলির ভাষা পুরাতন বাংল] বলিয়। স্থির করিয্বাছেন। 
তবে তাহাদের শেযোক্ত ধারণ সঙ্গত বলিয় মনে হয় না। তাহার কারণ প্রধানত 
দুইটি । প্রথমত, ভাষায় অবহটঠের প্রভাব বেশি পরিস্ফুট, দ্বিতীয়ত ছন্দ প্রায় 
পুরোপুরি অবহ্ট্ঠের | অর্থাৎ অক্ষরনীতি তখনও মাব্রাবৃত্ততা পরিত্যাগ করে নাই । 
অতএব “চর্যাচর্য্যবিনিশ্চয়' পুঁথিতে প্রাপ্ত গানগুলির (যাহার মধ্যে কতকগুলি 
দোহার অর্থাৎ ছড়ার সমষ্টি) ভাষা! ঠিকমতো! বলিতে গেলে প্রত্ববাংলা বলিতে হয়। 


এখন অবহট্ঠের শেষ পর্যায়ের ( এবং প্রত্রবাংল? পর্যায়ের ) পদ্য রচনারীতি ও 
ছন্দপংক্তি সম্বন্ধে কিছু বলিতে হয় । (এখানে বলিয়। রাখ! ভালে যে বাংল- 
ভাষায় গছ্যরীতি চালু হইতে তখনো বেশ কয়েক শতাব্দী বিলঘ্থ ছিল ।) 

বৈদিক ভাঁষাশিল্পের কাল হইতেই পছযের কলি (“পদ”) হিসেবে চার রকমের 
ছিল !১ এক কলির পদ ( “একপদী” ) দুই__দুইকলি (“দ্বিপদী* ) (“দোহা" ) 
তিন-_-( “ক্রিপদী” ) এবং চার কলির পদ চতুষ্পদী (“চীপা*)। এই চার রকম 
কলি-ব। পদ ভেদ বেদেও পাওয়া যাঁয়।২ বেদে একপদা ছন্দের স্বতন্ত্র নিদর্শন 
নেই । এগুলি সবই ব্রিপদী কিংবা চতুষ্পদী স্লোকের শেষ পদ ধুয়] হইয়1 গিয়াছে। 
যেমন 

ইন্ত্রাযেন্দো-পরিশ্রব, ॥ 
মহদ দেবানাম্‌ অন্থরত্বম্‌ একম্‌ ! 
অদ্অন্মৈধতস জনাস ইন্ত্রঃ ॥ ইত্যাদি । 

সংস্কতে একপদী ক্লৌোকের একমাত্র উদাহরণ পাঁইতেছি জয়দেবের গীত- 
গোবিন্দে প্রথম মঙগলাচরণ গানটিতে । 


১ ধগবেদ আগে জষ্টব্য | 
২ পুরে ডষ্টবা। 


নির্ঘণ্ট 


'আ গ্রপুবরণণ ৯৭ 
'অচলায়তন ১৩৭ 
অবহট্ঠ ৩২৯ 
অর্ববেদ ৫১-৫২ 
“অথর্বাঙ্গিরসঃ* ৩১ 
অঙ্গহমাণ ৩৩৭ 
অন্গবংশ ২৯৬ 
অনোপমার গাথা ১২৬-১২৭ 
অপালা-সুক্ত ২১-২২ 
অবদান ১২৮ 
অব্দর্‌ রহমান ৩৩৭ 
অভিজ্ঞানশকুম্তল ২৩২-২৫২ 
“অমৃত পদ" ৬৬ 
অভিনন্দ ৩০৭ 
অমরুশতক ৩০৩ 
অরণ্যানী-সৃক্ত ১৩ 
অশোক-অনুশাসন ১০২, ১০৫-১০৮ 
অশ্বঘোষ ১৪০-১৪৬ 
অষ্টাধ্যায়ী ৭৩ 
আখ্যান, আখ্যায়িকা ৭৫, ২৮৯ 
আদিপুরাণ ৩২৭ 
আনন্ন ও প্রকৃতির কাহিনী ১৩০-৩৪ 
আয়রঙ্সুত্ত ৩১৪ 
আর্ধাসপ্তশতী ২৮৮ 
আরব্য-উপস্ভাস ২৯৮ 
আর্য (প্রাকৃত ) ৩১৭ 
ইতিহাস পুরাণ ৯৪ 
ইন্্র-বস্থুক্র সংবাদ ১৮-২১ 
ইন্দ্র-বিরেধচন কাহিনী ৬০-৬৩ 
ঈশোপনিষদ্‌ ৬৬ 
ঈসপ.স্‌ ফেবল্‌স্‌ ১১৯, ১২৭ 
উত্তরজঝরণস্ুত্ত ৩১৪ 
উত্তরপুরাণ ৩২৭ 
উত্তররামচরিত ২৮১ 
উদ্দালক-শ্থেতকেতু কাহিনী ৫৯-৬০ 


উদ্ভট কবিতা 


উপনিষদ 


উপগুপ-বাসবদত্1 কাহিনী 


উপদেশরসায়নরাস 
উডয্নাভিমারিকা 
উমা-হৈমবতী কাহিনী 
উমাপতিধর 


€২.৭১ 
১৩০-৩৪ 
৩৩৪ 
২৮৪ 
৬৭-৬৮ 
৩০১ 


উর্বশী-পুরূরবন্ আখ্যান ২২-২৮, ৪৭- 


৪৯, ৫৫-৫৭) ৯৬, ৯৯ 


উষা-কুক্ত 

উষন্তি চাক্রায়ণ-কাহিনী 
খক্‌-সংহিতা 
খগবেদ 
খগবেদের “পাঠ” 
খগবেদে নীতিগল্প 
খতুসংহাব 
এতরেয়-ব্রাহ্মণ 
“্রতিহাসিক” 
কঠ-উপনিষদ 

কথা ও কাহিনী 
কথাসরিৎসাঁগর 
কপূররমঞ্জরী 
কলিল! ব দিমৃন। 
কবষ এলুষের আখ্যান 
“কবি” 

কাত্যায়ন 
কাদস্বরী 

“কাব্য” 

কাব্যাদর্শ 
কালিদাস 
কালম্বরূপকুলকম্‌ 
কাহু 
কিরাতার্ছুনীয় 
কীতিলতা 
কুমারসম্ভব 
কুশ-জাতক 
কৃষ্ণমিশ্র 


১০ 
৫৫-৫৬ 
১৭২ 

১০২৮ 
২,৩ 

১১৭ 
২০২-২০৩ 
৩৩-৪৬ 
৭৮ 
৬৯-৭০ 
১৩০ 
৩১৮১ ৩১৯ 
৩২৩ 

খগ 
২৫-৩৪ 
৭৪8 

৭8 

২৪০১ ২৯৪ 
৭8 

২০৯০ 
১৪৬-৪৭ 
৩৩৫ 
৩৩১, ৩৩২ 
২১৬ 
৩৩৭-৩৮ 
১৪৭-৬৬ 
১২২-২৫ 
২৮৫ 


৩৪২ 


কষ্-যজুরবেদ 
কেন-উপনিষদ 
কোধষ-কাব্য 
গউড়বহে। 
গণপতি শাস্রী 
গাথা 
গাথাসধশতী 
গাহ। 
গাতগোবিন্দ 
গীত! 
গুরখ-ামশরের প্রশস্তি 
গুশভদ্র 

গুণাঢ্য 

গৃহ্স্থপ্র 
গোবর্ধন আচার্য 
“এস্থিক” 
ঘটপগ্ডত-জাতক 
চউপঈ 
চগ্ডালিকা 
“চতুর্ভাণ" 

চন্দ বলিদ 

চন? বর্দাই 
চচরী 

চাঁহল 
চাণক্যশ্লোক 
চুড়াপক্ষাবদান 
হুপ পয় 
ছান্দোগ্য-উপনিষদ্‌ 
(সামবেদীয় ) 
জয়দেব 

জল্হ্ 

জাতক 
জাতক-গাথ৷ 
জিনদত্ত 
জনপদ্মস্থরি 
জিনপাল 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


৩৩ 
৫৯-৬৮ 
২০৪ 
৩১০১ 
২৮০ 

৭২ 
৩২০-২২ 
৩৩১ 
৩০৯-৩১ 
৬৯, ৯৩-১৪ 
৩০১ 
৩২৭ 
৩১৮ 
৯৩-৯৪ 
২৮৮ 

৭৮ 
১২১-২২ 
৩৩৪ 
১৩৪ 
২৮৪ 
৩৩৭ 
৩৩৭ 
৩৩৬-৩৭ 
৩৩৭ 

৭৬ 
১৩৪-৩৭ 


৩৩৬-৩৭ 


৫৪-৬৩ 
৩০৯ 
৩৩৪, ৩৩৬ 
১১৭১ ২৭৪ 
১১৮-২২ 
৩৩৫ 

৩৩৫ 


৩৩৪ 


জিনসেন 
জুয়াড়ি-স্ৃক্ত 
তন্ত্রাখ্যান 
তত্ত্রাখ্যায়িকা 

জৈন অপত্রংশ 

জৈন আগম 

জৈন রামায়ণ 

জৈন মাহারাস্ট্ী 
জৈন শৌরসেনী 
তলবকার-উপনিষদ্‌ 
তীল 

তম 
তৈত্তিরীয়-উপনিষদ 
ত্রয়ী 

ত্রিপিটক 
ত্রিষষ্টিশলাকাপুরুষ-চরিত্র 
থের গাথা 
থেরৌ-গাথা 

দণ্তী 
দশকুমারচরিত 
দশপুর প্রশত্তি 
দশরথ-জাতক 
দিব্যাবদান 

দৃহ 
দেব-মনুস্য-অস্থর কাহিনী 
দোহা 

দোহাঁকোষ 
ধনপতি 

ধনপাল 

ধনিয়-স্থত্ব 

ধম্মপদ 

ধর্মস্ত্র 

ধোয়ী 

নচিকেতা আখ্যান 
“মী-গাঁখা 
নখগানন্ন 


৩২৭ 
২৮-৩১ 
২৭৯৭ 
২৯৭ 
৩২৬ 

৩১৪ 

৩১৪, 

৩১২ 

৩১২ 
৬৭--৬% 
৩৩২-৬৩৩ 
১০1৮ 
৭০-৭ 
৩১ 

১১৩, 

৩২৭ 
১১৫-১৩ 
১১৬-১৭ 
২৮৭৯, ২৯৪ 
২৯৪-৯৬ 
২৯৮-৩০ 
১২২ 
১২৮-৩০ 
৩৩৪ 
৬৫-৬৬ 
৩২৯, ৩৩৪ 
৩২৯-৩৩ 
৩২৮ 

৩২৮ 
১১৩-১ ১৬ 
১১০-১২ 
৭৩ 

৩০৭ 
৬৯-৭৩ 
৩১৫-৩১৭ 
২৮৪ 


নির্ঘণ্ট 


পা ভানেদিষ্ঠ আখ্যান ৩৪-৩৫ 
“নারাশংসী গাথা” ৭৭ 
নিয়৷ প্রাকৃত ১০৮-১০৯ 
নেকড়ে-মেষশাবকের গাথা ১২৭-২৮ 
নৈষধীয়চরিত ২৮৭ 
পউমচরিউ ৩২৭ 
পঞ্চক-মহ্ণপঞ্চক কাহিনী ১৩৪-৩৭ 
পঞ্চতন্ত্র ২১৭ 
পতঞ্জলি ৭৪-৮০ 
পবনদূত ৩০৭ 
পর্জন্য-স্থক্ত ২১৮ 
পশ্ু-জাতক ১২৭-২৮ 
পাঁণিনি ৭৩, ৮৭, ৮৮ 
পালি ১০৫ 
পাহুড়দোহা ৩৩৩ 
পুরাণ ৯৪-৯৫ 
পৃ্থীরাজ-রাঁসক ৩৩৬ 
পৌরাণিক” ৭৮ 
প্রক্কীর্ণ কবিতা ৩০২-৩০৪ 
প্রবরসেন ৩১৮ 
প্রবোধচন্দ্রোদয় ২৮৫ 
প্রাকৃত ১৩৮, ৩১১ 
প্রাকৃতপৈঙ্গল ৩৩৬ 
প্রাকৃতপ্রকাশ ৩১২ 
প্রিয়দশিকা ২৮৪ 
ফাগ্ড (ফাগু) ৩৩৪-৩৫ 
বজালগ,.গ ৩২২ 
বৎসভটি ২৯৮ 
বলবর্ীর প্রশ্তি ৩০১ 
বল্লালসেনের প্রশস্তি ৩১ 
বন্থদত্তা-কাহিনী ৩২৪-২৭ 
বাস্থদেবহিণ্তী ৩২৪ 
বাকৃ-সুক্ত ৮-১৩ 
বাক্পতিরাঁজ ৩২৭ 
বাংল। রূপকথ। ১২০-২১ 
বাণ (“ভট” ) ২৮৯৮২৯১-৯৬ 


বাস্ুপুরাণ 
বাতিক-স্থত্ 
বালরামায়ণ 

বালচারত 

খ]লভারত 

বাসবদত্বা 
বিক্রমোর্বশীয় 

বিজ্ঞীবই 
বিদ্ধশালভঞ্জিকা 
বিদ্ধাপতি 

বিশাখদত্ত 

বিষু-পুরাণ 
বিষুণ-বিক্রম আখ্যানযালা 
বুদ্ধচরিত 
বৃদ্ধকুমারী-কাহিনী 
বৃহতৎকথা 
বৃহদারণ্যক-উপনিষদূ 
বৌদ্ধ সংস্কৃত 
ব্রাহ্মণ 
ভটিকাব্য 
ভিত 
ভবদেবের প্রশত্তি 
ভবভৃতি 
ভখিস্সয়ত্তকহ। 
ভাগবত-পুরাণ 
“ভাগ” 
“ভারত 
ভারত-সংহিতা 
ভারবি 

ভাঁস 
মকরবানর-কথ। 
মন্তবিলাস 
মৎস্য-অবতার কাহিনী 
মনু-মতশ্য আখ্যান 
মল্লিনাথ 

মহাপুরাণ 


৪ 


৩৪৩ 


গড 

৭৪8 

৮৫ 
২৮০-৮১ 
২৮৫ 
২৮৯-৯০ 
২২৩-৩২ 
৩৩৭ 
৩৩৭ 
৩৩৭ 
২৮৪ 

৯৬ 
৪৫-৪৬ 
১৪১-১৪২ 
৮৩ 
৩১২, ৩১৮ 
৬৩-৬৭ 
১২৫ 
৩৩-৩৪ 
৩৩৩ 
৩৩৩ 
৩০১ 
২৮১০৮৩ 
৩২1৮ 
৯৭-১৩ ১ 
২৮৮ 
৮৬ 

৮৬ 
২৮৬ 
২৮০-৮১ 
১১৯ 
২৮৪ 
৪৯৪৯- ১০৩ 
৪৯-৫১ 
৩৩৪ 
৩২৭ 


৩৪ ৪ 
মহাবীর ছি 
মহাবীরচরিত ২৮১ 
মহাভারত উনিই 
ম্বহাভাষ্য ৭৪-৮০ 
মহেন্দ্রবিক্রমবর্। ২৮৪ 
মাথ ২৮৭ 
মালতীমাধব ২৮২ 
মালবিকাগিমিত্র হইত 
মুদ্রারাক্ষস ডাঃ 
মৃচ্ছকটিক ২৫৩-৮০ 
মেঘদূত ২০৩-১৯ 
যভুর্বেদ রা 
ষাজ্ঞবন্ধ্য-কাহিনীষীলা ৬৩-৬৫ 
রঘুবংশ ১৬৯-২০২ 
রত্বাবলী ২৮৪ 
রবীন্দনাথ ৫৬, ৯৪, ১২৭, ১২৮, ১৩০, 
১৩৪, ১৩৭ 
রাঁজশেখর ইহ 
রাত্রি-সুক্ত ই 
রাবণবধ ই 
রামসীহ টে 
রামচরিত বে 
রান্থ, রীসো, রাঁসউ ৩৩৪ 
রামায়ণ পিন 
কুদ্রদামনের শিলালিপি ২৮৯ 
রূপকথা এ 
ললিতবিস্তর ১২৬ 
শতপথ-ব্রাঙ্ধণ ৪৬৫১ 
শারিপুত্র-প্রকরণ ১৪১, ১৪৩ 
শার্গদেবপদ্ধতি 6৬ 
শার্দলকর্ণাবদান ১৩০-১৩৪ 
শিক্ষান্থত্র | রি 
শিশুপালবধ ২৮৭ 
শুরু-যভুরবেদ ৩৩ 
শুনংশেপ-আখ্যান ৩৬-৪৪ 


ভারতীয়-আর্য সাহিত্যের ইতিহাস 


শৃদ্রক ২৫৩. 
*“শৌভনিক” ৭৮ 
শ্রীহর্ষ ২৮৭ 
শ্রোতস্থত্র ৩ 
*সট্রক” ৩২২ 
ংণেহয়রাসউ ৩৩৭ 
সত্যকাম জাবাল-কাহিনী ৫৬-৫৮ 
সদুক্তিকর্ণীমৃত ৩০১, ৩০৩ 
সন্ধাকরনন্দী ২৮৮ 
সপ্তশতী ১০ 
সমরাইচ্চকহা ৩২৮ 
সমুদ্রগুণ্ের প্রশস্তি ২৯৮ 
সরমা-প্ণি সংবাদ ১৬-১৮ 
সরহ ৩২৯-৩০ 
সিরিথুলিভদফাণড ২৫৯ 
সুৃতন্থকা-লিপি ১০৩ 
স্ত্বনিপাত ১১২ 
স্থবধুহংস-জাতক ১১৯-২০ 
স্থবন্ধু ২৮৯ 
স্থভাঁষিতরত্বকৌশ ৩০৩, 
স্থভাষিতাবলী ৩০৮ 
সুনুমার-জাতক ১১৯ 
সেতুবন্ধ ৩১৮-১৯ 
সৌন্দরনন্দ ১৪১, ১৪২-৪৬ 
সৌপর্ণীকাঁদ্রব আখ্যান ৫১-৫২ 
স্বগ্রবামবদত্ব ২৮৩ 
বয় ৩২৮ 
হরিচন্ধু ২৮ম 
হরিভদ্র ৩২৭ 
হর্রিবংশ ৯৫-৯৬ 
হরিষেণ ২৮৯, ২৯৮ 
হর্ষ ২৮৩ 
হর্ষচরিত ২৮৯-২৯১ 
হর্ষবর্ধন ২৮৩ 
হিতোপদেশ ২৯৭ 


